ব্যবহারিক গারো অভিধান 


হিমেল রিছিল 


ব্যবহারিক গারো অভিধান ১ 


এহদ্ঘ 


প্রকাশক 

মাহবুবুর রহমান বাবু 

বইপত্র প্রকাশন 

৯ বাংলাবাজার , ঢাকা ১১০০ 

ফোন: ৯৫৭৩১৬০, ০১৮১৯৯৯৪৩০৪ 


প্রকাশকাল 
জ্যৈষ্ঠ ১৪২৩/জুন ২০১৬ 


দ্বত্ব 
সম্পাদক 


প্রচ্ছদ 
চারু পিন 


বৰ্ণবিন্যাস 
হিমেল কম্পিউটার 


মুদ্ৰণ 
ঢাকা প্রিন্টার্স 


মূল্য 
১০০০ টাকা, US $ 20 


Beboharik Garo Abhidhan 

Edited by Himal Ritchil 

Published by Mahbbur Rahman Babu 
Boipotro Prokashon 

9 Banglabazar, Dhaka 1100 

Phone: 9573160, 01819994304 

Price: 1000 TK, US $ 20 


ব্যবহারিক গারো অভিধান ২ 


নিরীক্ষক 


জর্জ রুরাম; মতেন্দ্র মানখিন; সরোজ সং; ফিডেল ডি সাংমা 


পৃষ্ঠপোষক 


বাবুল ডি নকরেক 


ব্যবহারিক গারো অভিধান ৩ 


ব্যবহারিক গারো অভিধান ৪ 


ভূমিকা 

ব্যবহারিক গারো অভিধান- একটি নতুন প্রচেষ্টা; নতুন সৃষ্টি; একটি নতুন ইতিহাসও 
বটে! এ ধরনের কাজ বাংলাদেশে এই প্রথম ৷ অর্থাৎ এটিই হচ্ছে বাংলাদেশে গারো 
ভাষার প্রথম অভিধান । এটি গারোদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত শব্দাবলির একটি 
সংকলন । ভুক্তি ও উপভুক্তি মিলে অভিধানে রয়েছে দশ হাজারেরও অধিক শব্দ । এটি 
গারোদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত শব্দের সংকলন বলেই এখানে ‘ব্যবহারিক’ শব্দটি 
প্রয়োগ করা হয়েছে। বর্তমানে ভারত এবং বাংলাদেশ- এ দুদেশের আনুমানিক বারো 
লক্ষের মতো মানুষ, টিবেটো-বার্মান ভাষা-পরিবারের সদস্য এ গারো ভাষায় কথা বলে। 
ভারতীয় গারোরা একটি স্ট্যান্ডার্ড লেখ্যভাষার প্রয়োজনে ভাষাকে সংকলন করে তাকে 
‘আ.চিক’ নামকরণ করে নিয়েছে। আ.চিক ভাষায় ভারতীয় ‘আ.বেং’ ও ‘আ.ওয়ে’ বা 
‘আ.খাওয়ে’ এ দুটো ডায়ালেক্টকে প্রাধান্য দেওয়া হয়েছে যা বাংলাদেশি গারোদের জন্য 
সহজ ও প্রাঞ্জল নয়। এদেশে আ.বেং ডায়ালেক্ট সবার বোধগম্য হওয়া সত্ত্বেও লিখিত রূপ 
দিতে এর স্ট্যান্ডার্ডকরণ করা সম্ভব হয়ে ওঠেনি। তাই আ.চিক ভাষাকে অনুসরণ না 
করে মূলত সহজ ও প্রাঞ্জল গারো ভাষার একটা আদর্শ লিখিত রূপ দেওয়ার প্রয়াসেই 
‘ব্যবহারিক গারো অভিধান’-টি রচনা করা হয়েছে। 


এদেশে গারো ভাষার কোনো অভিধান না থাকায় এর অভাব অনেকদিন থেকেই অনুভূত 
হচ্ছিল। কোনো আদর্শ বানানরীতি না থাকায় সেটা রচনা করাও সম্ভব হয়ে উঠছিল না। 
ব্যক্তিগত বা সামষ্টিক চেষ্টায় এখন পর্যন্ত কেউ-ই এ কাজে অগ্রসর হয়নি। অপরদিকে 
ভারতীয় গারোরা ভাষাকে স্ট্যান্ডার্ড করার জন্য বহু বছর আগে থেকেই যা যা করা 
প্রয়োজন সব করে নিয়েছে। ওদের আছে অথচ আমাদের নেই- মূলত এ ভাবাবেগ 
থেকেই প্রথমে কাজ করার আগ্রহটা তৈরি হয়। প্রস্তাবনা আকারে একটা স্টান্ডার্ড 
বানানরীতি দাড় করানোর চেষ্টা করি। সে বানানরীতির উপর ভিত্তি করেই আলোচ্য 
অভিধানটি রচনা করা হয়েছে। 


এ অভিধানের প্রধান ডায়ালেক্ট আ.বেং। শতকরা পঁচানব্বই ভাগ শব্দই আ.বেং শব্দ । 
বাকি শব্দগুলো গারোদের অন্যান্য দলীয় কথ্যভাষার শব্দ, গারো ও বাংলার মিশ্রণে উদ্ভূত 
মিশ্র শব্দ, বাংলা, ইংরেজি কিংবা বাংলার মাধ্যমে আসা গারো জনজীবনে বহুলভাবে 
ব্যবহৃত বিদেশি শব্দ । উল্লেখ্য গারোদের তেরোটি দলের তেরোটি কথ্যভাষা রয়েছে। 
এই তেরোটি কথ্যভাষাগুলো হলো- আ.বেং; আ.খাওয়ে বা আ.ওয়ে; আত্তং; চিবক; 
চিসাক; দুয়াল; মি.গাম; মাচ্ছি; গারাগানচিং; কচ্চু; আতিয়াগ্রা; মাতজাংচি বা মাত্তাবেং 
এবং রুগা। গারোদের এতগুলো কথ্যভাষা থাকলেও বর্তমানে অধিকাংশের উপরই 
আ.বেং ডায়ালেক্টের প্রচ্ছন্ন অথবা প্রকট প্রভাব পরিলক্ষিত হয়। সে সূত্রে আ.বেংকে 
ডায়ালেক্ট না ধরে পূর্ণ ভাষাই ধরা যায় । 


অভিধানে গারো শব্দগুলোর বাংলা ভাষান্তর বা অর্থান্তর করার চেষ্টা করা হয়েছে। সোজা 
কথায় এটি ‘গারো টু বাংলা’ অভিধান। সমকালিন প্রমিত ভাষায়, যথাসম্ভব প্রচলিত 
বানানে গারো শব্দগুলোর বাংলা অর্থ প্রকাশের চেষ্টা করা হয়েছে। বাংলাদেশে এ ধরনের 


ব্যবহারিক গারো অভিধান ৫ 


কাজ এটিই প্রথম হওয়ায় গারো শব্দগুলোর বাংলা অর্থান্তর করতে গিয়ে আমাদের বেশ 
বেগ পেতে হয়েছে। বাংলা অর্থখগুলো ‘কাট আ্যান্ড পেস্ট’ করার মতো আমাদের সামনে 
কোনো অভিধান ছিল না। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব শব্দগুলোর সহজ সংজ্ঞা 
দেওয়ার জন্য । সংজ্ঞাগুলো যে একেবারে নিখুঁত হয়েছে এমনটা বলব না । 


গারো শব্দগুলোর বাংলা বানানরীতি কেমন হবে বা কেমন হওয়া উচিত- সে বিষয়ে 
প্রথমে একটি প্রস্তাবনা রাখা হয়েছে। মূলত সে প্রস্তাবনার পরিমার্জিত রূপের নিরিখেই 
অভিধানটি রচনা করা হয়েছে। অভিধানে গারো ভাষার জন্য বাংলা বর্ণমালা নির্বাচনের 
প্রধান কারণ যুক্তবর্ণের উচ্চারণ । যুক্তবর্ণের উচ্চারণের ক্ষেত্রে রোমান হরফের বেলায় যে 
সীমাবদ্ধতা দেখা যায় মূলত তাকে কাটিয়ে উঠতেই বাংলা বর্ণমালাকে নির্বাচন করা 
হয়েছে। 


এই অভিধানে উচ্চারণ অনুযায়ী বানানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা জানি, 
আ.চিক ভাষায় ‘ক’ ও ‘খ’, ‘প’ ও ‘ফ’ এবং ‘ত’ ও ‘থ’ এই অঘোষ ধ্বনির অন্পপ্রাণ ও 
মহাপ্ৰাণ বর্ণগুলোর উচ্চারণ থাকলেও তাদের পৃথক করে লেখার বর্ণ নেই বা রাখা 
হয়নি। এ কারণেই কোনটির উচ্চারণ ‘ক’ আর কোনটির উচ্চারণ ‘খ’ সেটা বুঝার 
কোনো উপায় নেই। এরূপ অসামঞ্জস্য দিকটি কাটিয়ে উঠতে বা প্রকৃত কথ্যরূপকে, 
লেখ্যরূপে নিয়ে আসার জন্য এ অভিধানে উচ্চারণ ‘ক’ হলে ‘ক’ আবার উচ্চারণ ‘খ’ হলে 
‘খ’ লেখা হয়েছে। অর্থাৎ শব্দের উচ্চারণ এখানে সর্বোচ্চ প্রাধান্য পেয়েছে। চ’ ও ছ' 
ধ্বনিদ্বয় নিয়ে আরও বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে। অভিধানে কিছু কিছু শব্দে চ’ 
এবং ‘ছ’ দুটো বর্ণকেই পাশাপাশি উল্লেখ করে দেওয়া হয়েছে। যেমন: চাদাম্বে, ছাদাম্বে। 
প্রস্তাবিত বানানরীতির সাথে সাংঘর্ষিক হলেও প্রচলিত বলে দুটি শব্দকে গ্রহণ করা 
হয়েছে । যথা: মৃ, ঘাগ্খা। অনেক গারো শব্দের বাংলা বানানে অনুস্বার () ব্যবহৃত হয়ে 
আসছে বলে উঁয়ো (ঙ) উচ্চারণের জন্য নিয়ম সাপেক্ষে ‘৬’ এবং অনুস্বার (৫) দুটো 
বর্ণকেই ব্যবহার করা হয়েছে। সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত ধ্বনি বা বর্ণ থেকে 
একটিকে গ্রহণ করে অন্যটা বর্জন করা হয়েছে। বর্ণ গ্রহণ ও বর্জনের কারণ, রাক্কা, 
প্রস্তাবিত বানানরীতিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। 

অভিধানে, উচ্চারিত শব্দের সর্বোচ্চ শুদ্ধবূপটা তুলে আনার চেষ্টা করা হয়েছে। কিছু 
কিছু শব্দের আঞ্চলিকতা পরিহার করা হয়েছে ভাষাকে স্ট্যান্ডার্ড করার প্রয়াসেই । যেমন: 
কিছু কিছু আঞ্চলিক উচ্চারণে ‘ক’-স্থলে ‘গ’, ‘ত’-সুলে ‘দ’ এবং ‘প’-স্থলে ‘ব’-এর ব্যবহার 
পরিলক্ষিত হয়। আলোচ্য অভিধানে সে উচ্চারণগুলো অন্তর্ভুক্ত করা হয়নি দৃশ্যত সমগ্র 
গারো অঞ্চলে গ্রহণযোগ্য এরূপ উচ্চারণ ও শব্দগুলোই তুলে আনার চেষ্টা করা হয়েছে। 
তবে পরবর্তী সংস্করণে আঞ্চলিক উচ্চারণগুলোও অভিধানে অন্তর্ভুক্ত করার প্রয়াস 
থাকবে। আঞ্চলিকতা পরিহার করতে গিয়ে বেশ কিছু আ.চিক ডিকশনারি ঘাটার 
প্রয়োজন পড়েছিল। তার মধ্যে W. H. MARAK-র KU.BIDIK এবং D. 5S. 
NEGMINZA-এর THE SCHOOL DICTIONARY বইটি সবিশেষ 


ব্যবহারিক গারো অভিধান ৬ 


উল্লেখযোগ্য । এগুলো থেকে বাংলাদেশে প্রচলিত বলে কিছু শব্দ এই ব্যবহারিক 
অভিধানে গৃহীত হয়েছে। 


অভিধানের জন্য শব্দ সংগ্রহ, সংকলন ও পরিমার্জনের জন্য প্রায় তিন বছর সময় ব্যয় 
হয়েছে। একটি সমৃদ্ধ অভিধান রচনার জন্য যেটুকু সময় দেওয়া প্রয়োজন এটা তার 
তুলনায় নিতান্তই কম। আমরা এখানে মোটামুটি ‘বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা 
অভিধান’-এর মডেলটা অনুসরণ করার চেষ্টা করেছি। তবে এখানে শব্দগুলোর বিপরীতে 
প্রয়োগবাক্য দেওয়া সম্ভব হয়নি । পরবর্তী সংস্করণের জন্য সে কাজটা তুলে রাখা হলো । 
অভিধানের জন্য শব্দ সংগ্রহ করতে গিয়ে অনেকের সাথে অনেকবার কথা হয়েছে; 
অনেকে অনেক শব্দের সন্ধান দিয়েছেন। কখনো আলাপে-আড্ডায়-আলোচনায় 
শ্রমার্জিত-মার্জিত শব্দগুলো উঠে এসেছিল। সে শব্দগুলো আহরণে তাদের অবদান 


কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। 


আমাদের সবার জন্যই কাজ হিসাবে অভিধান রচনা ছিল এটিই প্রথম । বলতে গেলে 
আমরা সবাই অভিধান রচনায় অনভিজ্ঞ ছিলাম। তাই কাজগুলো গুছিয়ে নিতে প্রথম 
দিকে আমাদের বেশ বেগ পেতে হয়েছে; বেশ কিছু সময় অতিবাহিত হয়েছে। সংকলক 
হিসেবে হার্ডসন চিসিম কঠোর পরিশ্রম করেছেন। তার আগ্রহ ও কর্মনিষ্ঠা আমাকে 
অবাক করেছে। তার আ.চিক ও আ.বেং ভাষাজ্ঞান আমাদের অভিধানটিকে সমৃদ্ধ 
করতে যথেষ্ট সাহায্য করেছে। তার সাথে সংকলক হিসেবে আমি পেয়েছি কবি ও 
প্রাবন্ধিক জেমস জর্নেশ চিরানকে। তারা দুজনই সম্পাদনাতেও যথেষ্ট সহযোগিতা 
করেছেন। পাশাপাশি অভিধানটির নিরীক্ষক হিসেবে আমি পেয়েছি কবি ও সাহিত্যিক 
জর্জ রুরাম, কবি ও সাহিত্যিক মতেন্দ্র মানখিন, প্রাবন্ধিক ও সমালোচক সরোজ সং 
এবং কবি ও গদ্যলেখক ফিডেল ডি সাংমাকে। তারা সবাই আন্তরিকতার সাথে নতুন 
নতুন শব্দ যোগ-বিয়োগের কাজটি করে দিয়েছেন। সর্বোপরি যার আন্তরিক সহযোগিতা 
ছাড়া অভিধান প্রকাশ আলোর মুখ দেখত না তিনি আমাদের সকলের পরিচিত মুখ, কবি 
ও সাহিত্যিক বাবুল ডি নকরেক। তার উদ্যম-উৎসাহেই শেষ পর্যন্ত আমরা পাঁুলিপি 
নিয়ে প্রেসে যেতে সাহস করি। তাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা । অভিধানটির জন্য 
শব্দসংগ্রহ, কম্পোজিং ও পাঁঠুলিপি তৈরির কাজগুলো করা হয়েছে ব্যক্তিগত খরচে । 
সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এর সংকলক ও নিরীক্ষকবৃন্দ নির্দ্বিধায় কাজ করে দিয়েছেন। 
তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই । ছোট ভাই লিয়াং 
রিছিল ও ছোট বোন সোনিয়া চিরান কম্পোজিং-এ কিছুটা সময়ের জন্য সহযোগিতা 
করেছে। তাদের প্রতিও রইল ধন্যবাদ ও কৃতজ্ঞতা । বইপত্র প্রকাশনা সংস্থার কর্ণধার 
মাহবুবুর রহমান বাবু ভাইকেও ধন্যবাদ জানাই তার আন্তরিক সহযোগিতার জন্য । 
পরবর্তী সংস্করণে প্রাতিষ্ঠানিক সহায়তা পেলে বইটির প্রসার ও উপযোগিতা আরও 
বাড়বে বলে মনে করি। 


প্রথম প্রকাশ হিসেবে অভিধানে ভুলক্রটি থাকা অস্বাভাবিক কিছু নয়। এখনো অনেক শব্দ 
অভিধানটির বাইরেই রয়ে গেছে। অভিধান কখনো সম্পূর্ণ বা পরিপূর্ণ হয় না। তাই 


ব্যবহারিক গারো অভিধান ৭ 


প্রকাশের পরদিন হতেই এটি পুরাতন হতে শুরু করবে। ভাষা একটি চলমান প্রক্রিয়া । 
পরিবর্তনের প্রক্রিয়ায় এটি নিয়ত আবর্তমান। এর কাজই হলো বদলে যাওয়া । 
প্রতিনিয়তই শব্দের নতুন অর্থ তৈরি হচ্ছে; এর বিবর্তন ঘটছে; অর্থান্তর বা পদান্তর 
ঘটছে। সেগুলো যতদূর সম্ভব পরবর্তী সংস্করণে প্রয়োগবাক্যসমেত তুলে আনার চেষ্টা 
থাকবে৷ বইটি গারো লেখক, গবেষক, শিক্ষক, ছাত্রছাত্রী, পাঠক সবার চাহিদা মেটাবে 
বলে আশা রাখি । পাশাপাশি পাঠক, লেখক, গবেষক বা ভাষা নিয়ে যীরা কাজ করেন 
তাদের কাছ থেকে আমরা মতামত আশা করছি । অভিধানটির সোন্দর্য বর্ধনে; এর ওজন 
ভারীকরণে; পরিমার্জনে; পরিশীলনে এবং এর ত্রুটি ও অসম্পূর্ণতা দূরকরণে আপনাদের 
মতামত আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব । 


হিমেল রিছিল 
সম্পাদক; ব্যবহারিক গারো অভিধান 


ব্যবহারিক গারো অভিধান ৮ 


ব্যবহারবিধি 
১. ভুক্তির পরিচয় 
(ক) সাধারণভাবে প্রতিটি ভূক্তিতে আছে শব্দ, শব্দের উচ্চারণ, পদপরিচয়, অর্থ এবং 
ব্যুৎপত্তি । কিছু গুৰুত্বপূৰ্ণ শব্দের বেলায় অর্থের পর প্রতিশব্দ দেওয়া হয়েছে। ভূক্তির জন্য 
১৪ ফন্টের বোল্ড হরফ ব্যবহার করা হয়েছে এবং এর মার্জিন মূলপাঠ থেকে খানিকটা 
কম । আবার উপভূুক্তির জন্য ১২ ফন্টের বোল্ড হরফ ব্যবহার করা হয়েছে এবং এর বা 
দিকের মার্জিন মূলপাঠের সমান যেমন: 
খক [খক্‌] বি ঝুড়িবিশেষ । {গা 
খকসি [খক্সি] ১ বি মাছ রাখার ঝুঁড়িবিশেষ । ২ বি উপগোত্র বা চাচ্চি বা 
মা.চং বা মাহারিবিশেষ ৷ {গা.} 


(খ) অভিন্ন বানান বা শব্দের একাধিক ভক্তি থাকলে তা সংখ্যাবাচক শব্দের সুপারস্তিপ্ট 
দিয়ে পৃথকভাবে দেখানো হয়েছে। যেমন: 

চাক্কী’ [চাক্কা] ক্রি সমৰ্থন করা; সহায় হওয়া । {গা} 

চাক্কাং [চাক্‌কা] ক্রি কষ্ট সহ্য করা । {গা.} 


(গ) গারো ভাষার শব্দাবলিতে এমন কিছু উচ্চারণ বিদ্যমান যা বাংলা কিংবা রোমান 
বর্ণমালার স্বরবর্ণ দিয়ে প্রকাশ করা যায় না। এ শব্দগুলোর উচ্চরণ না যায় ‘ই-কার' 
দিয়ে, না যায় উ-কার’ দিয়ে । এক্ষেত্রে আ.চিক অভিধানগুলোতে ‘i’ অর্থাৎ ‘ই-কার'- 
কে অনুসরণ করতে দেখা গেছে। এ অভিধানে সেসব ধ্বনির উচ্চারণের জন্য ‘উ-কার' ও 
‘হ-কার' উভয়কেই ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে ভুক্তি বা উপভূক্তির প্রথম বানানে ‘উ- 
কার’ ও দ্বিতীয় বানানে ‘ই-কার’ ব্যবহার করে শব্দগুলো পাশাপাশি সাজানো হয়েছে। 
যেমন: 
খুত্তা, খিত্তা (খৃত্তা, খিত্তা] ক্রি খৌড়া ৷ {গা} 


(ঘ) প্রচলিত বানান, উচ্চারণ অনুযায়ী না হওয়ার কারণে প্রচলিত বানান এবং উচ্চারিত 
বানান দুটোকেই পাশাপাশি অকারাদিক্রমে ভক্তি বা উপভূক্তিতে যুক্ত করা হয়েছে। 
যেমন: 
রেমা, রে.মা [রেমা, রে.-মা] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি 
বা মা.চং বা মাহারিবিশেষ । {গা.} 


(ঙ) যে শব্দগুলো কেবল স্ত্রী বা পুরুষ বা শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য হয় সেগুলো প্রথম 
বন্ধনী ব্যবহার করে পৃথকভাবে বুঝানো হয়েছে। বিশিষ্ট অর্থে বোঝাতে প্রথম বন্ধনীতে 
তার ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেমন: 

জাদা [জাদা] বিণ বোকা; মুর্খ (পু.) । {গা} 

লে:লে [লে.-লে] বিণ বোকা; মুখ (স্তরী.) । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৯ 


কা.কা [কা.-কা] বি মাছ (শিশুদের ক্ষেত্রে ব্যবহার্য শব্দ) । {গা} 


(চ) কতগুলো শব্দের বাংলা অর্থ একই হওয়ার কারণে গারো শব্দগুলো একই ভূক্তিতে 
অকারাদিক্রমে কমা দিয়ে পরপর লিখে তার বাংলা অর্থ উল্লেখ করা হয়েছে। যেমন: 
ম, মা, মাই, মুয়া [ম, মা, মাই, মুয়া] সর্ব, অব্য কী । {গা.} 


(ছ) গুটিকয়েক গারো শব্দের ক্ষেত্রে উচ্চারণে আঞ্চলিকতা বা এলাকাভেদে উচ্চারণভেদ 
রয়েছে। স্বরবর্ণের বেলায় ভিন্নতা বেশি লক্ষ করা গেছে। সেক্ষেত্রে অভিধানে দুটি 
শব্দকেই পাশাপাশি সাজানো হয়েছে । যেমন: 

বুল, বিল ([বুল্‌, বিল্‌] বি বল; শক্তি; ক্ষমতা ৷ {[গা.} 


(জ) কিছু গুরুত্বপূর্ণ সাফিক্স (প্রত্যয়, বিভক্তি, ক্রিয়া-বিভক্তি, শব্দ-বিভক্তি বা অনুসৰ্গ) 
যেগুলো ধাতু বা প্রাতিপদিক বা শব্দের সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলো 
ভুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরুপ সাফিক্স নির্দেশে এর পূর্বে একটি হাইফেন যুক্ত 
করা হয়েছে । যেমন: 
-ব্ৰেকা [-ব্ৰেকা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে। যেমন: ন.মব্রেকা; গা.ব্রেকা; বা.ব্রেকা ইত্যাদি । 
{গা} 


(ঝ) গুরুত্বপূর্ণ সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকগুলো ভূক্তিতে স্থান দেওয়া 
হয়েছে। কিছু শব্দ যেগুলো একই সাথে বিশেষ্য বা পদাশ্রিত নির্দেশকের মতো কাজ 
করে সেগুলো এ শব্দের উপভুক্তিতে যুক্ত করা হয়েছে। পদাশ্রিত নির্দেশকটি সাফিক্স 
যোগ হওয়া সাপেক্ষে নতুন শব্দ গঠন করবে এবং তা বোঝাতে এর পরে একটি হাইফেন 
যুক্ত করা হয়েছে যেমন: 
রং- [রং-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ ৷ গোলাকার 
বস্তু নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: রংসা; রংগিনিং; রংগিথাম ইত্যাদি ৷ 
{গা} 


দিং [দিং] বি সুতা ৷ {গা.} 
দিং- [দিং-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ। 
সুতার গাছি, রাস্তা ইত্যাদি নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: দিংসা; 
দিংগিনিং; দিংগিথাম ইত্যাদি ৷ {গা} 
(ঞ) শব্দের অর্থ পূর্বের বা পরের কোনো শব্দের সাথে উল্লেখ করা থাকলে তার জন্য 
দ্রষ্টব্যের সংক্ষিপ্ত রূপ দ্র বাকা হরফে (ইটালিক) লেখা হয়েছে। 


ভ্রিপা দ্র জুপা 


ব্যবহারিক গারো অভিধান ১০ 


২. ভুক্তির ধরন 
শব্দ বা শব্দাংশের প্রকৃতি নানা রকম হওয়ায় ভুক্তি নানা রকমের হয়েছে। অভিধানে 
অন্তত পাচ প্রকারের ভূক্তি লক্ষ করা যায়। যেমন: 


(ক) প্রথম ধরনে আছে একটি মুলশব্দ ও তার এক বা একাধিক অর্থ । যেমনঃ 
র.ঙথি [র.-ঙ্থি] বি পাথর ৷ {গা.} 


(খ) দ্বিতীয় ধরনে আছে একাধিক বানানের একই মুলশব্দ ও তার এক বা একাধিক 
অর্থ । যেমন: 
মিসেঙা, মেসেঙা [মিসেঙা, মেসেঙা] ১ বিণ টক । ২ ক্রি টক হওয়া ৷ {গা} 


(গ) তৃতীয় ধরনে আছে একটি সাফিক্স (প্রত্যয়, বিভক্তি, ক্রিয়া-বিভক্তি, শব্দ-বিভক্তি 
বা অনুসৰ্গ) ও একাধিক উদাহরণসহ তার ব্যবহারনির্দেশ। যেমন: 
-ফ্রেতা [-ফ্রেতা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামুলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে। যেমন: দকফ্রেতা; গা.ফ্রেতা; সু:ফ্রেতা ইত্যাদি । 
{গা} 


(ঘ) চতুৰ্থ ধরনে আছে একাধিক বানানের একই সাফিক্স (প্রত্যয়, বিভক্তি, ক্রিয়া- 

বিভক্তি, শব্দ-বিভক্তি বা অনুসৰ্গ) ও একাধিক উদাহরণসহ তার ব্যবহারনির্দেশ। যেমন: 
সাফিক্সবিশেষ । কোনো কাজ সবাই একত্রে করা বোঝাতে ক্রিয়ামুলের 
সাথে সাফিক্সরূপে ব্যবহৃত হয়। যেমন: রা.থকা; নিথকা; চা.থকা 
হত্যাদি ৷ {গা} 


(ঙ) পঞ্চম ধরনে আছে একটি সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশক ও একাধিক 
উদাহরণসহ তার ব্যবহারনির্দেশ । যেমন: 
থি.ঙ- [থি.-৩-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ । মাংস 
বা মাছের টুকরা নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: থি.ওসা; থি.ঙগ্নিং 
থি.ঙগিথাম ইত্যাদি । {গা} 
৩. উপভূক্তির গঠন ও ধরন 
মূলশব্দ থেকে নতুন আর একটি শব্দ তৈরি হলে, সেই নতুন শব্দ দিয়ে তৈরী শব্দকে 
উপতভুক্তি বলা হয়েছে। উপভুক্তি বিভিন্ন ধরনের হয়েছে। বিশেষ্য পদের বেলায় 
শব্দমূলের সাথে সাফিক্স যুক্ত হয়ে বহু উপভূক্তি রচিত হয়েছে। ক্রিয়াপদের ক্ষেত্রেও 
ক্রিয়ামূল ও সাফিক্সযোগে বহু উপভুক্তি রচিত হয়েছে। কিছু উপভুক্তি সমাসের মাধ্যমে 
সৃষ্টি হয়েছে। নিচে শব্দমূল ও ক্রিয়ামূলযোগে গঠিত উপভুক্তির একটি করে উদাহরণ 
দেওয়া হলো। 


ব্যবহারিক গারো অভিধান ১১ 


মি [মি] বি ধান; ভাত ৷ {গা.} 
মিওয়াল [মিওয়াল্‌] বি রাতের খাবার । {গা} 


দা ল্লা [দা.-ল্‌লা] ১ বিণ বড় । ২ ক্রি বড় হওয়া । {গা} 
দা.লগ্রপা [দা.-লৃখপা] ১ বিন দুত বেড়ে ওঠা এমন । ২ ক্রি দুত বেড়ে 
ওঠা; অল্প বয়সেই বড় হওয়া ৷ {গা.} 


8. ক্রিয়াজাতীয় শব্দ 
ক্রিয়াজাতীয় শব্দের ক্ষেত্রে প্রথমে রুট-ওয়ার্ড বা মূলশব্দটি ভুক্তিতে অন্তর্ভুক্ত করে 
উপভূক্তিতে সে ক্রিয়ার ধাতু এবং প্রত্যয়যোগে গঠিত ক্রিয়াগুলো বর্ণানুক্রম অনুযায়ী 
সাজানো হয়েছে। অনুজ্ঞার বূপটিও উপভূক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া অন্যান্য 
পদের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হয়েছে। প্রত্যেকটা ক্রিয়ার ক্ষেত্রে উপভুক্তি 
অন্তর্ভুক্ত করা হয়নি। কেবল গ্রুত্বপূর্ণ ক্রিয়াজাতীয় শব্দের ক্ষেত্রে উপভূক্তি দেওয়া 
হয়েছে। যেমন: ‘অক্কা' একটি মূলশব্দ। উপভুক্তিতে এর অনুজ্ঞার রূপ ও ক্রিয়ামূল ও 
প্রত্যয়যোগে গঠিত ক্রিয়া ‘অকখালা’ দেওয়া হয়েছে । যথা: 
অঙক্কা [অক্‌কা] ১ বিন খোলা ৷ ২ ক্রি খোলা । {গা} 
অক-, অকবো [অক্‌ , অক্বো| ক্রি অনুজ্ঞা । {গা} 
অকখালা [অক্খালা] ক্রি বেশ কিছু পরিমাণ খোলা । {গা} 


৫. উচ্চারণ 

যতটা সম্ভব প্রতিটি ভূক্তি ও উপভূক্তির শুদ্ধ উচ্চারণ তুলে আনার চেষ্টা করা হয়েছে। 

সাথে একটি হাইফেন দিয়ে স্পষ্ট করে দেখানো হয়েছে। যেমন: 
থে.ঙসুয়া [থে.-ঙ্সুয়া! ১ বিণ আলোকিত ৷ ২ ক্রি আলোকিত হওয়া । {গা} 
দ.মক [দ.-মক্‌] বি ছাগল । {গা} 

৬. বাগধারা 

অভিধানে কিছু বাগধারা সংযোজিত হয়েছে। উচ্চারণের জন্য ব্যবহৃত তৃতীয় বন্ধনীর 

পর বাকা হরফে (ইটালিক) সংক্ষিপ্তভাবে (বাগ.) লিখে তা নির্দেশ করা হয়েছে। যেমন: 
নকসাম মাল্লা দাম্বেং জত্তা [নক্সাম্‌ মাল্লা দাম্‌বেং জত্তা] (বাগ.) ক্রি 

পরকীয়ায় যাওয়া ৷ {গা} 


৭. পদ পরিচয় 

এ অভিধানে শব্দগুলোকে মোট ছয়টি শ্রেণীতে বিভক্ত করে দেখানো হয়েছে। পদ 
পরিচয়ের জন্য পদগুলোর সংক্ষিপ্ত বূপ বাকা হরফে (ইটালিক) লেখা হয়েছে। যেমন: 
বিশেষ্য (বি), বিশেষণ (বিণ), সর্বনাম (সর্ব), ক্রিয়া (ক্রি), ক্রিয়াবিশেষণ (ক্রিবিণ) 


ব্যবহারিক গারো অভিধান ১২ 


এবং অব্যয় (অব্য) । উদাহরণস্বরূপ নিচের ভূক্তির দিকে তাকালে পদের ব্যবহার জানা 
যাবে। 
বুকমা, বিকমা [বুক্মা, বিক্মা] বি পেট । {গা} 
বুকমাগ্নাং, বিকমাগ্নাং [বুক্মাগৃ্নাং, বিক্মাগৃনাং] বিণ গর্ভবতী । {গা} 


৮. অর্থ-অর্থান্তর ও পদান্তর 
যথাসম্ভব সমকালিন বানানে ও সরল বাক্যে শব্দের ভাষান্তর করার চেষ্টা করা হয়েছে। 
কতগুলো শব্দের অর্থান্তর ও পদান্তর রয়েছে। সেগুলো পরিষ্কার বোঝানোর জন্য পদ 
পরিচয়ের পূর্বে ১৪ পয়েন্ট বোল্ড হরফে সংখ্যাবাচক শব্দ দিয়ে চিহ্নিত করা হয়েছে। 
একাধিক অর্থ দেওয়া থাকলে দুই বা ততোধিক অর্থের মধ্যে সেমিকোলন (;) ব্যবহার 
করা হয়েছে। যেমন: 

রাক্কা' রাক্্‌কা] ১ বিণ শক্ত; কঠিন। ২ বিণ শক্তিশালী । ৩ ক্রি শক্ত হওয়া; 

কঠিন হওয়া ৷ 8 ক্রি শক্তিশালী হওয়া । {গা} 


৯. প্রতিশব্দ 
যে সব শব্দের প্রতিশব্দ রয়েছে বা পাওয়া গেছে, সে সব শব্দের প্রতিশব্দ দেওয়া হয়েছে। 
একাধিক প্রতিশব্দ থাকলে সেগুলোও নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। যথাসম্ভব বিদেশি 
বা বিবর্তিত শব্দের গারো প্রতিশব্দ দেওয়ার চেষ্টা করা হয়েছে । প্রতিশব্দকে সংক্ষিপ্তভাবে 
বাকা হরফে (ইটালিক) প্রশ. লেখা হয়েছে । যেমন: 
অক [অক্‌] বি পেট; গৰ্ভ । প্রশ. বুকমা । {গা.} 
অকগ্নাং [অক্গৃনাং] বিণ গর্ভবতী । প্রশ. বুকমাগ্নাং । {গা.} 


১০. উৎস-ভাষা ও ব্যুৎপত্তি 
অভিধানে প্রত্যেকটা শব্দের উৎস-ভাষা বা ব্যুৎপত্তি নির্দেশ করার চেষ্টা করা হয়েছে। 
তবে যে শব্দগুলোর ব্যুৎপত্তি নির্ধারণ করা সম্ভব হয় নি, সে শব্দগুলোর ব্যুৎপত্তি অংশটি 
অজ্ঞাত মূল হিসাবে রাখা হয়েছে এবং অজ্ঞাত মূলকে সংক্ষিপ্তভাবে অমূ. লেখা হয়েছে। 
যে বাংলা শব্দগুলো কিঞ্চিৎ পরিবর্তিত বা বিবর্তিত হয়ে গারো ভাষায় স্থান করে নিয়েছে 
সে শব্দগুলোর ব্যুৎপত্তি ভেঙে দেখানো হয়েছে। সে শব্দগুলোর ব্যুৎপত্তি নির্ধারণে “বাংলা 
একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান’ বইটির সহায়তা নেওয়া হয়েছে। কিছু গারো 
শব্দের বিবর্তন ব্যুৎপত্তি অংশে নির্দেশ করা হয়েছে। ব্যুৎপত্তি নির্দেশে দ্বিতীয় বন্ধনী 
ব্যবহার করা হয়েছে। ব্যুৎপত্তি নির্দেশের ক্ষেত্রে কিছু সংকেত বা প্রতীক ব্যবহার করা 
হয়েছে। যেমন: বা দিকে থেকে উৎস নির্দেশে ‘>’ চিহ্ন; ডান দিক থেকে উৎ্স নির্দেশে 
‘<’ চিহ্ন ব্যবহার করা হয়েছে। ধাতু নির্দেশে ধাতুচিহ্ন ‘এ’ ব্যবহার করা হয়েছে। 
ক্ষেত্ৰবিশেষে সমান চিহ্ন ‘=’ ব্যবহার করা হয়েছে। নিচের উদাহরণের দিকে তাকালে 
শব্দের ব্যুৎপত্তিগুলো স্পষ্ট বুঝা যাবে। 

বানায়া [বনায়৷] ক্রি তৈরি করা; বানানো । প্রশ. থারিয়া । {হি. বানাও>বা. 

বানানো>} 


ব্যবহারিক গারো অভিধান ১৩ 


মানখিন, মা.নখিন [মান্খিন্‌, মা.-ন্খিন্‌] বি উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা. মে খিন>} 


১১. বৰ্ণানুক্ৰম বা অকারিদিক্রম 
(ক) অভিধানে গারো শব্দের জন্য ব্যবহত বর্ণনানুক্রম: 
অআইউএওকখগংঙচছজতথদনপফবমরলসহয় 


(খ) যুক্তবৰ্ণের ক্রম: 
ক্রক্রর্লক্সরখর্নযগ্রগ্নভজ্খচচ চ্ছচু চুজ্তত্রখত্রতথর্নদ্দদন্তহ্ন্দন্নপ্পপ্রপ্ন 
ফ্বফ্রক্ষব্দর্ব্বত্ররম্পশ্বক্ষম্ময্রযন্রস্ষস্বত্তস্থমস্ফস্মত্রয় 


(গ) কার ও ফলা চিহ্নের ক্রম: 
আ-কার (1), ই-কার (), উ-কার (.) এ-কার (0, ও-কার-((1), ন-ফলা (৭), 
ম-ফলা (8), র-ফলা (4), ল-ফলা (এ) 


১১. পরিশিষ্ট 

পরিশিষ্ট অংশে গারোদের দল, গোত্র ও উপগোত্রের পরিচয় এবং প্রবাদ-প্রবচন, 
বাগধারা ও ধাধাগুলো সংযোজন করা হয়েছে। সংখ্যাবাচক বা পূরণবাচক শব্দাবলি, 
হয়েছে। এ অংশে ‘অথবা’ বোঝাতে স্র্যাশ চিহ্ন (/) ব্যবহার করা হয়েছে। '‘প্রবাদ- 
প্রবচন, বাগধারা ও ধাধা’-অংশটি অভিধানে ব্যবহৃত শব্দের প্রথম বানানে লেখা হয়েছে। 


ব্যবহারিক গারো অভিধান ১৪ 


গারো ভাষার বাংলা বানানরীতি কেমন হওয়া উচিত 
এতদ্বিষয়ে কিছু প্রস্তাবনা 


ভাষা সতত পরিবর্তনশীল । আমরা যে ভাষা এ সময়ে ব্যবহার করছি আজ থেকে শত 
বছর পূর্বে এর রূপ বা গঠন এমনটি ছিল না । যুগের চাহিদার প্রেক্ষিতেই মানুষের মুখে 
মুখে ভাষা পরিবর্তিত হয়। বলা হয়, ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্ুতম একক । আবার 
কয়েকটি ধ্বনি বা ধ্বনিসমষ্টি দিয়ে গঠিত হয় শব্দ; কয়েকটি অর্থবোধক শব্দ মিলে 
বাক্য । এই বাক্যের মাধ্যমেই মানুষ তার ভাব প্রকাশ করে থাকে। 


কথিত আছে, গারোরা যাযাবর জীবন যাপনকালিন তিব্বত থেকে ভারতীয় উপমহাদেশে 
আগমনকালে এক ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়ে। এই মিথ অনুযায়ী, গারোরা 
আদিকালে পশুর চামড়ায় নিজেদের বর্ণমালা লিখে রাখত । কিন্তু এই দুর্ভিক্ষের কবলে 
পড়ে তাদেরকে বর্ণমালা লিখিত চামড়াগুলো সিদ্ধ করে খেতে হয়েছিল। পরিণামে 
পরবর্তী প্রজন্ম হলো বর্ণহারা । 


বর্ণমালা থাকা বা না থাকা সত্ত্বেও গারো ভাষার উন্নয়ন থেমে থাকেনি। দিব্যি অন্য 
ভাষার বর্ণমালা নিয়ে গারো ভাষা এগিয়েছে অনেক দূর । রোমান হরফ নিয়ে ‘আ.চিক’ 
ভাষার এগিয়ে চলার রয়েছে শতাধিক বছরের ইতিহাস । ভারতীয় গারোদের স্ট্যান্ডার্ড বা 
সংকলিত গারো ভাষা হলো আ.চিক। একে মূলত লেখ্যরূপ দান করার জন্য সংকলিত 
করা হয়েছে। এ ভাষায় ভারতীয় ‘আ.বেং’ ও ‘আ.ওয়ে' বা ‘আ.খাওয়ে’ ডায়ালেক্ট-এর 
প্রাধান্য রয়েছে। এছাড়া অন্যান্য দলের কিছু দলীয় ভাষার শব্দও এখানে বিদ্যমান । এ 
ভাষার ক্রিয়ার রূপগুলো গ্রহণ করা হয়েছে ‘আ.ওয়ে’ বা ‘আ.খাওয়ে’ ডায়ালেক্ট থেকে । 
যেমন: চা:গেন, রিংগেন, নিগেন ইত্যাদি। যদিও আ.চিক ভাষার কথ্যরূপের সাথে 
লেখ্যরূপের যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয় তথাপি এ অসামঞ্জস্য থাকা সত্ত্বেও আ.চিক 
ভাষা ইতোমধ্যে তার নিজস্ব গঠনশৈলী নির্মাণ করে নিয়েছে। এ ভাষায় অভিধানসহ নানা 
ধরনের সাহিত্য রচিত হয়েছে । 


‘আ.বেং’ গারোদের সর্বজনবোধ্য শক্তিশালী একটি দলীয় ভাষা অন্যান্য দলের সবার 
বোধগম্য হওয়া সত্বেও ভারতীয় গারোরা শুধু আ.বেংকে সর্বজনীন স্ট্যান্ডার্ড হিসেবে 
গহণ করেনি। এর পিছনে অবশ্য একটি কারণ রয়েছে। অন্যদিকে বাংলাদেশি গারোরা 
এখনো কোনো ডায়ালেক্টকে সর্বজনীন স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করেনি বা করতে 
পারেনি। আমাদের সামনে সুযোগ রয়েছে আ.বেংকে স্ট্যান্ডার্ড ভাষা হিসেবে গ্রহণ করার 
বা আ.বেংকে মূল ভাষা রেখে অন্যান্য ডায়ালেক্ট-সহযোগে একটা সংকলিত ভাষা তৈরি 
করার । অন্তত বোধগম্যতার বিচারে তাই-ই হওয়া উচিত। তবে এ ভাষা চর্চার জন্য 
বাংলা না রোমান হরফ ব্যবহৃত হবে তা নিয়ে বিতর্ক বা জটিলতা থাকতে পারে। 
সেদিকে যাচ্ছি না। অভিধানে বাংলা বর্ণমালা নির্বাচনের মূল কারণ যুক্তবর্ণের 
উচ্চারণগুলো প্রকাশের ক্ষেত্রে রোমান বর্ণমালার অক্ষমতা । 


ব্যবহারিক গারো অভিধান ১৫ 


ভাষাকে সুশৃঙ্খল করার প্রয়াসেই তার বানানরীতি থাকা আবশ্যক বানানরীতি না 
থাকার দরুন বা বানানরীতি সম্পর্কে পূর্ণজ্ঞান না থাকার কারণেই ভাষা তার শৃঙ্খলা 
হারায় । গারো ভাষার জন্য বাংলা বানানরীতি কেমন হবে বা কেমন হওয়া উচিত- সে 
বিষয়ে নিচে কিছু প্রস্তাবনা তুলে ধরা হলো। 


১. যে বর্ণগুলো গারো শব্দে ব্যবহৃত হবে- 
(গ) স্বরবর্ণ 


অআইউএও 
(২) ব্যঞ্জনবৰ্ণ 


কখগঙচছজতথদনপফবমরলসহয়ং 
২. যে কার ও ফলাগুলো গারো শব্দে ব্যবহৃত হবে- 


(গে) কার 


আকার () , ই-কার (), উ-কার () এ-কার (0), ও-কার-(0) 


(২) ফলা 


ন-ফলা (২), ম-ফলা (4), র-ফলা (এ), ল-ফলা (4) 


৩. যে যুক্ত গারো শব্দে ব্যবহৃত হবে- (উদাহরণ) 
ক্‌+ক=ক্ক (রাক্ক)) | চু+ল=্র (বি.চূপা) | নৃ্‌+নলন্ন (চন্না) ম্‌+ফ=ক্ষ (থা.ক্ষি) 
ক্‌+রুক্র (আসাক্রা) | জ্+র=ুভ্র (ভ্রাঙা) প্প=প্প (গোগ্সা) মু+মুম্ম নাম্মা) 
ক্+লক্র (চিক্লা) | ত্াততত্ত (চাত্তা) পৃ+রস্প্র (তেপ্রত) | ম্‌+রস্ (সং) 
ক্‌+স=ক্স (চেক্সি) ত্+থ=ুথ (গিখাং) | পূললপ্ৰ (আপ্নাক) | মনল (খম্ুং) 
খ্‌+ন=যন (যuলকা) তু+রনত্র (জেত্রা) ফ্+ন=ফ্ন (গফ্লেকা) | ল্‌+লল্ত্ৰ (দেল্লা) 
খু+র=খ (নক্এম) | ত্াল=ত্ব (তেংত্রাপ) | ফ্+র=ফ্র (ফ্রাপা) | স্াকুক্ (সু) 
খ্+ল= য (বি.য্লাকা) [ থারু্র (গু) ফ্+মডক্ষ (হা.ফক) | স্+খল্থ থু) 
গৃ+ন=গ্ন (অকগ্নাং) [ থ+ললয্ন (চা-গ্নঙা) | বদন (গৰ্দা) স্+তষ্ট (খাস্তিকা) 
গৃ্‌+রু্র (গ্রো) দ্+দুদদ (গিদ্দাল) | ব্্‌+নল্র (রেকা) স্+থুত্থ (ছ্থাপা) 
গৃললগ্র (গংগ্রাং) | দ্+রন্দ্র (দ্রং) ব্বুব্ব (সুব্বাকা) | স্+ন=য মাল) 
ঙ্+খ=ঙ্খ (হা.ডখলক) | দ্+ললডৰ (দংদুং) [ ব্যরদ্ত্র (বিয়া) স্ণফ=ক্ষ (ক্কুয়া) 
চ্‌+চুচ্চ (চাচি) | ন্+ততন্ত (বিফাদ্ত) | ব্ূল=ৰ্ৰ (থমৰ্রং) | স্বমুত্ম (সুস্মি) 
চু+ছ=চছ (মাচ্ছা)  ন্‌+থলহ্থ (মাহি) ম্‌+পলল্প (দাম্পাক) | স্+রল্ত্র (স্রাকা) 
চ্+রুড্র (সরা) ন্‌+দ=ন্দ (মান্দা) ম্‌+ব=স্ব (আম্বুন) স্‌+লন্ত্ (দ.স্লেকা) 


8. উচ্চারণের সাথে বানানের সমতা বিধানের জন্য উচ্চারণ অনুযায়ী বানান লিখতে 


হবে। 


৫. গারো ভাষায় যেসব বাংলা ও বিদেশি শব্দ ব্যবহৃত হবে তা বিদ্যমান প্রমিত বাংলা 
বানানরীতি অনুসরণ করবে। 
৬. যে শব্দগুলোর উচ্চারণ প্রচলিত বাংলা স্বরবর্ণের মাধ্যমে সম্ভব নয়, সে শব্দগুলোর 
বানানে, যুক্তিগ্রাহ্য বর্ণ গৃহীত না হওয়া পর্যন্ত উ-কার এবং ই-কার উভয়কেই 
ব্যবহার করা যাবে। 


ব্যবহারিক গারো অভিধান ১৬ 


৭. কিছু বাংলা শব্দের শেষাংশের 'র’ লুপ্ত হয়ে তাতে ‘ল'’ যুক্ত হয়ে গারো ভাষায় 
ব্যবহৃত হবে। এসব শব্দের পূর্বাংশ ঈষৎ পরিবর্তিত হবে বা অবিকল থাকবে বা 
বাংলা বানানকে অনুসরণ করবে। যেমন: হাজার>হাজাল; ঈশ্বর>ইসল; খবর>খবল 
ইত্যাদি । সরাসরি বাংলা বানানটিও ব্যবহৃত হতে পারবে। 

৮. বাংলা ভাষায় ব্যবহৃত সব বিরাম চিহ্ন ব্যবহৃত হবে। কেবল উর্ধ্বকমা বা ইলেক বা 
লোপ চিহ্ন বিলুপ্ত হবে। নিজস্ব সাংকেতিক চিহ্ন হিসেবে রাক্কা (.) ব্যবহৃত হবে। 

৯. রাক্কার নিয়মাবলি 
(ক) রাক্কা স্বরকে থামানোর একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে গ্রটাল স্টপ বা 
স্বরতন্ত্রীয় স্পৃষ্ট বলে। এটির উৎপত্তি ঘটে গ্রুটিসে (ভোকাল কর্ডের মাঝখানে 
অবস্থিত জায়গা) ৷ গ্রটিস বন্ধ করলে এবং তা পুনরায় দুত খুললে রাক্কার উৎপত্তি 
ঘটে । 


(খ) রাক্কাযুক্ত শব্দ উচ্চারণ করার সময় রাক্কার পূর্বোক্ত বর্ণ উচ্চারণ করে অতি 
অন্তক্ষণ থেমে এর সাথে যুক্ত স্বরবর্ণ দুত উচ্চারণ করে বাকি অংশটা উচ্চারণ 
করতে হবে। যেমন: গা.কা। এর উচ্চারণ হবে গা.-কা। একইভাবে- হা.ফাল। এর 
উচ্চারণ হবে ‘হা.-ফাল’। ‘হা. বলার পর অতি অন্তক্ষণ থেমে ‘ফাল’ বলে এর 
উচ্চারণ সম্পন্ন করা যায় । 
(গ) রাক্কাযুক্ত বর্ণের পরে কোনো ব্যঞ্জনবৰ্ণ না আসলে রাক্কার পূর্বোক্ত শব্দের সাথে 
যুক্ত স্বরবর্ণটি দ্বিতীয়বার রাক্কার পরে স্পষ্ট উচ্চারিত হয় অর্থাৎ স্বরগমনটা স্পষ্ট বুঝা 
যায় । যেমন: খু.উ [খু.-উ]; হা.আ [হা.-আ!; চা.আ [চা.-আ] ইত্যাদি । 
(ঘ) রাক্কা সাধারণত একটি ধ্বনির পরে বসে । যেমন: মা.নক; হা.বিমা; দা.ল 
ইত্যাদি ৷ কিছু কিছু ক্ষেত্রে যেমন সমাসের মাধ্যমে সংক্ষেপণের বেলায় একাধিক 
বর্ণের পরে বসতে পারে। রাক্কার পর যুক্তবর্ণ থাকতে পারে বা নাও থাকতে পারে। 
যেমন: হা.নিংচা; দা ল্লা; মা.ন্না ইত্যাদি । 
(৬) রাক্কার পর পরাশ্রয়ী বর্ণ অর্থাৎ অনুস্বার (৫) ব্যবহার করা যাবে না; পূর্ণ বর্ণ 
দিতে হবে। যেমন: ‘জ.ঙ’ লিখতে হবে, ‘জ.ং’ লেখা যাবে না । রাক্কা না থাকলে 
অবশ্যই অনুস্বার (ং) ব্যবহার করতে হবে ‘৬’ দেওয়া যাবে না। যেমন: ‘আংঙা’ 
লিখতে হবে ‘আঙঙা’ লেখা যাবে না। 
(চ) পরাশ্রয়ী বর্ণে কোনো কার চিহ্ন দেওয়া যায় না বা বিভক্তি যোগ করা যায় না। 
তাই বিভক্তি যোগ হলে ‘৬’ ব্যবহার করতে হবে। বিভক্তিযোগের প্রয়োজন না হলে 
অনুস্বার (৫) ব্যবহৃত হবে। যেমন: ‘নিঙা’ লিখতে হবে ‘নি’ নয়, ‘ফ্রিং’ লিখতে 
হবে ‘ফ্রিঙ’ নয় ইত্যাদি । ঙ+গ=ঙ্গ এই যুক্তবর্ণটি ব্যবহার না করে এর জায়গায় 
‘গ’ লিখতে হবে। 
(ছ) রাক্কা, বর্ণের নিম্নাংশ বরাবর দেওয়া যাবে। [লেখার সুবিধার কথা বিবেচনা 
করে| 
(জ) রাক্কার পর সাধারণত কোনো শব্দাংশ থাকে। যেমন- হা.খিন; হা.আ; খু.উ 
ইত্যাদি । তবে কিছু কিছু অনুজ্ঞার ক্ষেত্রে শব্দাংশ নাও থাকতে পারে। যেমন: চা.; 
গা. ইত্যাদি । 

১০. গারো শব্দে হসন্ত () এবং রেফ (/) ব্যবহৃত হবে না। 


ব্যবহারিক গারো অভিধান ১৭ 


১১. গাণিতিক এবং বৈজ্ঞানিক চিহ্নগুলো অবিকল ব্যবহৃত হবে। গানের ক্ষেত্রে স্তবকের 
শেষে দুটো দাড়ি দেওয়া যাবে। 

১২. নঞ্থক অব্যয় পদ যেমন- ‘জা’ পূর্বপদের সাথে বসবে। যেমন- চন্না-চনজা; 
খা ল্লা-খা.লজা; সেংনো-সেংজানো ইত্যাদি । 

১৩. নএঞর্থক অব্যয় পদ ‘জা’ পূর্বপদের সাথে যুক্ত হলে কিছু শব্দের ‘ঙ’-এর স্থলে 
অনুস্বার (ং) প্রতিষ্ঠাপিত হবে। যেমন: সেঙা-সেংজা; হা.নসেঙা-হা.নসেংজা 
ইত্যাদি । [৮নং অনুচ্ছেদের (ও) ও (চ) উপানুচ্ছেদে দ্রষ্টব্য] 

১৪. বচনভেদে পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হবে। পদাশ্রিত নির্দেশকটি 
অবশ্যই পূর্বপদের সাথে যুক্ত হবে। যেমন: মান্দিরাং; সিরুরাং; জ.ঙরাং; রামারাং 
হত্য দ। 

১৫. আধুনিক মুদ্রণলিপিতে উ-কারের একাধিক রূপের মধ্যে একটি রূপকেই ব্যবহার 
করা হচ্ছে। সে কারণে গু/রু/হু ইত্যাদি না লিখে যথাক্রমে গু/রু/হু ইত্যাদি লেখা 
হয়েছে। 

১৬. কোনো শব্দে বিদ্যমান য়া’ এর উচ্চারণ ‘এয়া’ অথবা ‘ওয়া=আ' হবে। 'য়া’-এর 
পূর্বাংশের সাথে এ-কার বা ই-কার বা আ-কার থাকলে ‘এয়া’ আবার উ-কার এবং 
ও-কারের বেলায় ‘ওয়া’ উচ্চারিত হবে। যেমন: নিয়া [নি-এয়া]; সু'য়া [সু.-ওয়া] 
হত্য দ। 

১৭. সন্ধির নিয়মাবলি 
(ক) সন্ধিতে প্রথম বর্ণ অঘোষ এবং পরবর্তী বর্ণ ঘোষ হলে দুটি মিলে ঘোষ বর্ণের 
দ্বিত্ব হয়। গারো শব্দের বানানখুলোতে এ নিয়ম অনুসরণ করা হয়েছে। যেমন: 
মিত্+-দি=মিদ্দি; গিত্‌+দাল=গিদ্দাল রুপ্‌+-বলা=রুব্বলা ইত্যাদি । 

(খ) ত, দ বা খং-ৎ-এর পর চ থাকলে ত, দ বা খ-ৎ-স্থলে চ হয়। যেমন: 
গিত্্‌+চাক=গিচ্চাক; গিতৃ+চাম=গিচ্চাম; গিত্‌+চা=গিচ্চা ইত্যাদি । 

১৮. ক্রিয়া বা বিশেষণকে না-বোধক করার নিয়ম 
(ক) শব্দ শেষের ফলা বা যুক্তবর্ণ ভেঙে শেষের অক্ষরটা বাদ দিয়ে ‘জা’ যুক্ত 
করতে হয়। যেমন: রাক্কা-রাকজা; ন.ম্মা-ন.মজা; চন্না-চনজা ইত্যাদি । 

(খ) শব্দ শেষের বিদ্যমান ‘য়া’ বাদ দিয়ে ‘জা’ যুক্ত করতে হয়। যেমন: 
নিয়া-নিজা; সিয়া-সিজা; থারিয়া-থারিজা ইত্যাদি । 

(গ) কিছু শব্দ রয়েছে যাদের ব্যুৎপত্তি মূলত বাংলা থেকে সেসব শব্দের শেষের 
‘য়া-এর ‘আ-কার'’ বাদ দিয়ে ‘জা’ যুক্ত করতে হয় । যেমন: চালায়া-চালায়জা; 
চাবায়া-চাবায়জা; বানায়া-বানায়জা ইত্যাদি । 

(ঘ) শব্দ শেষের ‘পা’-এর ‘আ-কার' বাদ দিয়ে ‘জা’ যুক্ত করতে হয়। যেমন: 
চা.গপা-চা.গপজা; থুগপা-খুগপজা; সালগপা-সালগপজা ইত্যাদি । 

(ঙ) শব্দ শেষের ‘কা'-এর ‘আ-কার’ বাদ দিয়ে ‘জা’ যুক্ত করতে হয়। যেমন: 
হা.সিকা-হা.সিকজা; চাংগ্রিকা-চাংগ্রিকজা; চাচুকা-চাচুকজা ইত্যাদি ৷ 

(চ) শব্দ শেষের ‘ওয়া’ বাদ দিয়ে ‘জা’ যুক্ত করতে হয়। যেমন: স.ওয়া-স.জা; 
সওয়া-সজা; গওয়া-গজা ইত্যাদি ৷ 


ব্যবহারিক গারো অভিধান ১৮ 


১৯. 


২১. 


(ছ) শব্দ শেষের ‘তা’-এর ‘আ-কার’ বাদ দিয়ে ‘জা’ যুক্ত করতে হয়। যেমন: 
চাদাতা-চাদাতজা; দা.লদাতা-দা.লদাতজা; গাহাতা-গাহাতজা ইত্যাদি । 

(জ) যেসব শব্দে রাক্কা থাকবে না সেসব শব্দের শেষের ‘ঙা’-এর ‘আ-কার'’ বাদ 
যাবে। এ কারণে ‘৬’-এর ছলে অনুস্বার (ং) প্রতিষ্ঠাপিত হবে ও ‘জা’ যুক্ত হবে। 
যেমন: সেঙা-সেংজা; আসোঙা-আসোংজা; খা.দিঙা-খা.দিংজা ইত্যাদি । 

(ঝ) রাক্কাযুক্ত শব্দে অনুস্বার (ং) প্রতিষ্ঠাপিত হবে না এবং শব্দ শেষের ‘ঙা’ বাদ 
যাবে। যেমন: চে.ঙঙা-চে.ঙজা; চি.ঙঙা-চি.ঙজা; সি.ঙঙা-সি.ঙজা ইত্যাদি । 

(এ) শব্দ শেষের ‘ংঙা’-এর ‘ভা’ বাদ দিয়ে ‘জা’ যুক্ত করতে হয়। যেমন: 
চাংঙা-চাংজা; খাংঙা-খাংজা; জাংঙা-জাংজা ইত্যাদি । 

(ট) শব্দ শেষের ‘লা'-এর ‘আ-কার’ বাদ দিয়ে ‘জা’ যুক্ত করতে হয়। যেমন: 
সু.গালা-সু,গালজা; নিগালা-নিগালজা; রিংগালা-রিংগালজা ইত্যাদি । 

(ঠ) শব্দ শেষের ‘আ’ বাদ গিয়ে ‘জা’ যুক্ত হবে। যেমন: নাআ-নাজা; গাআ-গাজা; 
চা.আ-চা.জা ইত্যাদি । 

দিরুক্ত শব্দ লেখার নিয়ম 

(ক) একই শব্দ অবিকল দুইবার উক্ত হলে মাঝখানে ফাক রাখতে হবে। যেমন: 
চি.জাক চি.জাক; চি.ওচেত চি.$চেত; চি.নক চি.নক ইত্যাদি । 

(খ) শব্দে, ব্যঞ্জনবৰ্ণ দুই বা দুই-এর কম হলে সমস্ত পদ হিসেবে লিখতে হবে। 
যেমন: থুমথুম; ফুফু; বুবু; স.মস.ম ইত্যাদি । আর শব্দে, ব্যঞ্জনবৰ্ণ দুই-এর অধিক 
হলে মাঝখানে ফাক থাকবে যেমন: চি.জাক চি.জাক; চি.ওচেত চি.ওচেত; চি.নক 
চি.নক ইত্যাদি ৷ 


. সমাসের ক্ষেত্রে বা আংশিক পরিবর্তিত, সমার্থক ও বিপরীত শব্দ যোগ হলে 


হাইফেন ব্যবহার করতে হবে অথবা সমস্ত পদ হিসেবে লিখতে হবে। যেমন: 
রিকখি-রকখত; ব.ন্না-জুম্মা; চন্না-দা ল্লা ইত্যাদি । 
(ক) ক্রিয়াজাতীয় শব্দ শেষে আ-কার থাকলে তা লুপ্ত হয়ে সে স্থলে ‘ইয়া’ যুক্ত 
হয়। যেমন: মারা>মার্+-ইয়া=মারিয়া; চলা>চল্+-ইয়া=চলিয়া; বাজা>বাজ্+ ইয়া = 
বাজিয়া ইত্যাদি ৷ 
(খ) ক্রিয়াজাতীয় শব্দ শেষে ‘নো’ থাকলে তা লুপ্ত হয়ে সে ছলে 'য়া' যুক্ত হয়। 
যেমন: বানানো>বানা+য়া=বানায়া; চালানো>চালা+য়া=চালায়া; সারানো>সারা+ 
য়া=সারায়া ইত্যাদি । 
(গ) শব্দ শেষে এ-কার থাকলে তা লুপ্ত হয়ে সে স্থলে ‘য়া’ যুক্ত হয়। যেমনঃ 
আলসে>আলস্+ইয়া=আলসিয়া । 
(ঘ) ধ্বনি পরিবর্তন 

= ‘ও-কার’ ‘উ-কার'-এ ৷ যেমন: সোনা>সুনা; ঘোড়া>গুরা, গুরে; সোজা>সুজা; 

বোবা>বুবা । 

= ‘ও-কার' লুপ্ত হয়ে ‘অ’-তে। যেমন: চোরা>চরা । 

= ‘ও-কার' লুপ্ত হয়ে ‘অ’-তে। যেমন: চৌকি>চখি; চৌকিদার>চখিদার ৷ 

= ‘ক’ ধ্বনি ‘খ’ ধ্বনিতে ৷ যেমন: কথা>খাখা । 


ব্যবহারিক গারো অভিধান ১৯ 


= ‘খ’ ধ্বনি ‘ক’ ধ্বনিতে ৷ যেমন: দুখ>দুক, দুখ ৷ 
= ‘ঘ’ ধ্বনি ‘গ’ ধ্বনিতে । যেমন: ঘোড়া>গুরা , গুরে; ঘুরানো>গুরা+য়া=গুরায়া । 
= ‘ঝ’ ধ্বনি ‘জ’ ধ্বনিতে ৷ যেমন: ঝীটা>জাত্তা, জাখা । 
= ‘ট’ ধ্বনি ‘ত’ বা ‘থ’ ধ্বনিতে। যেমন: কাটা>কাত্‌+ত+ইয়া=কাত্তিয়া; 
ঝীটা>জাত্+তা, থা=জাত্তা, জাখা; টাকা>থাংখা । 
= ‘ধ’ ধ্বনি ‘দ’ ধ্বনিতে ৷ যেমন: দুধ>দুদ; ধ্না>দন্না; ধুতি>দুতি । 
= ‘ড় ধ্বনি ‘র’ ধ্বনিতে । যেমন: বাড়ানো>বারা+য়া=বারায়া; বুড়া>বুরা; 
বুড়ি>বুরি; পড়ানো>পরায়া । 
(ঙ) দ্বিত্ব 
= ক ধ্বনির দ্বিত্ব । যেমন: চাকু>চাক্‌+-কু=চাক্ধু । 
= ত ধ্বনির দ্বিত্ব । যেমন: পুতুল>পুত্+ তুলা= পুতলা । 
= ন ধ্বনির দ্বিত্ব । যেমন: ধনিয়া>দুন্+-নিয়া=দুননিয়া । 
= প ধ্বনির দ্বিত্ব । যেমন: টুপি>তুপ্‌্+-পি=তুপ্পি । 
= ল ধ্বনির দ্বিত্ব । যেমন: ধুলা>দুল্‌+-লা=দুল্লা । 
(চ) দ্বিত্ব না হয়ে পাশাপাশি বর্ণের সাথে বসে বা যুক্তবর্ণ গঠন করে। যেমন: 
= ‘ক’ ধ্বনি ‘কখ’ গঠন করে। যেমন: চাকর>চাক্‌+খল=চাকখল; 
চাকা>চাক+-খা=চাকখা; আকা>আক্‌+খিয়া=আকখিয়া । 
= ‘খ’ ধ্বনি ‘কখ’ গঠন করে। যেমন: লেখা>লেক্+-খা=লেকখা । 
= ‘ট’ ধ্বনি ‘খ’ গঠন করে। খাটা>খাত্+থিয়া=খাথিয়া । 
= ‘থ’ ধ্বনি ‘খ’ গঠন করে । যেমন: কথা>কথা । 
(ছ) শব্দে ‘র’ ধ্বনি থাকলে তা লুপ্ত হয়ে সে স্থলে ‘ল’ ধ্বনি যুক্ত হয়। যেমন: 
হাজার>হাজাল; ঈশ্বর>ইসল; সাগর>সাগাল; বিচার>বিচাল ইত্যাদি ৷ 


বৰ্ণ বর্জনের কারণ 
১. ঈ উ খ এবং এদের কারগুলো চী.) কেবল তৎসম শব্দে ব্যবহৃত হয় বলে এদের 


বাদ দেওয়া হয়েছে। একই কারণে ব্যঞ্জনবর্ণের বেলায় মূর্ধন্য ণ ও মূর্ধন্য ষ এবং 
এদের দ্বারা সৃষ্ট যুক্তবর্ণগুলো বর্জন করা হয়েছে। [বর্জনের কারণ সংবলিত ৬নং 
অনুচ্ছেদে দ্রষ্টব্য] (ব্যতিক্রম: মৃ) 


. যৌগিক স্বরজ্ঞাপক বলে এ (ও4+ই) এবং ও (ও4+উ) এবং এদের কারগুলো (070) 


বাদ দেওয়া হয়েছে। 


* ঘ ঝ এট ড ঢ ধ ভ ডু ঢ় ঃ এদের উচ্চারণ নেই বলে এদের এবং এদের দ্বারা সৃষ্ট 


যুক্তবৰ্ণগুলো বর্জন করা হয়েছে। [বর্জনের কারণ সংবলিত ৬নং অনুচ্ছেদে দ্রষ্টব্য] 
(ব্যতিক্ৰম: ঘাগ্ৰা) 


. বানান সহজ করার স্বার্থে এবং একটি দিয়ে অপরটির প্রয়োজন মেটানো যায় বলে 


সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত ধ্বনি বা বর্ণ থেকে শুধু একটি বর্ণকে গ্রহণ করা 
হয়েছে । যথা: 

জ এবং য থেকে জ-কে গ্রহণ করা হয়েছে 

ত এবং খ-ৎ থেকে ত-কে গ্রহণ করা হয়েছে 


ব্যবহারিক গারো অভিধান ২০ 


থ এবং ঠ থেকে থ-কে গ্রহণ করা হয়েছে ৯. আধুনিক বাংলা লিপিতে লোপ বা ইলেক চিহ্ন বর্জন করতে বলা হয় বলে একে 
স এবং শ থেকে স-কে গ্রহণ করা হয়েছে বাদ দেওয়া হয়েছে। 

৫. প্রয়োজন পড়ে না বলে য-ফলা (J) এবং ব-ফলা (4) বর্জন করা হয়েছে। 

৬. যে যুক্তাক্ষর বা যুক্তবর্ণগুলো বর্জন করা হয়েছে 


ক্‌+ট=ক্ ঙ্+ম=ুজ্ম ণ্+ড+রুল। | ধ্বরলধ ম্‌+প+র্স্প্র | ষ্+বন্ব 
ক্‌+ত=ক্ত চু+ছ+বুচ্ছ | ণ+ঢ=ুণ্ড ন্‌+ট=ন্ট ম্‌+ব=স্ব ষ্+মন্ 
ক্+ত+র=ক্ত [ চু+ছ+রুচ্ছ | ণ্নলুগর ন্‌+ঠ=্ঠ ম্‌+ভ্্ত শ্াছ=শ্ছ 
ক্‌+ব= চু+ঞ= ণ্+বল্ধ্ব ন্‌+ডুন্ড ম্‌+ভ+রুভ্র । শ্বন=শ্র 
ক্‌+ম=ক্ম চু+যু্চ্য ণ্+ মণ ন্‌+ত+-বস্্ত ম্‌+য=ম্য শ্+বুশ্ব 
ক্+য=ক্য জ্‌+জ=ুজ্জ | ণ্দযু্ণ্য ন্্‌+তএযস্ন্য | রক, শ্+ম=শ্া 
খ...=ৰ্ক, খঁ 
ক্+ষুক্ষ জ্্‌+ঝ= ত্+তt+বুত্ব | ন+ত+র+যস্স্ত্য | র+ক, শ্+বয=শ্য 
খ...+যু্ব্য, 
্খ্য 
ক্‌+ষ+ণ=ক্ষ্ণ | জ্+ব=্ব ত্+ন=ত্র ন্‌+দ+যল্ন্্য | ল্‌+কড্্ধ শ+র=ুশ্র 
ক্‌+ষ+ম= জ+য=ুজ্য | তাবতত্ব ন্‌+দ+ব= ল্‌+গলন্ শ্+ল=শ্ৰ 
ক্‌+ষ+য= €ঞ+চুঞ্চ ত্+ম=ত্ ন্‌+দ+র= ল্‌+ট=ল্ট স্+ক+র্ক্র 
খ্‌+য= এ+ ছু ত্+ম+যুত্্য | ন্‌+ধলন্ধ ল্‌+ড=ুন্ড | স্‌+ট=স্ট 
গৃ+-ণ=গৃ্ণ এং+জঞ্জ ত্+য=ত্য ন্াধ+যল্ন্্য | ল্দপল্্প স্‌+ট+রুস্ট্র 
গৃ+ধুঞ্ধ এ+ ঝ=ুঞ্ ত্+র+যনত্র্য | ন্‌+ধ+রল্্ধ ল্‌+ব=ল্ব স্‌+ত+যুন্তয 
গ্‌+ন+যুগ্য | ট+ট= থ+বত্ব ন্‌+ব=ত্ব ল্‌+ভ=ল্‌্ভ [স্+থ+যড্স্থ্য 
গৃ+বহুগ্ব ট্‌+বুট্ব থ্‌+য=থ্য ন্‌+ম=ন্ম ল্‌+ম=ল্।  [স্+প=স্প 
গ্‌+ম=গা ট্‌+মুট্া দ্+গ=দা ন্‌+য=ন্য ল্+য=ল্য [স্+ব= 
গৃ্‌+য=ুগ্য ট্‌+যুট্য দ্+ঘ=দ্ব প্্‌+টুপ্ট শু+চুশ  স্বিযু্স্য 
গৃ+র+যুথ্য | ট্+র্টর দ্‌+দ+বলদ্ধ | পূত= ষ্+ক=ুক্ক [হ+ণ=হ 
ঘ+ন=য্ন ড্‌+ড= দ্+ধুদ্ধ প্+ন= ষ্+ক+রুক্র [হহ+ন= 
ঘ্‌+যুঘ্য ড্‌+যডড্য দ্+বুদ্ধ পৃ+য=ুপ্য ষ্+টষ্ট হ+ব=ুহ্ব 
ঙ্+ক=ু ্ক ড্‌+রডড দ্+ভুন্ত প্+র+যল্প্য | ষ্ট+যনষ্ট্য হ+ম=ন্ম 
ঙ+ক+যুঙ্্য | ডু+গুডুগ | দ+মলদ্ প্‌+স=ন্স ষ্+ট+রস্স্ট্র হ4য=হ্য 
ঙ+ক+ষুজ্ক | ঢ্+যুঢ্য দ্+য=দ্য ব্‌+জ=জ য্+ঠুষ্ঠ হ+র=হ 
ঙ্+গ=্দ ঢ্‌্+র=ড্র দ্+র+যল্দ্য | ব্+ধল্দ্ধ য্+ঠ+যুষ্য হি+ল=হ 
ঙ্ণগ4যলঙ্্য | ণ্+ট=ুণ্ট ধ্বন=য্ন ব্+য= ষ্+ণ=ষ্ণ 
ঙ্4+-ঘ=জ্ঘ ণ্‌+ঠ=্ঠ ধ্+-ব=ধ্ব ভ্ণয=ভ্য ষ্+প্ল্প 
ঙ্+ণঘায=জ্য | ণ+ড= ধ্ামন্ধ্া ভ্+রভ্র ষ্াপ+র্ল্প্র 
ঙ্ণঘৰর= ণ্+ড+য=শ | ধ্বযুধ্য ম্‌+ন=ন য্+ফ=ক্ষ 


৭. হসন্তকে যেসব কারণে বাদ দেওয়া হয়েছে 
(ক) আধুনিক বাংলারীতিতে এর ব্যবহার যথাসম্ভব সঙ্কুচিত করতে বলা হয় বলে 
(খ) হসন্ত ছাড়াই উচ্চারণ অবিকল থাকে বলে 
(গ) বানান বিশৃঙ্খলা দেখা যাবে বলে 

৮. বানানের সুবিধার্থে এবং ‘র’ দিয়ে রেফ-এর প্রয়োজন মেটানো যায় বলে রেফ বর্জন 

করা হয়েছে। 


ব্যবহারিক গারো অভিধান ২১ ব্যবহারিক গারো অভিধান ২২ 


EELLE SE SLES EE EEEEE 


অব্যয় দু. দুয়াল 
অজ্ঞাত মূল প্রা. প্রাকৃত 
অশুদ্ধ প্রচলিত প্রশ. প্রতিশব্দ 
অসমিয়া প. পর্তুগিজ 
আরবি পু. পুংলিঙ্গ 
আঞ্চলিক ফা. ফারসি 
আঞ্চলিক বাংলা বা. বাংলা 
তং বাগ. বাগধারা 
ইংরেজি ব্রা. ব্রাক 
ক্ৰমিক নম্বর বি বিশেষ্য 
ক্রিয়া বিণ বিশেষণ 
ক্রিয়াবিশেষণ মবা. মধ্যযুগীয় বাংলা 
গারো মু মু 
গ্রিক স. সংস্কৃত 
চাইনিজ সম. সমন 
চিৰক সৰ্ব সর্বনাম স্বরবর্ণ অংশ 
তুর্কি স্ত্রী, স্ত্রীলিঙ্গ 
তুলনীয় হি হিন্দি 


ব্যবহারিক গারো অভিধান ২৩ ব্যবহারিক গারো অভিধান ২৪ 


অ 
অ [অ] স্বরে অ; বাংলা ভাষার প্রথম স্বরবর্ণ 
অই, অইত, ওই, ওইত [অই, অইত্‌ , ওই, ওইত্‌] অব্য সম্বোধনসুচক শব্দ; এই যে; 
ওহে; হে । {গা} 
অইখর , অকখর [অইখর্‌, অক্খর্‌] ক্রি অক্ষর । {স. অ(নএঞ্‌)+'ক্ষর্+অ(অচ্‌)>বা. 
অক্ষর>} 
অইত দ্র অই 
অওয়া [অওয়া] ক্রি আবরণ উঠানো; খোসা ছাড়ানো {গা.} 
অ, অবো [অ, অবো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
অগাগালা [অগাগালা| ক্রি দুত আবরণ উঠানো ৷ {গা.} 
অগিতা, অগিলা, অদিলা [অগিতা, অগিলা, অদিলা] ক্রি আবরণ উঠাতে বলা; 
খোসা ছাড়াতে বলা ৷ {গা.} 
অচ্বাকা [অচ্রাকা] ক্রি শক্তি খাটিয়ে আবরণ উঠানো । {গা.} 
অচেঙা [অচেঙা] ক্রি প্রথমে আবরণ উঠিয়ে নেওয়া ৷ {গা} 
অদ্বাকা [অদ্রাকা] ক্রি অগোছালোভাবে আবরণ উঠানো । {গা.} 
অফ্ৰাকা [অফ্ৰাকা] ১ ক্রি উন্মোচন করা । ২ ক্রি খোসা ছিলা । {গা.} 
অমানা [অমানা] ১ ক্রি ভুলক্ৰমে আবরণ উঠানো। ২ ক্রি আবরণ উঠানোর কাজ 
সমাপ্ত করা । {গা.} 
অসুয়া, অসোয়া [অসুয়া , অসোয়া] ক্রি আগমনের পূর্বে আবরণ উঠানো । {গা} 
অক [অক্‌] বি পেট; গৰ্ভ । প্রশ. বুকমা । {গা} 
অকখ্ি, অকখ্বিবো [অক্খি, অক্খিবো] ক্রি অনুজ্ঞা । {গা} 
অকখিখালা, অকখিখাল্লা [অক্খিখালা, অক্খিখাল্লা] ক্রি বেশ কিছু পরিমাণ ক্ষুধা 
লাগা । {গা} 
অকখিগাগালা [অক্খ্িগাগালা] ক্রি দুত ক্ষুধা লেগে যাওয়া । {গা} 
অকখ্ৰিগিতা, অকখিগিলা, অকখ্িঁদিলা [অক্খ্বিগিতা, অক্খিগিলা , অক্খিদিলা] ক্রি 
ক্ষুধার্ত বানানো । {গা.} 
অকখিখ্রিকা [অক্খিখ্রিকা] ক্রি ক্ষুধা লাগা (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা 
অর্থে) । {গা} 
অকখিগুবা, অকখ্িগুয়া, অকখ্িগিবা [অক্খ্বিগুবা, অক্খিগুয়া, অক্খিগিবা] ১ বি 
ক্ষুধার্ত ব্যক্তি বা প্রাণী । ২ বিণ ক্ষুধার্ত ৷ {গা} 
অকখ্িজা [অক্খিজা] ক্রি ক্ষুধা না লাগা । {গা} 
অকখ্বিথকা, অকখ্িথক্কা [অক্খ্রিথকা, অক্খ্বিথক্কা] ক্রি ক্ষুধা লাগা (একত্রে সবাই 
অর্থে) । [গা.} 
অকখ্িফা [অক্খ্রিফা] ক্রি একযোগে ক্ষুধা লাগা । {গা} 
অকখ্িফুলা, অকখ্িফুল্লা, অকখ্রিফিলা, অকখ্িফিল্লা [অক্খিফুলা, অক্খিফুল্লা , 
অক্খ্িফিলা, অক্খ্রিফিল্লা] ১ ক্রি পুনরায় ক্ষুধা লাগা। ২ ক্রি অন্য কাজ সম্পন্ন 


ব্যবহারিক গারো অভিধান ২৫ 


হতে হতে ক্ষুধা লাগা । {গা.} 

অকখ্িবা [অক্খ্রিবা] ক্রি ক্ষুধা লাগিয়ে আসা । {গা} 

অকখ্বিবাত্তা [অক্খ্ৰিবাত্তা] ক্রি অপেক্ষাকৃত বেশি ক্ষুধাৰ্ত হওয়া । {গা} 
অকখিমুদিং, অকখিমিদিং [অক্খিমুদিং, অক্খ্িমিদিং] বিণ ক্ষুধা লাগছে এমন 
{গা} 

অকখিিসিসিয়া [অক্খ্িসিসিয়া] ক্রি অল্প ক্ষুধা লাগা । {গা.} 

অকখ্িসুয়া, অকখ্বিসোয়া [অক্খ্বিসুয়া, অক্খ্বিসোয়া] ক্রি আগমনের পূর্বে ক্ষুধার্ত হয়ে 
থাকা । {গা} 

অকখিয়া [অক্খিয়া] ক্রি ক্ষুধা লাগা । {গা} 

অকখিয়া-চা.আসিয়া [অক্খিয়া-চা.-আসিয়া] বি খাদ্যাভাব; দুৰ্ভিক্ষ । {গা. 
অকখিয়া-রিংঙাসিয়া [অক্খিয়া-রিংঙাসিয়া] ক্রি ক্ষুধা-পিপাসা লাগা । {গা. | 

অকগ্নাং [অক্গৃনাং] বিণ গর্ভবতী; সন্তানসম্ভবা । প্রশ. বুকমাগ্নাং । {গা.} 
অকগ্নাং-দেগ্নাং [অক্গ্নাং-দেগ্নাং] বিণ গর্ভবতী; গর্ভের সন্তানসহ । {গা} 
অকগিচ্চাক [অক্গিচ্চাক্‌] বি আমাশয় । {গা} 

অকগিচ্চাকা [অক্গিচ্চাকা] ক্রি আমাশয় হওয়া । {গা.} 

অকগুমুন, অকগিমিন [অক্গুমুন্‌, অক্‌গিমিন্‌] বি উপবাস । {গা} 

অকগুমুন-চাক্কা, অকগিমিন-চাক্কা [অক্গুমুন্-চাক্কা, অক্গিমিন্‌-চাক্কা! বি 
অনাহারে থাকা । {গা.} 

অকগুমুন-চা.গুমুন, অকগিমিন-চা.গিমিন [অক্গুমুন্-চা.-গুমুন্‌, অক্গিমিন্-চা.- 
গিমিন্‌] বি উপবাস । {গা.} 

অকগুমুন দংঙা, অকগিমিন দংঙা [অক্গুমুন্‌ দংঙা, অক্‌গিমিন্‌ দংঙা] ক্রি উপবাস 
থাকা । {গা} 

অকগুমুন দন্না, অকগিমিন দন্না [অক্গুমুন্‌ দন্না, অক্গিমিন্‌ দন্না] ক্রি উপোষ 
রাখা । {গা} 

অকগুমুন রা.রিকা, অকগিমিন রা.রিকা [অক্গুমুন্‌ রা.-রিকা, অক্্‌গিমিন্‌ রা.-রিকা] 
ক্রি উপবাস রাখা । {গা.} 

অকচি-অকথং [অক্চি-অক্থং] বিণ পেটফোলা । {গা} 

অকচিক্কা [অক্‌ চিক্কা] ক্রি পেট কামড়ানো; পেট ব্যথা করা । {গা.} 
অকচিথং, অকথংসি [অক্চিথং, অক্থংসি] ১ বিণ পেটফোলা। ২ ক্রি পেট ফুলে 
যাওয়া । {গা.} 

অকচিপ্রত [অক্চিপ্রত্‌] বি প্ৰীহার রোগ । {গা.} 

অকচিফাং [অক্চিফাং] বি তলপেট । {গা} 

অকচেপেত [অক্চেপেত্‌] বিণ পেট-চ্যাপটা । {গা} 

অকচেপেতা [অক্চেপেতা] ১ বিণ পেট-চ্যাপটা । ২ ক্রি চ্যাপটা পেট হওয়া । {গা.} 
অকথং, অকথংথং [অক্থং, অক্থংথং] বিণ রোগের কারণে পেট ফোলা এমন। 
{গা} 

অকথঙা [অক্থঙা] ১ বিণ পেটমোটা (রোগ) । ২ ক্রি রোগের কারণে পেট মোটা 
হওয়া । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৬ 


অকথেপ, অকথেপথেপ [অক্থেপ্‌ , অকথেপ্থেপ্‌] বি ছোট পুঁটলা । {গা} 

অকদিত্তা [অক্দিত্তা] বি পেটফোলা ভাব । {গা} 

অকদুমদুম হ.ঙঙা, অকদিমদিম হ.ঙঙা [অক্দুম্দুম্‌ হ.-ঙ্‌ঙা, অক্দিমৃদিম্‌ হ.-ঙ্ঙা] 
ক্রি দানা-পানি গ্রহণের পর সতেজানুভব করা । {গা.} 

অকনিং [অক্নিং] ১ বি অন্তর । ২ বি পেটের ভেতর । {গা.} 
অকফুঙা, অকফিঙা [অক্ফুঙা, অক্ফিঙা] ১ বিণ পেট ফোলা এমন । ২ ক্রি পেট 
ফোলা । {গা} 

অকবং [অক্বং] বিণ পেটফোলা; মেদ-ভূঁড়িপূর্ণ । {গা} 

অকবং-চিবং [অক্বং-চিবং] বিণ পেটমোটা । {গা.} 
অকবং-জাদা-ওয়াকখি-ওয়া.নেল [অক্বং-জাদা-ওয়াক্খি-ওয়া.-নেল্‌] বি সাংসারেক 
ধর্মের একজন দেবতা; দুরাত্মা । {গা} 

অকবংবং [অক্বংবং] বিণ অতিরিক্ত পেটফোলা (গালি অর্থে) । {গা.} 

অকবংবঙা [অক্বংবঙা] ১ বিণ পেটফোলা ৷ ২ ক্রি পেট ফুলে যাওয়া । {গা.} 
অকবাংবাং দাক্কা [অক্বাংবাং দাক্কা] ক্রি পেটখালি অনুভূত হওয়া । {গা.} 
অকবেবেল-খা.বেবেল [অক্বেবেল্‌-খা.-বেবেল্‌] বি বমি বমি ভাব । {গা.} 

অকমাং রাক্কা [অক্মাং রাক্কা] বিণ ক্ষুধা লাগে না সহজে এমন । {গা} 

অকরি'য়া [অক্রি.-য়া] ১ বি ডায়রিয়া । ২ ক্রি ডায়রিয়া হওয়া । প্রশ. বুকমা রিয়া । 
{গা} 

অকসাআ [অক্সাআ|] ক্রি পেট ব্যথা করা । {গা.} 

অকসাম্বেক, অকসাম্বেং, অকসিক [অক্সাম্বেক্‌, অক্সাম্বেং, অক্সিক্] বি 
কুক্ষিদেশ; পাজরের পাশের অংশ । {গা.} 

অকসম্থি [অকস্খি] বি পেট ও পীজরের সন্ধিহ্বল । {গা.} 

অক্কো-খা.ও নাংজা [অক্কো-খা.-ও নাংজা] ক্রি পেট না ভরা; খেয়ে তৃপ্তি না আসা । 
{গা} 

অক্কো চাংঙা [অক্কো চাংঙা] ক্রি গৰ্ভে ধারণ করা । {গা} 


পরিতৃপ্ত লোকটি । ২ বিণ পরিতৃপ্ত । {গা.} 

অকখাচেঙা [অক্খাচেঙা] ক্রি প্রথমে পেট ভরে নেওয়া । {গা.} 

অকখাজা [অক্খাজা] ক্রি পেট না ভরা । {গা.} 

অকখাথকা [অক্খাথকা|] ক্রি সবার পেট ভরা । {গা} 

অকখাদাতা [অক্খাদাতা|] ক্রি মাত্রাতিরিক্ত পেট ভরা । {গা} 

অকখাদালদাল [অক্খাদাল্দাল্‌] বিণ মাত্র পেট ভরেছে এমন । {গা.} 

অকখানি [অক্খানি] বি পেট ভরার বস্তু । {গা.} 

অকখাফা [অক্খাফা] ক্রি একসাথে পেট ভরা । {গা} 

অকখাফুলা, অকখাফুল্লা, অকখাফিলা, অকখাফিল্লা [অক্খাফুলা, অক্খাফুল্লা , 
অক্খাফিলা, অক্খাফিল্লা] ক্রি অন্য কাজ হতে হতে পেট ভরে যাওয়া । {গা.} 
অকখাফ্ৰেতা [অক্খাফ্রেতা] ক্রি ফেটে যাওয়ার মতো পেট ভরা {[গা. } 

অকখাবা [অক্খাবা] ক্রি পেট ভরে আসা । {গা} 

অকখাবাতা, অকখাবাত্তা [অক্খাবাতা, অক্খাবাত্তা] ক্রি অপেক্ষাকৃত বেশি 
পরিমাণ খাওয়া । {গা.} 

অকখারিয়া [অক্খারিয়া] ক্রি সচরাচর পেট ভরার কথা না থাকলেও ভরে যাওয়া । 
{গা} 

অকখাসুয়া, অকখাসোয়া [অক্খাসুয়া, অক্খাসোয়া] ক্রি আগমনের পূর্বে পেট ভর্তি 
হয়ে থাকা । {গা} 

অকখায় চা.আ [অক্খায়্‌ চা.-আ|] ক্রি পেট ভরে খাওয়া । {গা} 

অকখায় গাল্লা [অক্খায়্‌ গাল্লা] ক্রি পেট ভরে যাওয়া; পেট ভরে ফেলা । {গা.} 


অকখাআ- [অক্খাআ] ক্রি মাতাল হওয়া । প্রশ. ফেব্কা । {গা} 


অকখা, অকখাবো [অক্খা, অক্খাবো!] ক্রি অনুজ্ঞা । {গা.} 

অকখাখালা, অকখাখাল্লা [অক্খাখালা, অক্খাখাল্লা] ক্রি বেশ কিছু পরিমাণে 
মাতাল হওয়া । {গা} 
অকখাগাগালা [অক্খাগাগালা] ক্রি তাড়াতাড়ি মাতাল হওয়া । {গা} 


অক দ্র অন্কা অকখাগিতা, অকখাগিলা, অকখাদিলা [অক্খাগিতা, অক্খাগিলা, অক্খাদিলা|] ক্রি 
অকখর দ্র অইখর মাতাল করানো; মাতাল হতে বলা । {গা} 
অকখাআ. [অক্খাআ|] ক্রি পেট ভরা । {গা} অকখাগ্ৰিকা [অক্খাগ্রিকা] ক্রি মাতাল হওয়া (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা 


অকখা, অকখাবো [অক্খা, অক্খাবো!] ক্রি অনুজ্ঞা । {গা.} 

অকখাখালা, অকখাখাল্লা [অক্খাখালা, অকখাখাল্লা] ক্রি সামান্য কিছু পেট ভরা । 
{গা} 

অকখাগাগালা [অক্খাগাগালা] ক্রি দুত পেট ভরা । {গা} 

অকখাগিতা, অকখাগিলা, অকখাদিলা [অক্খাগিতা, অক্খাগিলা, অক্খাদিলা] ক্রি 
পেট ভরানো; পেট ভরতে বলা; পেট ভরে দেওয়া । {গা.} 

অকখাগ্রিকা [অক্খাগ্রিকা] ক্রি পেট ভরা (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা 
অর্থে) । {গা} 

অকখাগুবা, অকখাগুয়া, অকখাগিবা [অক্খাগুবা, অক্খাগুয়া, অক্খাগিবা] ১ বি 


ব্যবহারিক গারো অভিধান ২৭ 


অৰ্থে) । {গা} 

অকখাগুবা, অকখাগুয়া, অকখাগিবা [অক্খাগুবা, অক্খাগুয়া, অক্খাগিবা! ১ বি 
মাতাল ব্যক্তি । ২ বিণ মাতাল । {গা} 

অকখাচেঙা [অক্খাচেঙা] ক্রি প্রথমে মাতাল হয়ে নেওয়া । {গা.} 

অকখাজা [অক্খাজা|] ক্রি মাতাল না হওয়া । {গা.} 

অকখাথকা, অকখাথক্কা [অক্খাথকা, অক্খাথক্কা] ক্রি মাতাল হওয়া (একত্রে 
সবাই অর্থে) । {গা.} 

অকখাদাতা [অক্খাদাতা] ১ বিণ অধিক মাত্রায় মাতাল । ২ ক্রি অধিক মাত্রায় 
মাতাল হওয়া । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৮ 


অকখাদাদাল, অকখাদালদাল [অক্খাদাদাল্‌, অক্খাদাল্দাল্‌] বিণ মাত্র মাতাল 
হয়েছে এমন ৷ {গা} 
অকখানি [অক্খানি] বি মাতাল হওয়ার বস্তু৷ {গা.} 
অকখাফা [অক্খাফা] ক্রি একসাথে মাতাল হওয়া । {গা} 
অকখাফুলা, অকখাফুল্লা, অকখাফিলা, অকখাফিল্লা [অক্খাফুলা, অক্খাফুল্লা, 
অক্খাফিলা, অক্খাফিল্লা] ১ ক্রি পুনরায় মাতাল হওয়া । ২ ক্রি অন্য কাজ সম্পন্ন 
হতে হতে মাতাল হওয়া । {গা.} 
অকখাবা [অক্খাবা] ক্রি মাতাল হয়ে আসা । {গা} 
অকখাবাতা [অক্খাবাতা] ক্রি অপেক্ষাকৃত বেশি পরিমাণ মাতাল হওয়া । {গা.} 
অকখবুয়া [অক্খাবুয়া] ক্রি মাতাল হয়ে দেখানো (অনুকরণ বা ভান করা অর্থে) । 
{গা} 
অকখামানা [অক্খামানা] ১ ক্রি ভুলক্ৰমে মাতাল হওয়া । ২ ক্রি মাতাল হওয়ার 
কাজ সম্পন্ন করা । {গা.} 
অকখারিকা [অক্খারিকা] ক্রি গমনের পূর্বে মাতাল হওয়া । {গা.} 
অকখাসুয়া, অকখাসোয়া [অক্খাসুয়া, অক্খাসোয়া] ক্রি আগমনের পূর্বে মাতাল 
হয়ে যাওয়া । {গা} 
অকখায় গাল্লা [অক্খায়্‌ গাল্লা] ক্রি মাতাল হয়ে পড়া । {গা.} 

অকখিম দ্র অকখুম 

অকখিসা, আকখিসা [অক্খিসা, আক্খিসা] ১ বিণ অল্প পরিমাণ; একটু । ২ ক্রিবিণ 
একটু । {গা} 
অকখিসা-মিহ্থিসা, আকখিসা-মিহ্থিসা [অক্খিসা-মিন্থিসা, আক্খিসা-মিন্থিসা] বিণ 
একটু-আধটু । {গা} 

অকখুম, অকখিম, খকখুম, খকখিম |অক্খুম্‌, অক্খিম্‌, খক্খুম্‌, খক্খিম্‌] বি 
ছায়া । প্রশ. সালখুম । {গা.} 
অকখুমা, অকখিমা, খকখুমা, খকখিমা [অক্খুমা , অক্খিমা, খক্খুমা , খক্খিমা| 
১ বি তলা ৷ ২ বিণ ছায়াযুক্ত। ৩ ক্রি ছায়া হওয়া । প্রশ, সালখুমা । {গা} 


অকগিফু [অক্গিফু] বি সজারু । প্রশ. মাতমাচি। {গা.} 
অক্থেপ [অক্থেপ্‌] বি ছোট পুঁটলা । {গা 
অকরেপ-অকথেপ [অক্রেপ্‌-অক্থেপ্‌] ১ বি ছোট বে-সাইজের গোলাকার বনস্তু। ২ 
ক্রিবিণ ছোট বে-সাইজের গোলাকার বস্তুর মতো করে । {গা.} 
অঙ্কা [অক্কা] ১ বিণ খোলা ৷ ২ ক্রি খোলা । {গা} 
অক, অকবো [অক্‌ , অক্বো|] ক্রি অনুজ্ঞা । {গা .} 
অকখালা [অক্খালা|] ক্রি বেশ কিছু পরিমাণ খোলা । {গা} 
অকখিনাপা [অক্খিনাপা] ক্রি খুলতে সহজ লাগা । {গা} 
অকখুমাল, অকখিমাল [অক্খুমাল্‌, অক্খিমাল্‌] বিণ বারবার খোলা হয় এমন। 
{গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৯ 


অকগাগালা [অক্গাগালা] ক্রি দুত খুলে ফেলা । {গা} 

অকগিতা, অকগিলা, অকদিলা [অক্্‌গিতা, অক্গিলা, অক্‌দিলা] ক্রি খোলানোঃ; 
খুলতে বলা । {গা} 

অকগ্ৰিকা [অক্গ্রিকা] ক্রি খোলা (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা অর্থে) । {গা.} 
অকগুবা , অকগুয়া, অকগিবা [অক্গুবা , অক্গুয়া, অক্্‌গিবা] বি খুলে যে; উন্মোচক । 
{গা} 

অকচেঙা [অক্চেঙা] ক্রি প্রথমে খুলে নেওয়া । {গা.} 

অকজা [অক্জা] ১ বিণ আবদ্ধ । ২ ক্রি না খোলা । {গা} 

অকথকা [অক্থকা|] ক্রি খোলা (একত্রে সবাই অর্থে) । {গা} 

অকগ্রঙা [অক্থ্লঙা] ক্রি একটানে খোলা । {গা} 

অকথাতা [অক্থাতা|] ক্রি বেপরোয়াভাবে খোলা । {গা.} 

অকথুমাকা, অকথিমাকা [অক্থুমাকা , অক্থিমাকা] ক্রি একটানে খুলে ফেলা । {গা.} 
অকদাদাল, অকদালদাল [অক্দাদাল্‌ , অক্দাল্দাল্‌] বিণ মাত্র খোলা হয়েছে এমন । 
{গা} 

অকদাপা [অক্দাপা|] ক্রি একটার পর একটা খোলা । {গা} 

অকদ্রাকা [অব্দ্রাকা] ক্রি যত্রহীনভাবে খোলা । {গা} 

অকদিংদিঙা [অক্দিংদিঙা] ক্রি কোনো কিছুতে ভ্রুক্ষেপ না করে খুলে ফেলা । {গা} 
অকনাগিদ্দিক [অক্নাগিদ্দিক্‌] বিণ খুলে ফেলবে এমন । {গা.} 

অকফা [অক্‌ফা] ক্রি একসাথে খোলা (সহায্য বা অনুকরণ অর্থে) । {গা.} 
অকফুলা, অকফিলা [অক্‌ফুলা, অক্ফিলা] ১ ক্রি পুনরায় খোলা । ২ ক্রি অন্য কাজ 
সম্পন্ন হতে হতে খুলে ফেলা । {গা.} 

অক্রুয়া [অক্‌ফুয়া] ক্রি খুলে ছিটিয়ে ফেলা ৷ {গা} 

অক্ব্বকা [অক্ব্বকা] ক্রি বেপরোয়াভাবে খোলা । {গা.} 

অকবা [অক্বা] ক্রি খুলে আসা । {গা} 

অকবাতা [অক্বাতা] ক্রি অপেক্ষাকৃত বেশিবার বা বেশি পরিমাণ খোলা । {গা.} 
অককুংবাঙা, অকবিংবাঙা [অক্বুংবাঙা, অক্বিংবাঙা] ক্রি বেপরোয়াভাবে খোলা । {গা} 
অক্বুয়া [অক্বুয়া] ক্রি খোলা (অনুকরণ বা ভান অর্থে) । {গা} 

অকমানা [অক্মানা] ১ ক্রি ভুলক্ৰমে খুলে ফেলা ৷ ২ ক্রি খোলার কাজ সমাপ্ত করা। 


{গা} 

অকমুদিং, অকমিদিং [অক্মুদিং, অক্মিদিং] বিণ খুলন্ত। {গা.} 

অকরকরকা [অক্রক্রকা] ক্রি একনাগাড়ে খুলে যাওয়া । {গা.} 

অকরানা [অক্রানা] ক্রি একবারে খোলা । {গা} 

অকরিকরিকা [অক্রিক্রিকা] ক্রি পরপর খুলে যাওয়া । {গা} 

অকরিকা [অক্রিকা] ক্রি গমনের পূর্বে খুলে ফেলা । {গা} 

অকরুমরুমা, অকরিমরিমা [অক্রুম্রুমা, অক্রিম্রিমা] ১ ক্রি গড়িয়ে গড়িয়ে খুলে 
ফেলা । ২ ক্রি একনাগাড়ে খোলা বা খুলতে থাকা । {গা.} 

অকস্রাঙা [অক্স্রাঙা] ১ ক্রি অন্য কাজ থাকা সত্ত্বেও প্রথমে খুলে নেওয়া । ২ ক্রি 


ব্যবহারিক গারো অভিধান ৩০ 


সবচেয়ে বেশিবার বা বেশি পরিমাণ খোলা । {গা.} অং: [অং] বি ঘুড়িবিশেষ । {গা 
অকসল্রাপা [অক্লস্বাপা] ক্রি সময় মতো খুলতে পারা । {গা.} | অং* দ্র অংঙা 
অকসুয়া, অকসোয়া [অক্সুয়া, অক্সোয়া] ক্রি আগমনের পূর্বে খোলা । {গা.} অংভা, এংঙা [অংঙা, এংঙা| ক্রি খোলা। {গা} 


ds SRL LURE অং, অংবো, এং, এংবো [অং, অংবো, এং, এংবো| ক্রি অনুজ্ঞা । {গা .} 
গত অলকা লে বভর "বরের সভ্রণ বা গা রা বর গলা: অংখালা, এংখালা [অংখালা, এংখালা] ক্রি বেশ কিছু পরিমাণ খোলা ৷ [গা.} 


অগ্নীক, অগ্নীকবো [অখ্লাক্‌ , অখ্লাক্বো!] ক্রি অনুজ্ঞা । {গা .} 

অগ্নীকখাল্লা [অখ্লাক্খাল্লা] ক্রি বেশ কিছু পরিমাণ খোলা । {গা} 

অগ্নাকগাগালা [অখ্লাক্গাগালা] ক্রি দুত খুলে ফেলা । {গা} 

অগ্নাকগিতা, অগ্নাকগিলা, অগ্নাকদিলা [অখ্লাক্গিতা, অখ্লাক্গিলা , অগ্নাকদিলা] 
ক্রি খোলানো; খুলতে বলা । {গা.} 

অগ্নাকগ্রিকা [অখ্লাক্গ্রিকা] ক্রি খোলা (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা অর্থে) । 
{গা} 

অগ্নাকগুবা, অগ্নাকগুয়া, অগ্নাকগিবা [অখ্লাক্গুবা, অখ্লাক্গুয়া, অখ্লাক্্‌গিবা] বি 
খুলে যে। {গা} 

অগ্নাকচেঙা [অখ্লাক্চেঙা] ক্রি প্রথমে খুলে নেওয়া । {গা.} 

অগ্নীাকজা [অখ্লাক্্‌জা] ১ বিণ মুখবন্ধ । ২ ক্রি না খোলা । {গা} 

অগ্নাকথকা [অখ্লাক্থকা|] ক্রি খোলা (একত্রে সবাই অর্থে) । {গা} 

অগ্নীাকদাদাল [অখ্লাক্দাদাল্‌] বিণ মাত্র খোলা হয়েছে এমন । {গা} 

অগ্নাকদাম [অখ্লাক্দাম্‌] বি খোলার জায়গা । {গা.} 

অয্নীকদ্রাকা [অখ্লাক্দ্রাকা] ক্রি বেপরোয়াভাবে খোলা । {গা.} 

অগ্নীকফা [অখ্লাক্‌ফা] ক্রি একসাথে খোলা (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা.} 
অগ্নাকফুলা, অগ্নাকফুল্লা, অগ্নাকফিলা, অগ্নাকফিল্লা [অখ্লাক্ফুলা, অখ্লাক্ফুল্লা , 
অখ্লাক্‌ফিলা, অখ্লাক্্‌ফিল্লা] ১ ক্রি পুনরায় খোলা । ২ ক্রি অন্য কাজ সম্পন্ন 
হতে হতে খুলে ফেলা । {গা.} 

অগ্নীকবা [অখ্লাক্বা] ক্রি খুলে আসা । {গা} 

অগ্নাকবাত্তা [অখ্লাক্বাত্তা] ক্রি অপেক্ষাকৃত বেশিবার বা বেশি পরিমাণ খোলা । {গা} 
অগ্নীকমানা [অখ্লাক্মানা] ১ ক্রি ভুলক্ৰমে খুলে ফেলা । ২ ক্রি খোলার কাজ সমাপ্ত 
করা । {গা} 

অগ্নীকমুদিং, অগ্নাকমিদিং [অখ্লাক্মুদিং, অখ্লাক্মিদিং] বিণ মাত্র খোলা হয়েছে 
এমন {গা} 

অগ্নীকরিকা [অখ্লাক্রিকা] ক্রি গমনের পূর্বে খুলে ফেলা । {গা} 

অগ্নীকস্রাঙা [অখ্লাক্ল্রাঙা] ১ ক্রি অন্য কাজ থাকা সত্ত্বেও প্রথমে খুলে ফেলা । ২ 
ক্রি সবচেয়ে বেশিবার বা বেশি পরিমাণ খোলা । {গা.} 

অগ্নাকস্রাপা [অখ্লাক্ত্রাপা] ক্রি সময় মতো খুলতে পারা । {গা.} 

অগ্নাকসুয়া, অগ্নাকসোয়া [অখ্লাক্সুয়া, অখ্লাক্সোয়া] ক্রি আগমনের পূর্বে খোলা । 
{গা} 


অং’, অংবিজা [অং, অংবিজা] বি ভীমরুল ৷ {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩১ 


অংখিনাপা, এংখিনাপা [অংখিনাপা, এংখিনাপা|] ক্রি খুলতে সহজ লাগা । {গা.} 
অংগাগালা, এংগাগালা [অংগাগালা, এংগাগালা] ক্রি দুত খুলে ফেলা । {গা} 
অংগিতা, অংগিলা, অংদিলা, এংগিতা, এংগিলা, এংদিলা [অংগিতা, অংগিলা, 
অংদিলা, এংগিতা, এংগিলা, এংদিলা] ক্রি খোলানো; খুলতে বলা । {গা.} 

অংগ্রিকা, এংগ্রিকা [অংগ্রিকা, এংগ্রিকা] ক্রি খোলা (পরস্পর একসাথে বা 
প্রতিযোগিতা অর্থে) ৷ {গা} 

অংগুবা, অংগুয়া, অংগিবা, এংগুবা, এংগুয়া, এংগিবা [অংগুবা, অংগুয়া, অংগিবা, 
এংগুবা , এংগুয়া, এংগিবা] বি খোলে যে। {গা.} 

অং্গ্রুয়া, এংগ্ুয়া [অংগ্ুুয়া, এংগুয়া] ক্রি খুলে ঢিলা করা । {গা} 

অংচেঙা, এংচেঙা [অংচেঙা, এংচেঙা] ক্রি প্রথমে খুলে নেওয়া । {গা.} 

অংজা, এংজা [অংজা, এংজা] ১ বিণ বন্ধ ৷ ২ ক্রি না খোলা । {গা.} 

অংথকা, এংথকা [অংথকা, এংথকা] ক্রি খোলা (একত্রে সবাই অর্থে) । {গা} 
অংথাতা, এংথাতা [অংথাতা, এংথাতা] ক্রি বেপরোয়াভাবে খোলা । {গা} 

অংগ্রঙা, এংগ্রুঙা [অংখথ্লঙা, এংথ্লঙা] ক্রি একটানে খুলে নগ্ন করা; একটানে খুলে 
ফেলা । {গা.} 

অংখুমাকা, অংখিমাকা, এংখুমাকা, এংথিমাকা [অংখুমাকা, অংথিমাকা, এংখুমাকা, 
এংথিমাকা] ক্রি হঠাৎ দুত খুলে ফেলা ৷ {গা} 

অংদাদাল, এংদাদাল [অংদাদাল্‌, এংদাদাল্‌] বিণ মাত্র খোলা হয়েছে এমন । {গা} 
অংদ্রাকা, এংদ্রাকা [অংদ্রাকা, এংদ্রাকা] ক্রি বেপরোয়াভাবে খোলা; বলপূর্বক খোলা । 
{গা} 

অংনাগিদ্দিক, এংনাগিদ্দিক [অংনাগিদ্দিক্‌, এংনগিদ্দিক্‌] বিণ খুলে ফেলবে এমন । 
{গা} 

অংফা, এংফা [অংফা, এংফা] ক্রি একসাথে খোলা (সহায্য বা অনুকরণ অর্থে) {গা.} 
অংফুলা, অংফিলা, এংফুলা, এংফিলা [অংফুলা, অংফিলা, এংফুলা, এংফিলা] ১ 
ক্রি পুনরায় খোলা । ২ ক্রি অন্য কাজ হতে হতে খুলে ফেলা । {গা.} 

অংফুয়া, এংফুয়া [অংফ্ুয়া, এংফুয়া] ক্রি খুলে ছিটিয়ে ফেলা । {গা} 

অধব্রকা, এংব্রকা [অংব্রলকা, এংব্রকা] ক্রি সমানে খুলে ফেলা । {গা} 

অংবা, এংবা [অংবা, এংবা] ক্রি খুলে আসা । {গা} 

অংবাতা, এংবাতা [অংবাতা, এংবাতা] ক্রি অপেক্ষাকৃত বেশিবার বা বেশি পরিমাণ 
খোলা । {গা} 

অংবুংবাঙা, অংবিংবাঙা, এংবুংবাঙা, এংবিংবাঙা [অংবুংবাঙা, অংবিংবাঙা, 
এংবুংবাঙা , এংবিংবাঙা] ক্রি যত্হীনভাবে খোলা; কোনো কিছুতে ক্রক্ষেপ না করে 


ব্যবহারিক গারো অভিধান ৩২ 


খোলা । {গা} 

অংবুয়া, এংবুয়া [অংবুয়া, এংবুয়া] ক্রি খোলার ভান করা । {গা} 

অংমানা, এংমানা [অংমানা, এংমানা] ১ ক্রি ভুলক্ৰমে খুলে ফেলা । ২ ক্রি খোলার 
কাজ সমাপ্ত করা । {গা.} 

অংমুদিং, অংমিদিং, এংমুদিং, এংমিদিং [অংমুদিং, অংমিদিং, এংমুদিং, এংমিদিং] 
বিণ মাত্র খোলা হচ্ছে এমন । {গা.} 

অংরকরকা, এংরকরকা [অংরক্রকা, এংরক্রকা] ক্রি ভ্রক্ষেপহীন খুলে যাওয়া । {গা} 
অংরিকরিকা, এংরিকরিকা [অংরিক্রিকা, এংরিক্রিকা] ক্রি পরপর খুলে যাওয়া ৷ 
{গা} 

অংরিকা, এংরিকা [অংরিকা, এংরিকা] ক্রি গমনের পূর্বে খুলে ফেলা । {গা} 
অংবরুমরুমা, অংরিমরিমা, এংরুমরুমা, এংরিমরিমা [অংরুম্রুমা, অংরিম্রিমা, 
এংরুম্রুমা , এংরিম্রিমা] ক্রি গড়িয়ে গড়িয়ে খুলে ফেলা । {গা.} 

অধল্রাঙা, এংস্রাঙা [অংস্রাঙা, এংস্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্ত্বেও প্রথমে খুলে 
নেওয়া । {গা} 

অংস্রাপা, এংস্াপা [অংস্রাপা, এংস্রাপা] ক্রি সময় মতো খুলতে পারা । {গা.} 
অংসুয়া, অংসোয়া, এংসুয়া, এংসোয়া [অংসুয়া, অংসোয়া, এংসুয়া, এংসোয়া] ক্রি 
আগমনের পূর্বে খুলে ফেলা । {গা} 

অংসেক্কা, এংসেক্কা [অংসেক্কা, এংসেক্‌কা] ক্রি কেড়ে নিয়ে খুলে ফেলা । {গা} 


অংগা [অংগা] বিণ অপ্রস্কুতিত অবস্থা । {গা} 
অংগারি [অংগারি] বি চুলার উপর রান্নার বস্তু রাখার জন্য তৈরি করা মাচাবিশেষ ৷ প্রশ. 


ওয়া 'দাপ ৷ {গা} 


অংবিজা দ্র অং 
অচেকেতা [অচেকেতা] ১ বিণ শুকনা; পুরনো । ২ ক্রি শুকনা হয়ে যাওয়া । {গা.} 


অচেকেতা-রা.নচেকেতা [অচেকেতা-রা.-নচেকেতা] ১ বিণ শুকনা ৷ ২ ক্রি শুকিয়ে 
যাওয়া । {গা.} 


অচেপেতা [অচেপেতা] ১ বিণ চ্যাপটা ৷ ২ ক্রি চ্যাপটা হওয়া । {গা} 


অচেপেত, অচেপেতবো [অচেপেত্‌, অচেপেত্বো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
অচেপেতগিতা, অচেপেতগিলা, অচেপেতদিলা [অচেপেত্গিতা, অচেপেত্গিলা , 
অচেপেত্দিলা|] ক্রি শুকিয়ে চ্যাপটা করানো । {গা.} 
অচেপেত্গিবা] বি শুকনা ও চ্যাপটা যে। {গা} 

অচেপেতা-অজাংজেতা [অচেপেতা-অজাংজেতা] ১ বিণ শুকনা ও কুঁচকানো ৷ ২ ক্রি 
শুকনা ও কুঁচকিয়ে যাওয়া । {গা.} 


অতংগা [অতংগা] বি দুলবিশেষ; কানের মধ্যভাগে পরার অলংকারবিশেষ । {গা} 
অত্তা [অত্তা] ১ ক্রি বের করা । ২ ক্রি দেখানো; তর্জনী নির্দেশ করা । {গা.} 


অত, অতবো [অত্‌ , অত্বো| ক্রি অনুজ্ঞা । {গা .} 


ব্যবহারিক গারো অভিধান ৩৩ 


অতগুবা, অতগুয়া, অতগিবা [অত্গুবা , অত্গুয়া, অত্গিবা] বি বের করে যে; দেখায় 
যে। (গা } 

অত্চ্বাকা [অত্চ্রাকা] ক্রি খৌচানো । {গা} 

অতজা [অত্জা] ১ ক্রি না বের করা । ২ ক্রি না দেখানো; অঙ্গুলী নির্দেশ না করা । 
{গা} 

অতবুলা, অতবিলা [অত্বুলা, অত্বিলা] ক্রি খনন করা; ভিতর থেকে বের করা । 
{গা} 

অতরকা [অত্রকা] ১ ক্রি খোচা দেওয়া । ২ ক্রি নিষ্কাশিত করা; ঝেড়ে মুছে ফেলা; 
সাফ করা । {গা} 

অতৰুরুয়া [অত্রুরুয়া] ক্রি অপসৃত করা । {গা} 

অতরেকা, অতরেরেকা [অত্রেকা, অত্রেরেকা] ক্রি খুঁচিয়ে খুঁচিয়ে বের করা । {গা.} 


অদ্দায় [অদ্দায়্‌] বি অধ্যায় । {স. অধি+Vই+-অ(ঘঞ্)>বা. অধ্যায়>} 
অদিপেক [অদিপেক্‌] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.:চং বা 


মাহারিবিশেষ । {গা.} 


অন্না [অন্না] ক্রি নামিয়ে রাখা । {গা} 


অন, অনবো [অন্‌ , অন্বো| ক্রি অনুজ্ঞা । {গা} 

অনওয়াকা [অন্ওয়াকা] ক্রি বেপরোয়াভাবে নামিয়ে রাখা; যত্বহীনভাবে নামিয়ে 
রাখা । {গা} 
অনখরপা [অন্খপা] ক্রি কোনো বস্তু নামানোর ফলে সেটি ফেটে যাওয়া । {গা.} 
অনখিনাপা [অন্খিনাপা|] ক্রি নামিয়ে রাখতে সহজ লাগা । {গা} 

অনগাগালা [অন্গাগালা] ক্রি দুত নামিয়ে রাখা । {গা.} 

অনগালা [অন্গালা] ক্রি ফেলে রাখা । {গা.} 

অনগিতা, অনগিলা, অনদিলা [অন্গিতা, অন্গিলা, অন্দিলা] ক্রি নামানো; নামিয়ে 
রাখতে বলা । {গা.} 

অনপগ্রিকা [অন্গ্রিকা] ক্রি নামিয়ে রাখা (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা অর্থে) । 
{গা} 

অনগুবা, অনগুয়া, অনগিবা [অন্গুবা , অনু্গুয়া, অন্গিবা] বি অপণকারী । {গা.} 
অনগ্নুপা, অনগ্রিপা [অন্গ্বুপা, অনৃ্গ্রিপা] ক্রি ঝরঝর করে পড়া (বৃষ্টি পড়া অর্থে) । 
{গা} 

অনচাকা [অন্চাকা] ক্রি কোনো বস্তুর উপর নামিয়ে রাখা । {গা} 

অনচাপা [অন্চাপা] ক্রি কোনো বস্তুর উপর চাপিয়ে রাখা । {গা.} 

অনচেঙা [অন্চেঙা] ক্রি প্রথমে নামিয়ে রাখা । {গা.} 

অনচেপেতা [অন্চেপেতা|] ক্রি নামিয়ে রেখে চ্যাপটা করে ফেলা । {গা} 

অনজা [অন্জা] ক্রি নামিয়ে না রাখা । {গা.} 

অনজেজেতা [অন্জেজেতা] ক্রি ভালো মতো ভর দিয়ে নামিয়ে রাখা; উপরে রেখে 
চাপ দেওয়া । {গা} 

অনজেতা, অনজ্রেতা [অন্জেতা, অন্জ্রেতো] ক্রি ভারী জিনিস নামিয়ে চাপানো। 


ব্যবহারিক গারো অভিধান ৩৪ 


{গা} 
অনগ্রুঙা [অন্থ্লঙা] ক্রি হুট করে নামিয়ে দেওয়া; সবটা নামিয়ে দেওয়া । {গা.} 
অনথুমাকা, অনথিমাকা [অন্থুমাকা, অন্থিমাকা] ক্রি ধপ করে নামিয়ে দেওয়া । {গা.} 
অনদাতা [অন্দাতা] ক্রি বেপরোয়াভাবে নামিয়ে দেওয়া; যত্বহীনভাবে নিচে ফেলে 
দেওয়া; জোরে নামিয়ে দেওয়া । {গা.} 
অনদাদাল [অন্দাদাল্‌] বিণ মাত্ৰ নামিয়ে রাখা হয়েছে এমন । {গা} 
অনদাপমানা [অনদাপৃমানা] ১ ক্রি ভুলক্রমে কোনো বস্তুর উপর ফেলে দেওয়া । ২ 
ক্রি নামানোর কাজ সমাপ্ত করা । {গা} 
অনদাপা [অন্দাপা] ক্রি কোনো বস্তুর উপর ফেলে দেওয়া । {গা.} 
অন্দ্বাকা [অন্দ্রাকা] ক্রি বেপরোয়াভাবে নামিয়ে দেওয়া । {গা.} 
অনফা [অন্ফা] ক্রি একসাথে নামিয়ে রাখা (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা} 
অনফুলা, অনফিলা [অন্ফুলা, অন্ফিলা] ১ ক্রি পুনরায় নামিয়ে রাখা। ২ ক্রি অন্য 
কাজ সম্পন্ন হতে হতে নামিয়ে রাখা । {গা.} 
অনফ্রেতা [অন্ফ্রেতা] ক্রি নামিয়ে ফাটিয়ে দেওয়া । {গা.} 
অনবাতা [অন্বাতা] ক্রি অপেক্ষাকৃত বেশিবার বা বেশি পরিমাণ নামানো । {গা.} 
অনঝুংবাঙা, অনবিংবাঙা [অন্বুংবাঙা, অন্বিংবাঙা] ক্রি বেপরোয়াভাবে নামিয়ে 
দেওয়া । {গা.} 
অনব্রেকা [অন্ব্রেকা] ক্রি নরম বস্তু নামিয়ে রাখার কারণে ফেটে যাওয়া । {গা.} 
অনমানা [অন্মানা] ১ ক্রি ভুলক্ৰমে নামিয়ে ফেলা । ২ ক্রি নামিয়ে রাখার কাজ 
সমাপ্ত করা । {গা.} 
অনমুদিং, অনমিদিং [অন্মুদিং, অন্মিদিং] বিণ মাত্ৰ নামানো হচ্ছে এমন । {গা} 
অনরকরকা [অন্রক্রকা|] ক্রি ক্রক্ষেপহীন নামাতে থাকা । {গা.} 
অনরিকরিকা [অন্রিক্রিকা] ক্রি পরপর নামিয়ে রাখা । {গা.} 
অনরিকা [অন্রিকা] ক্রি গমনের পূর্বে নামিয়ে রাখা । {গা} 
রাখা । {গা} 
অনস্থাপা [অন্স্থাপা] ক্রি বেপরোয়াভাবে নামিয়ে দেওয়া; যত্বহীনভাবে নিচে ফেলে 
দেওয়া । {গা.} 
অন্ল্রাঙা [অন্ল্রাঙা] ১ ক্রি অন্য কাজ থাকা সত্ত্বেও প্রথমে নামিয়ে রাখা। ২ ক্রি 
সবচেয়ে বেশিবার বা বেশি পরিমাণ নামানো {গা} 
অনস্রাপা [অন্লস্রাপা] ক্রি সময় মতো নামিয়ে রাখা । {গা} 
অনসুয়া, অনসোয়া [অনু্সুয়া, অন্সোয়া] ক্রি আগমনের পূর্বে বা আগমনের সময় 
নামিয়ে রাখা । {গা} 
অন্না-দি য়া [অন্না-দি.-য়া] ক্রি উঠানো-নামানো । {গা} 

অম্ব [অম্ব] ১ বি গরু (শিশুদের ক্ষেত্রে ব্যবহার্য শব্দ) । ২ অব্য গরুর ডাক । {[গা.} 

অরুম-খ.খাম [অৱুম্‌-খ.-খাম্‌] বি মৃত ব্যক্তির শ্রাদ্ধে তার আত্মীয়কে এঁ মৃত ব্যক্তির 


ব্যবহারিক গারো অভিধান ৩৫ 


স্মৃতিস্বৰূপ দুটি রাং ও কাপড় দেওয়া প্রথা । {গা.} 
অলদি, এলদি [অল্দি, এল্‌দি] বি হলুদ । {অমু} 
অলাখিয়া [অলাখিয়া] ক্রি উপাসনা করা । {গা} 
অলাখিগুবা, অলাখিগুয়া, অলাখিগিবা [অলাখিগুবা, অলাখিগুয়া, অলাখিগিবা] বি 
উপাসক । {গা.} 
অলাখিরাম [অলাখিরাম্‌] বি উপাসনাঘর । {গা .} 
অল্লা [অল্লা] ক্রি ভার বহন করা । {গা} 
অলিবক মিদ্দি [(আলিবক্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা} 


আ 

আ [আ] স্বরে আ; বাংলা ভাষার দ্বিতীয় স্বরবর্ণ 

-আ [-আ] অব্য দৃঢ়তা, নিশ্চয়তা বা অভয়জ্ঞাপক তো। শব্দের সাথে সাফিক্সরূপে 
ব্যবহৃত হয়। যেমন: আংঙাআ; বিয়াআ, উয়াআ ইত্যাদি । {গা.} 

আএআদ্ৰ হা.আ 

আই: [আই] বি মাতা ৷ {গা} 

আই: [আই] অব্য ওহে ৷ {গা} 

আইরো, আইসো [আইরো, আইসো!] বি বৃহস্পতিবার । {গা.} 

আ.ইয়া, আ.ইয়ামা [আ.-ইয়া, আ.-ইয়ামা] অব্য কাতরতা প্রকাশক শব্দ; উহ । [গা.} 

আইয়াও [আইয়াও] অব্য বাহ; হায়; তাচ্ছিল্য বা বিরক্তি বা প্রশংসাসূচক বা বিস্ময়সূচক 
বা কাতরতা প্রকাশক শব্দ । {গা.} 

আইয়ু দা.ই [আইয়ু দা.-ই] অব্য বাহ; হায়; তাচ্ছিল্য প্রকাশক বা প্রশংসাসুূচক বা 
বিস্ময়সূচক বা কাতরতা প্রকাশক উক্তি । {গা} 

আইসো দ্র আইরো 

আউইতজা [আউইত্জা] বি ডিসেম্বর ও জানুয়ারি মাসের মাঝামাঝি সময় (১৬ 
ডিসেম্বর-১৫ জানুয়ারি=৩১দিন) । প্রশ. রোরো। {গা} 

আওয়া, আওয়া কেন্তালাক [আওয়া, আওয়া কেন্তালাক্‌] বি সদ্যোজাত সন্তান । পরশ. 
গেন্দা। {গা} 

আ.ওয়াক, হা.ওয়াক [আ.-ওয়াক্‌, হা.-ওয়াক্‌] বি কচু । প্রশ. চি.গি। {গা} 

আওয়াং [আওয়াং] বি কাকা; বাবার ছোট ভাই; মাসির স্বামী । {গা.} 
আওয়াংগুবা, আওয়াংগুয়া, আওয়াংগিবা [আওয়াংগুবা, আওয়াংগুয়া, আওয়াংগিবা] 
বি তার কাকা । প্রশ. ওয়াংগুয়া । {গা.} 

আওয়াত ফাঙ্থি [আওয়াত্‌ ফান্থি] বি আদিপুরুষের নাম । {গা} 

আ.ওয়ে, আ.খাওয়ে [আ.-ওয়ে, আ.-খাওয়ে] ১ বি গারোদের দলবিশেষ। ২ বি 
আ.ওয়ে বা আ.খাওয়ে দলের ভাষা; গারোদের উপভাষাবিশেষ । {গা.} 

আক- [আক্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ । মানুষ নির্দেশে 


ব্যবহারিক গারো অভিধান ৩৬ 


ব্যবহৃত হয়। যেমন: আকসা; আকগ্নিংঃ আকগিথাম ইত্যাদি । {গা.} 
আকঙফ্কাক [আকুফ্কাক্‌] ক্রিবিণ এক এক করে; একজন একজন করে । {গা.} 
আকসান [আক্সান্‌] বিণ একজনই । {গা.} 
আকসাহান [আক্সাহান্‌] বিণ শুধু একজন; একজনই শুধু । {গা .} 

আকখাই [আক্খাই] অব্য ওহো; স্মরণ, আক্ষেপ, বিস্ময় বা আকস্মিক আনন্দসূচক 
শব্দ । {গা} 

আকখাৱু [আক্খারু] বি চাল কুমড়া । {গা.} 

আকখিসা দ্র অকখিসা 

আকখিয়া [আক্খিয়া! ক্রি আকা। {স. অঙ্ক>বা. আঁকা>বা. খআক্+গা. 
খিয়া=আকখিয়া} 
আকখি, আকখিবো [আক্খি, আক্খিবো| ক্রি অনুজ্ঞা । {বা. /আক্‌+গা. প্ৰত্যয়} 
আকখিওয়াকা [আক্খিওয়াকা] ক্রি হিজিবিজি অঙ্কন করা । {বা. Jআক্‌+-গা. প্রত্যয়} 
আকখিখাল্লা [আক্খিখাল্লা] ক্রি মোটামুটি আকতে পারা । {বা. Jআক্‌+গা. প্রত্যয়} 
আকখিখিনাপা [আক্খিখিনাপা] ক্রি আকতে সহজ লাগা । {বা. Jআক্‌+গা. প্ৰত্যয়} 
আকখিগালা [আক্খিগালা] ক্রি দুত এঁকে ফেলা । {বা. Jআক্‌+-গা. প্ৰত্যয়} 
আকখিগিতা, আকখিদিলা, আকখিদিলা [আক্খিগিতা, আক্খিদিলা, আক্খিদিলা] 
ক্রি আকানো; আঁকতে বলা । {বা. Jআক্‌+-গা. প্রত্যয়} 
আকখিগুবা, আকখিগুয়া, আকখিগিবা [আক্খিগুবা, আক্খিগুয়া, আক্খিগিবা] বি, 
বিণ চিত্রশিল্পী; চিত্রকর; আকে যে। {বা. /আক্‌+-গা. প্রত্যয়} 
আকখিগ্ৰিকা [আক্খিগ্রিকা] ক্রি আকা (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা অর্থে) 
{বা. আক্‌+গা. প্রত্যয় 
আকখিচাক্কা [আক্খিচাক্কা] ক্রি অন্য কেউ এঁকে দেওয়া । {বা. Jআক্‌+গা. প্রত্যয়} 
আকখিচেঙা [আক্খিচেঙা] ক্রি প্রথমে এঁকে নেওয়া ৷ {বা. /আক্্‌+গা. প্রত্যয়} 
আকখিজা [আক্খিজা] ক্রি না আকা । (বা. (আক্‌+গা. প্ৰত্যয়} 
আকখিদাতা [আক্খিদাতা|] ক্রি বেশি করে আঁকা । {বা. Jআক্‌+-গা. প্রত্যয়} 
আকখিদাপা [আক্খিদাপা] ক্রি আকার উপর আঁকা । {বা. Jআক্+গা. প্রত্যয়} 
আকখিদ্রাকা [আক্খিদ্রাকা] ক্রি যত্বহীনভাবে আঁকা । {বা. /আক্‌+গা. প্রত্যয়} 
আকখিফা [আক্খিফা] ক্রি একসাথে আকা (সাহায্য বা অনুকরণ অর্থে) । (বা. 
খআক্‌+গা. প্রত্যয়} 
আকখিফুলা, আকখিফিলা [আক্খিফুলা, আক্খিফিলা] ১ ক্রি পুনরায় আকা । ২ ক্রি 
অন্য কাজ সম্পন্ন হতে হতে এঁকে ফেলা । {বা. Jআক্+গা. প্রত্যয়} 
আকখিমানা [আক্খিমানা] ১ ক্রি ভুলক্ৰমে এঁকে ফেলা ৷ ২ ক্রি আকার কাজ সমাপ্ত 
করা । {বা. Jআক্‌+গা. প্রত্যয়} 
আকখিরকরকা [আক্খিরক্রকা] ক্রি ক্রুক্ষেপহীন আকা । (বা. Jআক্‌+-গা. প্রত্যয়} 
আকখিরিকরিকা [আক্খিরিক্রিকা] ক্রি পরপর এঁকে যাওয়া । {বা. খআক্+গা. 
প্রত্যয়} 


ব্যবহারিক গারো অভিধান ৩৭ 


আকখিরিকা [আক্খিরিকা] ক্রি গমনের পূর্বে এঁকে ফেলা । {বা. Jআক্‌+গা. প্রত্যয়} 
আকখিছ্থাপা [আক্খিস্থাপা] ক্রি বারবার আকা । {বা. Jআক্‌4-গা. প্রত্যয়} 
আকখ্ল্রাঙা [আক্খিস্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্বেও আকা ৷ {বা. )আক্‌+গা. 
প্রত্যয়} 

আকখিস্রাপা [আক্খিস্রাপা] ক্রি সময় মতো আঁকতে পারা । (বা. Jআক্+গা. প্রত্যয়) 
আকখিসুয়া, আকখিসোয়া [আক্খিসুয়া, আক্খিসোয়া] ক্রি আগমনের পূর্বে এঁকে 
ফেলা । {বা. Jআক্‌+গা. প্রত্যয়} 

আকখিয়ে চা.আ [আক্খিয়ে চা.-আ|] ক্রি এঁকে জীবিকা নির্বাহ করা । (বা. 
খআক্‌+গা. প্ৰত্যয়} 


আকসম্থি [আক্স্খি] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 


মাহারিবিশেষ । {গা.} 


আঙ্কল [আক্কল্‌] বি আঙ্কল । প্রশ. মুকথা । {আ. আকল্্‌>বা. আকল>আক্কেল>} 


আক্কল-গিচ্চিয়া [আক্কল্‌-গিচ্চিয়া] ক্রি ভুলের মাসুল দেওয়া । {আ. আকল্>বা. 
আকল>আক্কেল>আক্কল+গা. গিচিচিয়া=আক্কল-গিচিচয়া} 

আক্কলগ্রি [আক্কল্গ্র! বিণ আক্কল-জ্ঞানহীন। প্রশ. মুকথাত্রি। {আ. আকল্>বা. 
আকল>আক্কেল>আক্কল+গা. গ্রি=আক্কলগ্রি} 


আক্কা [আক্‌কা] ক্রি পাড়া; ছিড়া (ফল বা সবজি অৰ্থে) । {গা} 


আক, অকবো [আক্‌, আক্বো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 

আকওয়াকা [আক্‌্ওয়াকা] ক্রি বেপরোয়াভাবে পাড়া বা ছিড়া । {গা.} 

আকখারি [আক্খারি] বি ফসল কাটার সময়; পাড়ার সময় । {গা.} 

আকখিনাপা [আক্খিনাপা|] ক্রি পাড়তে বা ছিড়তে ভালো লাগা । {গা.} 

আকগালা, আকগাগালা [আক্‌গালা, আক্‌গাগালা] ক্রি দুত পাড়া বা ছিড়া । {গা} 
আকগিতা, আকগিলা, আকদিলা [আক্্‌গিতা, আক্‌গিলা, আক্‌দিলা] ক্রি পাড়ানো 
বা ছিড়ানো; পাড়তে বা ছিড়তে বলা । {গা.} 

আকগুবা, আকগুয়া, আকগিবা [আক্‌্গুবা, আক্গুয়া, আক্‌গিবা] বি পাড়ে বা ছিড়ে 
যে। (গা } 

আকণ্রিকা [আক্গ্রিকা] ক্রি পাড়া বা ছিড়া (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা 
অর্থে) । {গা} 

আকচাকা [আক্চাকা] ক্রি পেড়ে দেওয়া বা ছিড়ে দেওয়া; পাড়তে বা ছিড়তে 
সাহায্য করা । {গা.} 

আকচ্াকা [আক্চ্রাকা] ক্রি ছিড়ে ফেলা । {গা.} 

আকচেঙা [আক্চেঙা] ক্রি প্রথমে পেড়ে নেওয়া বা ছিড়ে নেওয়া ৷ {গা.} 

আকচেতা [আক্‌চেতা|] ক্রি দুই হাত দিয়ে টেনে ছিড়ে ফেলা । {গা} 

আকথকা [আক্থকা] ক্রি পাড়া বা ছিড়া (একত্রে সবাই অর্থে) । {গা} 

আকথংথঙা [আক্থংথঙা] ক্রি টুকরা টুকরা করে পাড়া বা ছিড়া । {গা .} 

আকথঙা [আক্থঙা] ক্রি অর্ধেক অংশ পাড়া বা ছিড়া । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৮ 


আকণ্বঙা [আক্থ্লঙা] ক্রি সব পেড়ে ফেলা । {গা.} 

আকথুমাকা, আকথিমাকা [আক্থুমাকা, আক্থিমাকা] ক্রি হঠাৎ দুত পাড়া বা 
ছিড়া ৷ {গা.} 

আকথেতা [আক্থেতা|] ক্রি পাতা বা সবজি ছিড়া । {গা.} 

আকদাতা [আক্দাতা|] ক্রি বেশি পরিমাণে পাড়া বা ছিড়া ৷ {গা.} 

আকদাপা [আক্দাপা] ক্রি ফল পাড়ার উপর আবার পাড়া । {গা} 

আকদ্রাকা [আক্দ্রাকা] ক্রি বেপরোয়াভাবে পাড়া বা ছিড়া । {গা.} 

আকফা [আকূফা] ক্রি একসাথে পাড়া বা ছিড়া (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা.} 
আকফাকা [আক্ফাকা] ১ ক্রি আলতোভাবে পাড়া বা ছিড়া। ২ ক্রি অন্য কাজের 
সাথে সাথে পাড়া বা ছিড়া ৷ {গা.} 

আকফুলা, আকফিলা [আক্‌ফুলা, আক্‌ফিলা] ১ ক্রি পুনরায় পাড়া বা ছিড়া। ২ ক্রি 
অন্য কাজ সম্পন্ন হতে হতে পেড়ে বা ছিড়ে ফেলা ॥{গা.} 

আক্রুয়া [আক্‌ফুয়া] ক্রি বাতাসযুক্ত কিছু ফুটা করা । {গা.} 

আকবাতা [আক্বাতা] ক্রি অপেক্ষাকৃত বেশিবার বা বেশি পরিমাণ পাড়া বা ছিড়া। 
{গা} 

আক্ৰ্বাকা [আক্ব্বাকা] ক্রি খামচানো । {গা} 

আকবুখুতা, আকবিখিতা [আক্বুখুতা, আক্বিখিতা] ক্রি আচড়ানো (মাটি বা 
ঝোপ) । {গা.} 

আককৰুংবাঙা, আকবিংবাঙা [আক্বুংবাঙা, আক্বিংবাঙা] ক্রি বেপরোয়াভাবে পাড়া 
বা ছিড়া ৷ {গা.} 

আকবুতা, আকবিতা [আক্বুতা, আক্বিতা] ক্রি আচড় কাটা । {গা} 

আকমানা [আক্মানা] ১ ক্রি ভুলক্রমে পেড়ে বা ছিড়ে ফেলা। ২ ক্রি পাড়া বা 
ছিড়ার কাজ সমাপ্ত হওয়া । {গা.} 

আকরিকা [আক্রিকা] ক্রি গমনের পূর্বে পাড়া বা ছিড়া । {গা.} 

আকরিকরিকা [আক্রিক্রিকা] ক্রি পরপর পাড়া বা ছিড়া । {গা.} 

আকরুমরুমা, আকরিমরিমা [আক্রুম্রুমা, আক্রিম্রিমা] ক্রি গড়িয়ে গড়িয়ে পাড়া বা 
ছিড়া ৷ {গা} 

আকরোরকা [আক্রক্রকা] ক্রি পরপর পাড়া বা ছিড়া । {গা.} 

আকস্রপা [আক্সুপা] ক্রি মুঠো ধরে পাড়া বা ছিড়া । {গা.} 

আকসল্রাঙা [আক্লস্রাঙা] ১ ক্রি অন্য কাজ থাকা সত্বেও প্রথমে পাড়া বা ছিড়া। ২ ক্রি 
সবচেয়ে বেশিবার বা বেশি পরিমাণ পাড়া বা ছিড়া {গা.} 

আকস্রাপা [আক্ত্রাপা] ক্রি সময় মতো পাড়া বা ছিড়তে পারা । {গা} 

আকসুয়া, আকসোয়া [আক্সুয়া, আক্সোয়া] ক্রি আগমনের পূর্বে পাড়া বা ছিড়া। 
{গা} 

আকসেকা [আক্সেকা] ক্রি কেড়ে নিয়ে পাড়া বা ছিড়া । {গা.} 

আকসেতা [আক্সেতা|] ক্রি টিপে মারা; খামচে ধরা; টেনে বিচ্ছিন্ন করা । {গা .} 
আকসেমসেমা [আক্সেম্‌সেমা|] ক্রি টুকরা টুকরা করা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৯ 


আকসেলা, আকসেলসেলা [আক্সেলা, আকসেল্সেলা] ক্রি মোচড় দেওয়া । {গা.} 
আকসোতা [আক্সোতা|] ক্রি গলা টিপে মারা । {গা.} 

আক্কারে, আক্কেরে [আক্কারে, আক্কেরে] অব্য বিরক্তিসূচক উক্তি । {গা} 

আ.খাওয়ে দ্র আ.ওয়ে 

আখাত [আখাত্‌] বি দাদ রোগ । {গা} 
আখাত চা.আ [আখাত্‌ চা.-আ| ক্রি দাদা রোগ হওয়া । {গা.} 

আখাম [আখাম্‌] বি পোড়া ভাত । {[গা.} 

আখিং দ্র আখুং 

আ'খিম দ্র আ.খুম 

আ.খুং, আ.খিং, হা.খুং, হা.খিং [আ.-খুং, আ.-খিং, হা.-খুং, হা.-খিং] বি নকমার 
তত্ত্বাবধানে থাকা জমি বা ভূ-সম্পত্তি; অধিকৃত ভূমি-সম্পত্তি। {গা} 

আ.খুম, আখিম, খুম, খিম, হা.খুম, হা.খিম [আ.-খুম্‌, আ.-খিম্‌, খুম্‌, খিম্‌, 
হা.-খুম্‌, হা.-খিম্‌] বি বৈবাহিকসূত্ৰে বন্ধনকৃত সম্পৰ্ক । এটি গারোদের একটি 
বৈবাহিক প্ৰথা । এ প্ৰথা অনুযায়ী, বৈবাহিক সম্পৰ্ক স্থাপনের ফলে স্বামী-স্ত্রী উভয়ে 
পরস্পরের মাহারির কর্তৃত্বাধীনে আবদ্ধ হয়। উভয়ের মাহারি তাদের কারণে 
পরস্পরের কাছে দায়ী এবং তাদের বিভিন্ন সমস্যা নিরসনে দুই মাহারি 
ওতপ্রোতভাবে জড়িত থাকে। নানা সমস্যা যেমন: বয়সকালীন হঠাৎ স্বামী মারা 
গেলে বিধবা স্ত্রীর জন্য স্বামীর ব্যবস্থা করা কিংবা স্ত্রী মারা গেলে স্বামীর জন্য নতুন 
স্্রী বা অন্য ব্যবস্থা করে দেওয়া, স্বামী-স্ত্রীর বিবাদ-বিসম্বাদ মিমাংসা করা, স্বামীর 
যথাবিহিত প্রতিবিধান করা ইত্যাদির সমাধান দুই মাহারি মিলেই করে থাকে । 
{গা} 
ওয়াত্তা [আ.-খুম্‌ ওয়াত্তা, আ.-খিম্‌ ওয়াত্তা, খুম্‌ ওয়াত্তা, খিম্‌ ওয়াতৃতা, হা.- 
খুম্‌ ওয়াত্তা , হা.-খিম্‌ ওয়াত্তা] ক্রি বৈবাহিক সম্পৰ্ক ছিন্ন করা । {গা} 

আখেপ [আখেপ্‌] বিণ কাদুনে; একটুতেই কাদে এমন । {গা} 

আখের দ্র খের 

আগ’ [আগং] বি আগাছাবিশেষ । {গা} 

আগংং [আগং] বি একপ্রকার ঘাসপোকা । {গা.} 

আগপফা মিদ্দি [আগপ্‌ফা মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা} 

আগল [আগল্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 
{গা} 

আগাচি, আগাচ্চি [আগাচি, আগাচ্চি] বি আজুগি; বৃক্ষবিশেষ । {গা} 

আ:গাথি, আ:গাথে, হা.গাথি, হা.গাথে [আ.-গাথি, আ.-গাথে, হা.-গাথি, হা.- 


ব্যবহারিক গারো অভিধান ৪০ 


গাথে] বি উত্তরাধিকারীর বাইরের বা সাধারণ কন্যা ও জামাতা; পরিবারের সম্পত্তি 
অধিকারে যাদের কোনো আইনগত অধিকার নেই; সাধারণ চাওয়ারি; পরিবারের 
কন্যা ও জামাতা কিন্তু নকনা-নকখমের বাইরে । {গা} 


আ:গাথে দ্র আ.গাথি 
আগানা [আগানা] ক্রি বলা । {গা} 


আগান, আগানবো [আগান্‌, আগান্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 

আগানওয়াকা [আগান্ওয়াকা] ক্রি অনবরত বলতেই থাকা । {গা.} 

আগানখামা [আগান্খামা] ক্রি নিশ্চয়তা দিয়ে বলা । {গা.} 

আগানখালা, আগানখাল্লা [আগান্খালা, আগান্খাল্লা] ক্রি বেশ কিছু কথা বলা ৷ 
{গা} 

আগানখিনাপা [আগান্খিনাপা] ১ বিণ স্বাচ্ছন্দ্যে বলা যায় এমন । ২ ক্রি বলতে 
সহজ বা ভালো লাগা; স্বাচ্ছন্দ্যে বলতে পারা । {গা.} 

আগানগালা, আগানগাগালা [আগান্‌গালা, আগান্গাগালা] ১ ক্রি দত বলে ফেলা । ২ 
ক্রি হঠাৎ বলে ফেলা ৷ ৩ ক্রি পূর্বেই বলে ফেলা । {গা.} 

আগানগিচিচিয়া [আগান্গিচ্চিয়া] ১ ক্রি বলে ঠেকায় পড়া। ২ ক্রি তাচ্ছিল্যভরে 
বলা । {গা} 

আগানগিতা, আগানগিলা, আগানদিলা [আগান্গিতা, আগান্‌গিলা, আগান্দিলা] ক্রি 
বলানো; বলতে বলা । {গা.} 
আগানগ্রিকা [আগান্গ্রিকা] ১ বি বলাবলি । ২ ক্রি বলাবলি করা; আলোচনা করা; 
বিতর্কে অবতীর্ণ হওয়া (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা অর্থে) । {গা.} 
আগানগ্রিকানি [আগান্খ্রিকানি] বি কথোপকথন ৷ {গা.} 
আগানগুবা, আগানগুয়া, আগানগিবা [আগান্গুবা, আগান্গুয়া, আগান্গিবা] বি বক্তা; 
যে বলে । {গা} 

আগানচত্তা [আগান্চত্তা] ক্রি শেষ করে বলা । {গা} 

আগানচলেতা [আগান্চলেতা] ক্রি ভুল উত্তর দেওয়া । {গা} 

আগানচাকা [আগান্চাকা] ১ ক্রি সাহায্যস্বৰূপ অন্য কেউ বলে দেওয়া । ২ ক্রি উত্তর 
দেওয়া । {গা.} 

আগানচাঙা [আগান্চাঙা] ক্রি কথা বলায় বাধা দিয়ে বলা; কথা বলতে গিয়ে কিছু 
বাদ পড়া । {গা} 

আগানচ্বাকা [আগান্চ্রাকা] ক্রি জোরে কথা বলা; উচচস্বরে কথা বলা; মাইকে কথা 
বলা । {গা} 

আগানচিফুলা, আগানচিফিলা [আগান্চিফুলা, আগান্চিফিলা] ক্রি ছলনা করে বলা । 
{গা} 

আগানচেঙা [আগান্চেঙা] ক্রি প্রথমে বলে নেওয়া । {গা.} 

আগানচেঙানি [আগান্চেঙানি] বি ভূমিকা; পূর্বকথা । {গা} 

আগানজত্তা [আগান্জত্তা|] ক্রি যোগ করে বলা । {গা} 

আগানজলা [আগান্জলা] ক্রি বলে যাওয়া । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৪১ 


আগানজা [আগান্জা] ক্রি না বলা । {গা} 

আগানজ্রিঙা [আগান্জ্রিঙা] ক্রি অভ্যাসবত বলা । {গা} 

আগানথকা, আগানথক্কা [আগান্থকা, আগান্থক্কা] ক্রি বলা (একত্রে সবাই 
অর্থে) । {গা} 
আগানথঙা [আগান্থঙা] ক্রি কিছু বাদ দিয়ে বলা । {গা} 

আগানগ্ুঙা [আগান্থলঙা] ক্রি অকপটে বলা । {গা.} 

আগানথুমা, আগানথিমা [আগান্থুমা, আগান্থিমা] ক্রি প্রায়ই বলা ৷ {গা.} 
আগানথুমাঙা, আগানথিমাঙা [আগান্থুমাঙা, আগান্থিমাঙা] ক্রি ভ্রুক্ষেপ না করে 
বলে ফেলা; হন্তদন্ত হয়ে বলা; হঠকারিতার সাথে বলা । {গা} 

আগানথোয়া [আগান্থোয়া] বিণ মিষ্টিকথন; সুবচন । {গা} 

আগানদাতা [আগান্দাতা] ক্রি মাত্রাতিরিক্ত কথা বলা । {গা.} 

আগানদাপা, আগানদাগ্না [আগান্দাপা, আগান্দাপৃপা] ক্রি যোগ করে বলা । {গা.} 
আগানদামা [আগান্দামা] ক্রি বারবার বলা । {গা .} 

আগানদ্বাকা [আগান্দ্রাকা] ক্রি বেপরোয়াভাবে বলা; কাউকে গ্রাহ্য না করে বলা । 
{গা} 

আগানদিকা [আগান্দিকা] বিণ অকথ্য কথা । {গা} 

আগানফা [আগান্ফা] ক্রি একসাথে বলা (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা.} 
আগানফাকা [আগান্ফাকা] ক্রি পাশাপাশি বলা । {গা.} 

আগানফ্রাকগুবা, আগানফ্রাকগুয়া, আগানফ্রাকগিবা [আগান্ফ্রাক্গুবা, 
আগান্ফ্রাক্গুয়া, আগান্ফ্কাক্‌গিবা] ১ বি ঘোষক । ২ বি প্রচারক । {গা} 
আগানফ্রাকা [আগান্ফ্কাকা] ১ ক্রি ঘোষণা করা; প্রচার করা। ২ ক্রি খোলাখুলি 
বলা । {গা} 

আগানফ্রাকানি [আগান্ফ্রাকানি] বি ঘোষণা । {গা.} 

আগানফুলা, আগানফিলা [আগান্ফুলা, আগান্ফিলা] ১ ক্রি পুনরায় বলা। ২ ক্রি 
অন্য কাজ সম্পন্ন হতে হতে বলা । {গা.} 

আগানবকবকা [আগান্বক্বকা] ক্রি বকবক করা । {গা.} 

আগানবতবতা [আগান্বত্বতা] ক্রি বিড়বিড় করে বলা । {গা} 

আগান্ব্বাঙা [আগান্বাঙা] ক্রি উদ্দেশ্যহীনভাবে বলা; ভুল করে বাদ দিয়ে বলা । 
{গা} 

আগানবুতবাতা, আগানবিতবাতা [আগান্বুত্বাতা, আগান্বিত্বাতা] ক্রি তোতলামি 
করা । {গা} 

আগানবুয়া [আগান্বুয়া] ক্রি ভান করে বলা । {গা.} 

আগানমাত্তা [আগান্মাত্তা] ১ ক্রি দ্বিধাহীনভাবে বলা । ২ বিণ বলার মতো এমন; 
সুশ্রাব্য । {গা.} 

আগানমানা [আগান্মানা] ১ ক্রি ভুলক্রমে বলে ফেলা। ২ ক্রি বলার কাজ সমাপ্ত 
করা । {গা} 

আগানমুখাকা, আগানমিখাকা [আগান্মুত্থাকা, আগান্মিত্থাকা] ক্রি ছল করে 


ব্যবহারিক গারো অভিধান ৪২ 


বলা । {গা} 

আগানমুখাপা, আগানমিখাপা [আগান্মুত্থাপা, আগান্মিত্থাপা] ক্রি আড়ালে 
সমালোচনা করা; বদনাম করা । {গা.} 

আগানমুখুয়া, আগানমিথিয়া [আগান্মুত্থুয়া, আগান্মিত্থিয়া] ক্রি ফিসফিস করে 
বলা । {গা} 

আগানমুদ্দাপা, আগানমিদ্দাপা [আগানৃমুদ্দাপা, আগান্মিদ্দাপা] ক্রি এক প্রসঙ্গ 
ছেড়ে অন্য প্রসঙ্গে বলা । {গা.} 

আগানমুদিং, আগানমিদিং [আগান্মুদ্দিং, আগান্মিদ্দিং] বিণ মাত্ৰ বলছে এমন 
{গা} 

আগানমুমুকা, আগানমিমিকা [আগানৃমুমুকা, আগানৃ্‌মিমিকা] ক্রি অনর্গল বলা । {গা.} 
আগান-মে;য়াফা [আগান্‌্-মে.-য়াফা] বি প্রবাদ-প্রবচন । {গা.} 

আগানরানা, আগানরান্না [আগান্রানা, আগান্রান্না] ক্রি শেষ করে বলা । {গা.} 
আগানরাপরাপা [আগান্রাপ্রাপা] ক্রি একনাগাড়ে বলা; প্রবোধ দিয়ে বলা । {গা.} 
আগানরাম [আগান্রাম্‌] বি অডিটোরিয়াম; বক্তব্য দেওয়ার জায়গা । {গা.} 
আগানরিকরিকা [আগান্রিক্রিকা] ক্রি প্রজন্ম থেকে প্রজন্মে জনশুত হওয়া । {গা} 
আগানরিকা [আগান্রিকা] ক্রি গমনের পূর্বে বলে ফেলা । {গা.} 

আগানসকগিজা [আগান্সক্গিজা] ১ বিণ অকথ্য; রহস্যাবৃত; বলা যায় না এমন। ২ 
ক্রি বলতে কষ্ট হওয়া । {গা} 

আগানস্কা [আগান্লকা] ক্রি হালকা করে বলা । {গা.} 

আগানস্বতা [আগান্ত্তা] ক্রি মুখ ফসকে বলে ফেলা ৷ {গা} 

আগানস ল্লা [আগান্স.ল্‌লা] ক্রি মন্তব্য বা বিবৃতি দেওয়া । {গা} 

আগানসামা [আগান্সামা] ক্রি ভবিষ্যদ্বাণী করা । {গা.} 

আগানস্থাপা [আগান্স্থাপা] ক্রি চরমভাবে বলা; বিরতিহীনভাবে বলা । {গা.} 
আগানস্রাঙা [আগান্ল্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্ত্বেও বলে নেওয়া । {গা} 
আগানস্রাপা [আগান্ত্রাপা] ১ ক্রি ঘটনার পূর্বে বলতে পারা। ২ ক্রি সময় মতো 
বলতে পারা । {গা.} 

আগানসুয়া, আগানসোয়া [আগান্সুয়া, আগান্সোয়া] ১ ক্রি আগমনের পূর্বে বলে 
ফেলা ৷ ২ ক্রি ভবিষ্যদ্বাণী করা; ভবিষ্যৎ বলা । {গা.} 

আগানসেকা [আগান্সেকা] ক্রি কথা কেড়ে নিয়ে বলা । {গা} 

আগানস্েতা [আগান্স্েতা] ক্রি পাশ কেটে বলা; ভুল করে বলা । {[গা.} 
আগানসোতা, আগানসোত্তা [আগান্‌সোতা, আগান্সোত্তা|] ক্রি সংক্ষিপ্ত করে বলা । 
{গা} 

আগানানি [আগানানি] বি বক্তব্য; বলার । {গা.} 

আগানারিয়া [আগানারিয়া] ক্রি বলে ফেলা । {গা.} 

আগানেতা [আগানেতা|] ক্রি বলে দেওয়া । {গা.} 


আ.গালমাকা, হা.গালমাকা [আ.-গাল্মাকা, হা.-গাল্মাকা] বি আগাছা বা জঙ্গল 


পোড়ানোর একটি সামাজিক বা ধর্মীয় উৎসব । {গা.} 
ব্যবহারিক গারো অভিধান ৪৩ 


আগ্রি, আগ্রে [আগ্রি, আগ্রে] বিণ অতিরিক্ত ৷ প্রশ. দুগামাক্কা । {গা.} 
আগ্রেফিল্লে, আগ্িফুল্লে] ক্রিবিণ অতিরিক্ত পর্যায়ে গিয়ে । {গা} 
আগ্রি-বুখ্রি, আগ্রে-বুগ্রে, [আগ্রি-বুখ্রি, আগ্রে-বুগ্রে] বিণ অতিরিক্ত । {গা.} 
আগ্রিয়া, আগ্রেয়া [আগ্রিয়া, আগ্রেয়া] ১ বিণ অতিরিক্ত । ২ ক্রি অতিরিক্ত হওয়া । 
{গা} 
বা ন্দ্ৰা ’ সা ন্দ্ৰা কঁ [আগে ন্দ্রা, আগেন্দ ক্‌] বি জংলি ফলবিশেষ | {গা} 
আগেন্দ্বাক দ্র আগেন্দ্র 
আগ্রে দ্র আগ্রি 
আগোপফা মিদ্দি [আগোপ্‌ফা মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা ৷ {[গা.} 
আং [আং] সর্ব আমার (সাধারণত স্বাধীনভাবে ব্যবহৃত হয় না; সাফিক্স-এর সাথে যুক্ত 
হয়। তবে কবিতা বা গানে ব্যবহৃত হতে পারে) । {গা} 
আং- [আং-] সর্বনাম-সংক্রান্ত প্রিফিক্স । {গা.} 
আইখো [আংখো|] সর্ব আমাকে । {গা} 
আইংগ্রি [আংগ্ৰ! ১ বি আমার ভাগ্না । ২ বিণ আমিহীন। {গা.} 
আইংডঙা, আঙা [আংঙা, আঙা] সর্ব আমি ৷ {গা.} 
আইংঙানবা [আংঙান্বা] সর্ব আমিই তো । {গা.} 
আহংচা [আংচা] আমার কাছে। {গা} 
আংচাওয়ারি [আংচাওয়ারি] বি আমার জামাতা । {গা.} 
আংচামে [আংচামে] বি আমার প্রেমিক বা প্রেমিকা; আমার প্রিয় বা প্রিয়া । {গা.} 
আংজং [আংজং] বি আমার ছোট ভাই । {গা} 
আংজিক [আংজিক্‌] বি আমার স্ট্রী । {গা.} 
আইদি [আংদি] বি সন্তান-সন্ততি; আমার সন্তান ৷ {গা.} 
আইনা [আংনা] আমার জন্য । {গা.} 
আংনামচিক [আংনাম্চিক্‌] বি আমার পুত্রবধূ । {গা} 
আইনি [আংনি] সর্ব আমার । {গা.} 
আংবিনিং, আম্বিনিং, আংবোনিং [আংবিনিং, আম্বিনিং, আংবোনিং] বি আমার 
সম্বন্ধ; আমার ছোট বোনের স্বামী । {গা.} 
আংমুং, আংমিং [আংমুং, আংমিং] আমার সাথে । {গা} 
আং্সাদু [আংসাদু] বি আমার ভাইরা । {গা.} 
আংসারি [আংসারি] বি আমার ননদ । {গা} 
আংসু.উ [আংসু.-উ] বি আমার নাতি; আমার নাতনি । {গা.} 
আইসে [আংসে] বি আমার স্বামী । {গা.} 
আংখারি [আংখারি] বি বরই ৷ {গা} 
আংগলা [আংগলা] বি অড়বরই । {গা} 
আংগলি দিগগি [আংগলি দিগৃগি] বি ভেষজ উদ্ভিদবিশেষ ৷ {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৪৪ 


আংজাং দ্র হাংজাং 
আচাক [আচাক্‌] বি কুকুর । {গা.} 


আচাক খোরে [আচাক্‌ খোরে] বি পাগলা কুকুর; জলাতঙ্কে আক্রান্ত কুকুর । {গা .} 
আচাক গ্রিংঙা [আচাক্‌ গ্ৰিংঙা] বি অশুভ সংকেতবাহী কুকুরের এক ধরনের চিৎকার ৷ 
{গা} 

আচাক বিফা [আচাক্‌ বিফা] বি পুরুষ কুকুর । {গা} 

আচাক বিমা [আচাক্‌ বিমা] বি কুকুরী । {গা.} 

আচাক বি:সা, আচাক ফি.সা [আচাক্‌ বি.-সা, আচাক্‌ ফি.-সা] বি কুকুরের বাচ্চা । 
{গা} 

আচাক-মেংগং [আচাক্-মেংগং] ১ বি কুকুর-বিড়াল। ২ বিণ পশু স্বভাবের ৷ {গা.} 
আচাক সি.ঙঙা [আচাক্‌ সি.-ঙঙা] ক্রি কুকুর ঘেউঘেউ করা । {গা} 


আচ্চঙা, আসোতঙা [আচ্চঙা, আসোঙা] ক্রি বসা । {গা} 


আচ্চং, আচ্চংবো, আসোং, আসোংবো [আচ্চং, আচ্চংবো, আসোং, আসোংবো|] 
ক্রি অনুজ্ঞা । {গা.} 

আচ্চংখাঙা, আসোংখাঙা [আচ্চংখাঙা, আসোংখাঙা] বিণ অনাকাঙ্ক্ষিতভাবে বসা; 
অন্যের জায়গায় বসে পড়া । {গা} 

আচ্চংখিনাপা, আসোংখিনাপা [আচ্চংখিনাপা, আসোংখিনাপা] ১ বিণ স্বাচ্ছন্দ্যে বসা 
যায় এমন ৷ ২ ক্রি বসতে সহজ বা ভালো লাগা । {গা.} 

আচ্চংগপা, আচ্চংগ্রপা, আসোংগপা, আসোংগ্রপা [আচ্চংগপা, আচ্চংগ্রপা, 
আসোংগপা, আসোংগ্রপা] ১ ক্রি ক্লান্ত হয়ে বসে পড়া । ২ ক্রি কাউকে তোয়াক্কা না 
করে বসে পড়া । {গা} 

আচ্চংগাগালা, আসোংগাগালা [আচ্চংগাগালা, আসোংগাগালা] ক্রি তাড়াতাড়ি বসে 
পড়া । {গা} 

[আচ্চংগিতা, আচ্চংগিলা, আচ্চংদিলা, আসোংগিতা, আসোংগিলা, আসোংদিলা|] 
ক্রি বসানো; বসতে বলা । {গা} 

আচ্চংগ্রিকা, আসোংগ্রিকা [আচ্চংগ্রিকা, আসোংগ্রিকা] ক্রি বসা; কাড়াকাড়ি করে 
বসা (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা অর্থে) । {গা.} 

[আচ্চংগুবা, আচ্চংগুয়া, আচ্চংগিবা, আসোংগুবা, আসোংগুয়া, আসোংগিবা] বি 
আসন গ্রহণকারী; উপবিষ্টজন ৷ {[গা.} 

আসোংগ্রুমা, আসোংগ্রিমা] ক্রি একসাথে আসন গ্রহণ করা । {গা.} 

আচ্চংচ.ঙুম্ুতা, আসোংচ.ঙচুতা [আচ্চংচ.-৬ঙচ্ুতা, আসোংচ.-৬ঙচুতা] ক্রি পা গুটিয়ে 
বসা । {গা} 

আচ্চংচাক্কানি, আসোংচাক্কানি [আচ্চংচাক্্‌কানি, আসোংচাক্কানি] বি বসার টুল; 


ব্যবহারিক গারো অভিধান ৪৫ 


চেয়ার; মুড়া । {গা.} 

আচ্চংচেঙা, আসোংচেঙা [আচ্চংচেঙা, আসোংচেঙা] ক্রি প্রথমে বসে নেওয়া । {গা} 
আচ্চংজা, আসোংজা [আচ্চংজা, আসোংজা|] ক্রি না বসা । {গা} 

আচ্চংথকা, আসোংথকা [আচ্চংথকা, আসোংথকা] ক্রি বসা (একত্রে সবাই অর্থে) । 
{গা} 

আচ্চংদাতা, আসোংদাতা [আচ্চংদাতা, আসোংদাতা|] ক্রি ধপ করে বসে পড়া । 
{গা} 

এমন {গা} 

আচ্চংদাপা, আসোংদাপা [আচ্চংদাপা, আসোংদাপা] ক্রি কোনো কিছুর উপর 
বসা । {গা} 

আচ্চংদামর্লেকা, আসোংদামর্লেকা [আচ্চংদাম্ব্লেকা, আসোংদাম্ব্‌লেকা] ক্রি ধপ 
করে বসে পড়া । {গা} 

আচ্চংফা, আসোংফা [আচ্চংফা, আসোংফা] ক্রি একসাথে বসা (সাহায্য বা 
অনুকরণ অর্থে) । {গা} 

আচ্চংফিল্লা, আসোংফুলা, আসোংফুল্‌্লা, আসোংফিলা, আসোংফিল্লা] ১ ক্রি 
পুনরায় বসা । ২ ক্রি কাজ সম্পন্ন হতে হতে বসে পড়া । {গা.} 

আচ্চংবা, আসোংবা [আচ্চংবা, আসোংবা] ক্রি বসে আসা । {গা} 

আচ্চংবাতা, আচ্চংবাত্তা, আসোংবাতা, আসোংবাত্তা [আচ্চংবাতা, আচ্চংবাত্তা, 
আসোংবাতা, আসোংবাত্তা] ক্রি অপেক্ষাকৃত বেশিবার বা বেশিক্ষণ বসা । {গা} 
আচ্চংব্ৰেকা, আসোংব্ৰেকা [আচ্চংব্ৰেকা, আসোংব্ৰেকা] ক্রি হাত-পা সমানে ছড়িয়ে 
বসা । {গা} 

আচ্চংবুয়া, আসোং্বুয়া [আচ্চংবুয়া, আসোং্বুয়া] ক্রি বসা (অনুকরণ বা ভান 
অর্থে) । {গা} 

আচ্চংমানা, আসোংমানা [আচ্চংমানা, আসোংমানা] ১ ক্রি ভুলক্রমে বসে পড়া । ২ 
ক্রি বসার কাজ সমাপ্ত করা । {গা.} 

আচ্চংরিকা, আসোংরিকা [আচ্চংরিকা, আসোংরিকা] ক্রি কেউ আসন ছেড়ে 
যাওয়ার পর সে আসনে বসা । {গা} 

আচ্চংস্রাঙা, আসোংস্রাঙা [আচ্চংস্রাঙা, আসোহংস্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্ত্বেও 
বসে পড়া; পুরোপুরি বসা । {গা} 

আচ্চংস্রাপা, আসোহংল্রাপা [আচ্চংস্রাপা, আসোং্ল্রাপা] ক্রি সময় মতো বসতে পারা । 
{গা} 

আচ্চংসুপা, আচ্চংসিপা, আসোংসুপা, আসোংসিপা [আচ্চংসুপা, আচ্চংসিপা, 
আসোংসুপা, আসোংসিপা] ক্রি বসে বসে আসন নোংরা করা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৪৬ 


আচ্চংসুয়া, আচচংসোয়া, আসোংসুয়া, আসোংসোয়া [আচ্চংসুয়া, আচ্চংসোয়া , 
আসোংসুয়া, আসোংসোয়া] ক্রি আগমনের পূর্বে বসে পড়া । {গা.} 

আচাম [আচাম্‌] বি আবর্জনা ৷ প্রশ. চাম্বা; বলচাম-ওয়া.চাম । {গা.} 

আচ্চাও [আচ্চাও] অব্য ইস; সর্বনাশ; হায় । {গা.} 

আচ্চাদা ই [আচ্চাদা.-ই] অব্য বাহ; আহা; হায়; তাচ্ছিল্য প্রকাশক বা প্রশংসাসূচক বা 
বিস্ময়সূচক উক্তি । {গা} 

আচচিক [আ.-চিক্] ১ বি গারো জাতি; মান্দি জাতি। ২ বি ভারতীয় গারোদের 
সংকলিত স্ট্যান্ডার্ড ভাষা । ৩ বি পাহাড়; উচ্চভূমি । {গা.} 

আচচিকরা মিদ্দি, হা.চিকরা মিদ্দি [আ.-চিক্রা মিদ্দি, হা.-চিক্রা মিদ্‌দি] বি 
সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 

আচ্চিঙা, হাচ্চিঙা [আচ্চিঙা, হাচ্চিঙা] ক্রি হাচি দেওয়া । {গা} 

আচিচয়া , হাচিচয়া’ [আচ্চিয়া , হাচ্চিয়া] ক্রি জন্গ্রহণ করা । {গা} 
আচ্চিরাম [আচ্চিরাম্‌] বি জনুদ্থান ৷ {গা} 

আচিচয়া, হাচিচয়াং [আচ্চিয়া , হাচ্চিয়া] ক্রি হাচি দেওয়া । {গা.} 

আচ্চু [অচ্চু] বি দাদু; নানা । {গা.} 
আচ্চু হা.সং [আচ্চু হা.-সং] বি গারোদেশ । {গা.} 
আচ্চু খু-উ, আচ্চু খু.সুক, আচ্চু খু:সিক [আচ্চু খু.-উ, আচ্চু খু.-সুক্‌, আচ্চু খু.- 
সিক্‌] বি আপন ভাষা ৷ {গা} 

আজং [আজং] বি জেঠি; মায়ের বড় বোন; বড় মাসি । {গা} 

আজানজান-বুলজানজান [আজান্জান্‌-বুল্জান্্‌জান্‌] বি তাতারা রাবুগার আরেকটি 
নাম । {গা} 

আজি [আজি] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 
{গা} 

আজিম [আজিম্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
আজিম রাজা [আজিম্‌ রাজা] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । (গা. 
আজিম+-বা. রাজা=আজিম রাজা} 

আজিয়া দ্র হাজিয়া 

আত কা [আত্কা] ক্রিবিণ হঠাৎ প্রশ. রা.ঙগিদিক । {অমূ} 
আতকা-বাতকা [আত্কা-বাতৃকা] ক্রিবিণ হঠাৎ করে । {অমূ.} 

আত্তং [আত্তং] ১ বি গারোদের দলবিশেষ। ২ বি আত্তং দলের ভাষা; গারোদের 
উপভাষাবিশেষ । {গা} 

আত্তা [আত্তা] বি চামচ; ক্ষুদ্ৰ হাতা । {অমূ.} 

আত্তয়া [আত্তয়া] ক্রি হাতড়ানো; হাত দিয়ে মাছ ধরা । প্রশ. রু ম্মামা। {আঞ্.বা. 
আতানোস>} 


ব্যবহারিক গারো অভিধান ৪৭ 


আতিওয়ারা, আতিয়ারা, আত্তিওয়ারা, আত্তিয়ারা [আতিওয়ারা, আতিয়ারা, 
আত্তিওয়ারা, আত্তিয়ারা] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং 
বা মাহারিবিশেষ । {গা.} 

আতিয়াগ্রা [আতিয়াগ্র] ১ বি গারোদের দলবিশেষ। ২ বি আতিয়াগ্রা দলের ভাষা; 
গারোদের উপভাষাবিশেষ । {গা.} 

আত্তিচেল্লা [আত্তিচেল্লা] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {[গা.} 

আতু, আতুরু [আতু, আতুরু] অব্য পোষা কুকুরকে এই শব্দে ডাকা হয়। {অমু.} 
আতুৰু কুরকুর [আতুরু কুর্কুর্‌] অব্য পোষা কুকুরকে এই শব্দে ডাকা হয় । {অমূ.} 

আখথারে [আত্থারে| ক্রিবিণ আন্দাজে; না জেনে ৷ {গা.} 
আখারে-বাখারে [আতথ্ারে-বাত্থারে] ক্রিবিণ না জেনে-না শুনে । {গা.} 

আখি, খাখি [আত্থি, খাত্থি] বি দা । {গা.} 

আথম [আথম্‌] বি পাকছ্থলী । {গা 
আথমফা [আথম্‌ফা] বিণ পেটুক (পুং.) ৷ {গা.} 
আখথমমা [আথম্‌মা] বিণ পেটুক (স্ত্রী) । {গা} 

আ.'দকগ্রি, হা.দকগ্রি [আ.-দক্গ্রি, হা.-দক্খ্র! বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র 
বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা.} 

আদতে [আদতে] ক্রিবিণ প্রকৃতপক্ষে; আসলে । প্রশ. মংসংদে । {গা.} 

আদম [আদম্‌] বি আদম; প্রথম পুরুষ; আদিমানব ৷ {আ. আদম্‌>বা. আদম>} 

আদা [আদা] বি বড় ভাই । {গা} 
0 আদাগুয়া, আদাগিবা [আদাগুবা, আদাগুয়া, আদাগিবা] বি তার বড় 
ভাই । {গা} 
আদাথাং [আদাথাং] বি আপন বড় ভাই । {গা} 
আদাসা [আদাসা!] বি দুই ভাই । {গা} 

আদাম্বং [আদাম্বং] বি মাশরুম ৷ প্রশ. দাম্বং। {গা.} 

আদি, আদে [আদি , আদে| বি মাসি; মায়ের ছোট বোন । {গা.} 

আদিতা [আদিতা] বিণ কিছু পরিমাণ ৷ প্রশ. দাক্রে । {গা.} 

আদিল [আদিল্‌| বি বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত শিং; মহিষের শিং । {গা} 

আদুরাক [আদুরাক্‌] বি টক-জাতীয় সবজি । {গা} 

আদুরি দ্র আদুরু 

আদুরু, আদুরি [আদুরু, আদুরি] বি বাদ্যযন্ত্রবিশেষ । [গা.} 

আদে দ্র আদি 

আনচিং, না.চিং, নানচিং [আন্চিং, না.-চিং নান্চিং] সর্ব আমরা (সবাই) । {গা} 
আনচিংখো, না.চিংখো, নানচিংখো [আন্চিংখো, না.-চিংখো, নান্চিংখো] সর্ব 
আমাদেরকে । {গা} 
আনচ্চা, না.চিংচা, নানচিংচা [আন্চিংচা, না.-চিংচা, নান্চিংচা] আমাদের 


ব্যবহারিক গারো অভিধান ৪৮ 


কাছে। {গা} 
আনচিহনি, না.চিংনি, নানচিংনি [আন্চিংনি, না.-চিংনি, নান্চিংনি] সর্ব আমাদের ৷ 


{গা} 
আনচিংনিন, না.চিংনিন, নানচিংনিন [আন্চিংনিন্‌, না.-চিংনিন্‌, নান্চিংনিন্‌] সর্ব 
আমাদেরই ৷ {গা.} 
আনচিংরারা, না.চিংরারা, নানচিংরারা [আন্চিংরারা, না.-চিংরারা, নান্চিংরারা] শুধু 
আমরা । {গা} 

আনজা-গানজা [আন্জা-গান্জা] বিণ অবিকল; অবিকৃত । {গা} 

আনারস [আনারস্‌] বি আনারস । {প. anana5>বা. আনারস>} 

আনম্তাজে [আন্তাজে] ক্রিবিণ আন্দাজ করে। প্রশ. বুবাং; জিজাল; আখারে-বাখারে। 
{ফা. আন্দাজ>বা. আন্দাজ>আন্দাজে>} 

আন্দালা [আন্দালা] ১ বিণ অন্ধকারাচ্ছন্ন। ২ ক্রি অন্ধকার হওয়া । {গা.} 
অন্ধকারে না দেখে না বুঝে । {[গা.} 
আন্দালগ্নুপগ্ুুপ, আন্দালগ্রিপগ্রিপ [আন্দাল্গুপ্‌গ্ুপ্‌, আন্দাল্‌গ্রিপৃথ্রিপ] বিণ কুচকুচে 
কালো । {গা} 
আন্দালগ্রুপা, আন্দালগ্রিপা [আন্দাল্গুপা, আন্দাল্গ্রিপা] ক্রি অন্ধকারে ছেয়ে 
যাওয়া । {গা.} 
আন্দালজা [আন্দাল্জা] ক্রি অন্ধকার না হওয়া; আলো থাকা । {গা} 
আন্দালফি.তফি.ত [আন্দাল্‌ফি.-তৃফি.-ত্‌] ১ বিণ ঘুটঘুটে অন্ধকার ৷ ২ ক্রি ঘুটঘুটে 
অন্ধকার হওয়া ৷ প্রশ. ফি.তফি.ত আন্দালা । {গা.} 
আন্দালবা [আন্দাল্বা] ক্রি অন্ধকার হয়ে আসা; রাত হয়ে আসা; রাত হয়ে ফেরা । 
{গা} 
আন্দালমুত, আন্দালমিত [আন্দাল্‌মুত্‌, আন্দাল্মিত্‌] বিণ ঘন অন্ধকার । {গা.} 
আন্দালসিকা [আন্দাল্সিকা] ক্রি সন্ধ্যা হয়ে আসা । {গা.} 
আন্দালসি.সি [আন্দাল্সি.-সি] বিণ ঘুটঘুটে অন্ধকার । {গা.} 
আন্দালসুমসুম, আন্দালসিমসিম [আন্দাল্সুম্‌সুম্‌, আন্দাল্‌সিম্‌সিম] ১ বি 
অন্ধকারাচ্ছন্ন সময় । ২ বিণ অন্ধকারাচ্ছন্ন । {গা.} 
আন্দালাঙা [আন্দালাঙা] ক্রি অন্ধকার হয়ে যাওয়া । {গা.} 

আন্না [আন্না] ক্রি বিছানো ৷ প্রশ. ফুন্না । {গা} 
আন, আনবো [আন্‌ , আন্বো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
আনথিঙা [আন্থিঙা] ক্রি তলায় বিছানো ৷ {গা} 
আনস্ুপা, আনগ্রিপা [আন্গ্ুপা, আন্গ্রিপা] ক্রি উপরে বিছানো । {গা.} 
আনজা [আন্জা] ক্রি না বিছানো । {গা} 
আন্দাপা [আন্দাপা] ক্রি কোনো কিছুর উপরে বিছিয়ে দেওয়া । {গা.} 
আন্দাপানি [আন্দাপানি] বি বিছানার চাদর; বিছানোর কিছু । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৪৯ 


আনি [আনি| বি মামি; মামার স্ত্রী; ফুফু; বাবার বড় বা ছোট বোন । {[গা.} 

আ'নিং-চারা-খামাল-খলসিফা [আ.-নিং-চারা-খামাল্‌-খল্সিফা] বি তাতারা রাবুগার 
আরেকটি নাম । {গা.} 

আ নিজা, হা.নিজা [আ.-নিজা, হা.-নিজা] বি সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মাঝামাঝি 
সময় (১৬ সেপ্টেম্বর-১৫ অক্টোবর=৩০দিন) ৷ প্রশ. ওয়ানমাজা । {গা.} 

আনিল, হা.নিল [আ.-নিল্‌, হা.-নিল্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি 
বা মা.চং বা মাহারিবিশেষ ৷ {গা.} 

আন্নিং মিদ্দি [আন্নিং মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবী ৷ [গা.} 

আন্থেকা [আন্থেকা] বি কোমরে পরার অলংকারবিশেষ । {গা.} 

আনো [আনো] ১ বি ছোট বোন। ২ বি মেয়ে সন্তানের ম্নেহসঞ্চারক বা আদুরে ডাক । 
প্রশ. ননো। {গা} 
আনো-আবি [আনো-আবি|] বি বোন । {গা} 

আপচন্না [আপ্চন্না] ১ বিণ অপ্রশন্ত; চাপা । ২ ক্রি অপ্রশস্ত হওয়া । {গা.} 
আপচাংখেতা [আপ্চাংখেতা] ১ বিণ সরু; সংকীর্ণ; চাপা । ২ ক্রি সরু বা সংকীৰ্ণ 
হওয়া । {গা.} 
আপদা ল্লা [আপ্দা.-লৃলা] ১ বিণ প্রশস্ত । ২ ক্রি প্রশস্ত হওয়া । {গা} 
আপফাল্লা [আপ্‌ফাল্লা] ১ বিণ প্রসারিত । ২ ক্রি প্রসারিত হওয়া । {গা} 

আপফা [আপ্ফা] বি বাবা; আব্বা । {গা} 
আপফা-সাগি [আপফা-সাগি] বি পূর্বপুরুষ; প্রয়াত পিতা । {গা} 

আপসান, আফসান [আপ্সান্‌, আফ্সান্‌] ১ ক্রিবিণ একসাথে; সমবেতভাবে। ২ 
বিণ একই ৷ ৩ বিণ সমান প্রশ. খ্রিমখ । {গা.} 
আপসান-খু.সান [আপ্সান্-খু.-সান্‌] ক্রিবিণ একত্রে; একসাথে । প্রশ. আপসান- 
দামসান । {গা} 
আপসানগ্রিক, আফসানখ্রিক [আপ্সান্গ্রিক্‌, আফ্সান্থ্রিক] বিণ সমকক্ষ; সমান । {গা} 

আগ্লোকা [আপ্পলোকা] বি জংলি ফলবিশেষ । {গা} 

আপ্নাক [আপ্লাক্‌] বি শাপলা; পদ্মফুল । {গা.} 

আফসান দ্র আপসান 

আফি দ্র আফু 

আ.ফিতফা মিদ্দি, হা.ফিতফা মিদ্দি [আ.-ফিত্ফা মিদ্দি, হা.-ফিত্ফা মিদ্দি] বি 
সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 

আফু:, আফি [আফু , আফি] বি বড় শামুক; ঝিনুক ৷ {গা} 

আফু [আফু] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 
{গা} 

আবং [আবং] বিণ বোকা; চালাক নয় এমন ৷ প্রশ. জাদা; গল্ধা; জারা; বংবং । {গা.} 

আব্বা [আব্রা] বিণ বোবা; কথা বলতে পারে না এমন । প্রশ. খুগ্রি । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৫০ 


আবি [আবি] বি দিদি; বড় বোন ৷ {গা.} 
আবি-আনো [আবি-আনো|] বি বোন । {গা.} 
আবিগুবা, আবিগুয়া, আবিগিবা [আবিগুবা, আবিগুয়া, আবিগিবা] বি তার বড় 
বোন। {গা} 
আবিথাং [আবিথাং] বি আপন বড় বোন । {গা} 
আবিসা [আবিসা] বি দুই বোন । {গা} 
আবিসারি [আবিসারি] বি স্বামীর বড় বোন ৷ {গা.} 

আবিসো [আবিসো] বি বুধবার ৷ {গা.} 

আবেং, আ'সম্বেং [আ.বেং, আ.-মূবেং] ১ বি গারোদের দলবিশেষ ৷ ২ বি গারোদের 
সর্বজনবোধ্য ভাষা; আ.বেং দলের ভাষা । {গা.} 

আবেত-রেংগে মিদ্দি [আবেত-রেংগে মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা ৷ 
{গা} 

আম [আম্‌] অব্য সম্মতিসূচক শব্দ; ঠিক আছে; হা । প্রশ. হয়ো । {গা} 

আম'আম্‌] বি পাটি; মাদুর । {গা.} 
আমপাতি [আম্পাতি] বি পাতি; মাদুর । {গা. আম+-বা. পাতি>} 

আমগাম, আমিগাম [আম্‌গাম্‌, আমিগাম্‌] বি কচুজাতীয় উদ্ভিদ; ওলকচু । [গা.} 

আ'.মফাং, হা.মফাং [আ.-মৃফাং, হা.-মূফাং] ১ বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা 
চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ ২ বি ঘরের চালে ব্যবহৃত ঘাস-জাতীয় বস্তু; ছন; 
শণ। {গা.} 

আমফেং [আম্্‌ফেং] বি এক ধরনের জংলি আলু । {গা.} 

আমরিক [আম্রিক] বি কমলা রং । {গা} 

আমা [আমা] বি মা। প্রশ. আই (দু.), বাই (সম.) ৷ {গা} 

আম্বাংগি, ইম্বাংগি [আম্বাংগি, ইম্বাংগি] বি বাশ দিয়ে তৈরি করা বাদ্যযন্ত্রবিশেষ; 
সানাইবিশেষ । {গা.} 

আম্বা রি.চু [আম্বা রি.-চু] বি সৌভাগ্য; সুযোগ; শুভদিন । {গা.} 

আমিন্দা মিদ্দি [আমিন্দা মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা} 

আম্বি [আম্বি] বি দাদি; নানি । {গা} 
আম্বি-আচ্চু [আম্বি-আচ্চু] বি পূর্বপুরুষ; পূৰ্বপ্ৰজন্ম । {গা.} 
আম্বিগুবা, আম্বিগুয়া, আম্বিগিবা [আম্বিগুবা, আম্বিগুয়া, আম্বিগিবা] বি তার দাদি; 
তার নানি। {গা} 
আম্বিথাং [আম্বিথাং] বি আপন দাদি; আপন নানি । {গা} 

আম্বিনিং দ্র আংবিনিং 

আম্বিলেথং দ্র আম্বিলোথং 

আম্বিলোখং, আম্বিলেথং [আম্বিলোথং, আম্বিলেথং] বি আমড়া ৷ {গা.} 

আমি, আস্বি (আমি, আম্‌ব্বি! বি আমলকি ৷ {[গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৫১ 


আমুকা [আমুকা] বি অমুক; তমুক; কেউ একজন । প্রশ. সাওবা; বাদিয়াবা । {অমূ.} 
আমুয়া, হামুয়া [আমুয়া, হামুয়া] ক্রি স্তুতি করা; পূজা-অর্চনা করা; আরাধনা করা । 
{গা} 
আমুরাম, হামুরাম [আমুরাম্‌, হামুরাম্‌] ক্রি পূজা দেওয়ার স্থান ৷ {গা} 
আমুয়া-খিতা, হামুয়া-খিতা [আমুয়া-খতা, হামুয়া-খিতা] ক্রি পূজা-অৰ্চনা করা। {গা} 
আম্বুন, আম্বুনো [আম্বুন্‌, আম্বুনো] ক্রিবিণ আগামীকাল । {গা.} 
আম্বুনো দ্র আন্বুন 
আমু, আরুমু [আমু, আরুমু] বি দেওয়া; ঢেউফল । {গা} 
আমেন [আমেন্‌] অব্য তাই হোক; প্রার্থনা পূর্ণ হোক; তথাস্ত। প্রশ. উয়ান হ.ঙখানা ৷ 
{হিবু ও গ্ৰি. আমেন>ই. Amen>} 
আং্বেং দ্রআ.বেং 
আর [আর] অব্য আর । {অমূ.} 
আরবা [আরবা] অব্য আর । {অমূ. আর+গা. বা=আরবা} 
আরং দিগগি [আরং দিগৃগি| বি এক প্রকার ভেষজ উদ্ভিদ । {গা.} 
আরাগিখাং [আরাগিত্থাং] বি ওষধি গাছবিশেষ । {গা} 
আরাগিসি [আরাগিসি] ১ বি ওঁষধি গাছবিশেষ । ২ অব্য এইটুকু । {গা.} 
আরাচ্চা-রংবারে মিদ্দি [আরাচ্চা-রংবারে মিদ্দি] বি সংসারেক ধর্মের একজন দেবী; 
ক্ষতিকারক একজন দেবী । {গা.} 
আরাম, হারাম [আরাম্‌, হারাম] বি আরাম । {ফা. আরাম্‌>বা. আরাম>} 
আরারা [আরারা] বিণ, ক্রিবিণ খালিখালি; শুধু শুধু; শূন্য । {গা.} 
আরারা-খু.রারা [আরারা-খু.-রারা] বিণ, ক্রিবিণ আদর-যত্নহীন; কথাসর্বস্ব। {গা.} 
আৰৱুমু দ্র আমু 
আবরুয়াক [আৱুয়াক্‌] বি গাছবিশেষ । প্রশ. দেফল । {গা} 
আরে [আরে] অব্য আরে; বিস্ময়সূচক বা বারণসূচক বা বিরক্তি প্রকাশক শব্দ । {অমূ.} 
আরেং [আরেং] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । অনেকে একে গারোদের বাকদিল বা গোত্রবিশেষ বলে উল্লেখ 
করেছেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আরেং উপগোত্র সমতুল্য । {গা.} 
আরো [আরো] অব্য ও; এবং; আরও । {অমূ.} 
আরোবা [আরোবা] অব্য আরোও; এবং আরও; তদুপরি । {অমূ. আরো+গা. 
বা=আরোবা} 
আলত [আলত্‌] বি বাসক; ফুলবিশেষ; তিক্ত শাকবিশেষ । প্রশ. সুমগং । {গা} 
আলত গিচ্চাক [আলত্‌ গিচ্চাক] বি লাল বাসক । {গা} 
আলত গুব্বক, আলত গিব্বক [আলত্‌ গুব্বক্‌, আলত্‌ গিব্বক্] বি সাদা বাসক । 
{গা} 
আল দুয়া, হালদুয়া [আল্দুয়া , হাল্দুয়া] ক্রি খাওয়ানো । {গা} 
ব্যবহারিক গারো অভিধান ৫২ 


আলদুমুখাঙা, আলদুমিথাঙা [আল্দুমুত্থাঙা, আল্দুমিত্থাঙা] ক্রি লালন-পালন 
করা । {গা} 

আলনামা [আল্নামা] বিণ দয়ালু । প্রশ. জাকস্রামগুবা । {গা.} 

আলমারি [আল্মারি! বি আলমারি। {প. almario; ই. almirah; আট. 
আলমারাআতু>বা. আলমারি>} 

আলসি কুমরাক [আল্সি কুম্ব্লাক্‌] বি নারিকেলের খোলস । {গা} 

আলসিয়া [আল্সিয়া! ১ বি আলস্য; অলসতা ৷ ২ বিণ অলস; আলসে । প্রশ. খাম খা.না 
গ.ঙজাগুবা; গামুগ্ৰি; হারাতগুবা । {স. আলস্য>বা. আলসে>} 
আলসিয়া-খুরিয়া [আল্সিয়া-খুরিয়া! বিণ অলস; আলসে। {স. আলস্য>বা. 
আলসে>} 


আলাং [আলাং] বি শামিয়ানা; পর্দা । {গা} 

আল্লাকসি [আল্লাক্্‌সি] ১ বি কৃপণতা ৷ ২ বিণ কৃপণ । {গা} 

আল্লাং [আল্লাং] বি ভ্রমর । {গা} 

আল্লাং রিংরাং [আল্লাং রিংরাং] বি গামলাকৃতির বাদ্যযন্ত্রবিশেষ ৷ {গা.} 

আল্লামাল্লা [আল্লামাল্লা] ১ ক্রিবিণ অল্প পরিমাণ বা সংখ্যা; কোনোরকম; 
কোনোপ্রকার । ২ বিণ অল্প । {গা.} 

আলু [আলু] বি আলু । পরশ. থা.আ । {অনাৰ্য শব্দ ওরাওঁ থেকে ‘আরু'>আলু (র=ল)>} 

আনলুয়া [আল্লুয়া! বি আতপ চাল । {গা} 

আল্লেমি মিদ্দি [আল্লেমি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবী । {গা} 

আলোতা [আলোতা| ক্রি আবরণ উঠানো । {গা.} 

আসকি, আঙ্কি [আস্কি, আস্কি] বি তারকা; নক্ষত্র । {গা} 
আসকি দমি [আস্কি দ.-মি] বি ধূমকেতু । {গা} 
বিল্গুয়া, আস্কি বিল্গিবা] বি উন্ধা । প্রশ. আসকি খিচ্রাক ৷ {গা} 

আসল [আসল] বিণ প্রকৃত; আসল । প্রশ. চ.ঙমত; মংসং । {ফা. আসল>বা. আসল>} 
আসলে [আসলে] ক্রিবিল প্রকৃতপক্ষে । পরশ. মংসংদে। {ফা. আসল>বা. 
আসল+এ>} 
আসল-বিসল [আসল্-বিসল্‌] বিণ আসল; প্রকৃত । {ফা. আসল>বা. আসল>} 

আসাক্রা [আসাক্রা] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

আসি-নামজা, আসি-মালজা [আসি-নাম্‌জা, আসি-মাল্‌জা] বি নিষিদ্ধ বিষয় । {গা} 
আসিবিসি নামজা [আসিবিসি নামৃজা] বি নিষিদ্ধ বিষয় । {গা} 

আসি-মালজা দ্র আসি-নামজা 

আসসিরক্ধা, হা.সিরক্কা [আ.-সিরক্কা, হা.-সিরক্কা] ১ বি জুমচাষের জন্য আগুন 
পোড়ানোর উৎসব । ২ ক্রি জুমচাষের জন্য আগুন পোড়ানোর উৎসব করা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৫৩ 


আসোং দ্র আচ্চং 
আয় [আয়] বি আয় । প্রশ. মা'ন্দাপানি; বা.ঙঙে মান্না; জাঙ্কো মা.নগুবা থাংখা । {স. 
আ+খঅয়/খNঁই+অ(অব্)>বা. আয়>} 


ই 

ই [ই] তৃস্ব ই; বাংলা ভাষার তৃতীয় স্বরবর্ণ 

-ইঙা (ভঙা), -ওভা (শোভা) [-ইঙা, -ওঙা] ক্রিয়া-বিভক্তিবিশেষ । ঘটমান বর্তমান 
কাল নির্দেশে ক্রিয়ামূলের সাথে বা ক্রিয়া শেষের বর্ণ বা যুক্তবর্ণের আ-কার লোপ 
পেয়ে এর সাথে যুক্ত হয়। যেমন: আগানিঙা; রিংঙিঙা; দাক্কিঙা ইত্যাদি । {গা.} 

-ইঙামুং (ডঙিামুং), -ইঙামিং (ঙামিং), -ওঙামুং (_েঙামুং), -ওঙামিং 
(ণেঙামিং) [-ইঙামুং, -ইঙামিং, -ওঙামুং, -ইঙামিং] ক্রিয়া-বিভক্তিবিশেষ ৷ 
ঘটমান অতীত কাল নির্দেশে ক্রিয়ামূলের সাথে বা ক্রিয়া শেষের বর্ণ বা যুক্তবর্ণের 
আ-কার লোপ পেয়ে এর সাথে যুক্ত হয়। যেমন: আগানিঙামুং; রিংঙিঙামুং; 
দাক্কিঙামুং ইত্যাদি । {গা} 

ইংঙে ইংঙে [ইংঙে ইংঙে] অব্য সদ্যোজাত শিশুর কান্না । {গা.} 

-ইংজক (জিক), -ওংজক (ণেংজক) [-ইংজক, -ওংজক্‌] ক্রিয়া- 
বিভক্তিবিশেষ । পুরাঘটিত ঘটমান বর্তমান কাল নির্দেশে ক্রিয়ামূলের সাথে বা ক্রিয়া 
শেষের বর্ণ বা যুক্তবর্ণের আ-কার লোপ পেয়ে এর সাথে যুক্ত হয়। যেমনঃ 
আগানিংজক; দাক্কিংজক; রিংঙিংজক ইত্যাদি । {গা} 

-ইংজকমিং দ্র -ইংজকমুং 

-ইংজকমুং (-ংজকযমুং), -ইংজকমিং (-ংজকমিং), -ওংজকমুং (4 
1ংজকমুং), -ওংজকমিং (ণেংজকমিং) [-ইংজকমুং, -ইংজকমিং, - 
ওংজকমুং, -ওংজকমিং] ক্রিয়া-বিভক্তিবিশেষ। পুরাঘটিত ঘটমান অতীত কাল 
নির্দেশে ক্রিয়ামূলের সাথে বা ক্রিয়া শেষের বর্ণ বা যুক্তবর্ণের আ-কার লোপ পেয়ে 
এর সাথে যুক্ত হয়। যেমন: আগানিংজকমুং; দাক্কিংজকযমুং; রিংঙিংজকমুং ইত্যাদি । 
{গা} 

ইচা দ্ৰহি.চা 

ই চিং, হি.চিং [ই.-চিং, হি.-চিং] বি আদা । {[গা.} 

ইচ্চিকিন [ইচ্চিকিন্‌] বিণ এইটুকু । {গা.} 

ইত্তা, হুত্তা [ইত্তা, হুতৃতা] ক্রি আদেশ-নিৰ্দেশ দেওয়া । {গা.} 

ইনাদ্ৰহিনা 

ইন্না, হিন্না [ইন্না , হিন্না] ক্রি বলা; গালি দেওয়া; বকা দেওয়া; মন্তব্য করা । {গা.} 
ইন, ইনবো, হিন, হিনবো [ইন্‌ , ইন্বো, হিন্‌, হিন্বো] ক্রি অনুজ্ঞা । {[গা.} 
ইনওয়াকা, হিনওয়াকা [ইন্ওয়াকা, হিন্ওয়াকা] ক্রি অনবরত গালি দিতেই থাকা । 


ব্যবহারিক গারো অভিধান ৫৪ 


{গা} 

ইনখিনাপা , হিনখিনাপা [ইন্খিনাপা , হিন্খিনাপা] ক্রি বলতে সহজ বা ভালো লাগা । 
{গা} 

হিন্গাগালা] ক্রি দুত বলে ফেলা । {গা.} 

ইন্দিলা, হিন্গিতা, হিন্গিলা, হিন্দিলা! ক্রি বলানো; বলতে বলা । {গা} 

ইনগ্রিকা, হিনগ্রিকা [ইন্গ্রিকা, হিন্গরিকা] ১ বি বলাবলি; ঝগড়া-ঝাটি । ২ ক্রি বলা! 
ঝগড়া করা (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা অর্থে) । {গা.} 

ইন্গিবা, হিন্গুবা , হিন্গুয়া , হিন্‌গিবা] বি বক্তা; যে বলে । {গা} 

ইন্চুওয়া , হিন্চুওয়া [ইন্চুওয়া, হিন্চুওয়া] ক্রি জয়ধ্বনি করা । {গা} 

ইনচাকা, হিনচাকা [ইন্চাকা, হিন্চাকা] ক্রি সাহায্যস্বরূপ অন্য কেউ বলে দেওয়া । 
{গা} 

ইনচেঙা, হিনচেঙা [ইন্চেঙা, হিন্চেঙা] ক্রি প্রথমে বলে নেওয়া । {গা} 

ইনজা, হিনজা [ইন্জা, হিন্জা] ক্রি না বলা । {গা} 

ইনথকা, হিনথকা [ইন্থকা, হিন্থকা|] ক্রি বলা (একত্ৰে সবাই অর্থে) । {গা} 
ইনগ্নঙা, হিনগ্নঙা [ইন্থূলঙা, হিন্থ্লঙা] ক্রি সব খুলে বলে দেওয়া । {গা} 
ইনথেকা, ইনথেথেক্কা, হিনথেকা, হিনথেথেক্কা [ইন্থেকা, 
হিন্থেকা, হিনথেথেক্কা] ক্রি বলতে বলতে বা বকা দিতে দিতে বিপর্যস্ত করা; 


ইনথুমাকা, ইনথিমাকা, ০ হিলথুমাকা, হিনথিমাকা [ইন্থুমাকা, ইন্থিমাকা, 
হিন্থুমাকা, হিন্থিমাকা] ক্রি আশপাশ না দেখে বলে ফেলা; বলা উচিত নয় এমন 


কথা বলা । {গা} 
ইনদাতা, হিনদাতা [ইন্দাতা, হিন্দাতা] ক্রি মাত্রাতিরিক্ত বলা; ধমকানো; ধমক 
দেওয়া । {গা .} 
ইনদ্রাকা, হিন্দ্রাকা [ইন্দ্রাকা, হিন্দ্রাকা] ক্রি বেপরোয়াভাবে বা কাউকে গ্রাহ্য না 
করে বলা । {গা} 


ইনফা, হিনফা [ইন্‌ফা, হিন্ফ৷] ক্রি একসাথে বলা (সাহায্য বা অনুকরণ অর্থে) {গা.} 
ইনফ্রাকা, হিনফ্রাকা [ইন্্‌ফাকা, হিন্্‌ফাকা] ক্রি খোলামেলা বলে ফেলা । {গা} 
ইনফুলা, ইনফিলা, হিনফুলা, হিনফিলা [ইন্ফুলা, ইন্ফিলা, হিন্ফুলা, হিন্ফিলা] ১ 
ক্রি পুনরায় বলা । ২ ক্রি অন্য কাজ সম্পন্ন হতে হতে কথা বলা । {গা.} 
ইনমানা, হিনমানা [ইন্মানা, হিন্মানা] ১ ক্রি ভুলক্ৰমে বলে ফেলা । ২ ক্রি বলার 
কাজ সমাপ্ত করা । {গা.} 

২, ইনমিদিং, হিনমুদিং, হিনমিদিং [ইন্মুদিং, ইন্্‌মিদিং, হিন্মুদিং, 
হিন্মিদিং] বিণ বলা হচ্ছে এমন । {গা} 
ইনরকরকা, হিনরকরকা [ইন্রক্রকা, হিন্রক্রকা] ক্রি বলতেই থাকা; একনাগাড়ে 
বলতে থাকা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৫৫ 


ইনরিকরিকা, হিনরিকরিকা [ইন্রিক্রিকা, হিন্রিক্রিকা] ক্রি পরপর বলে যাওয়া । 
{গা} 

ইনরিকা, হিনরিকা [ইন্রিকা, হিন্রিকা] ক্রি গমনের পূর্বে বলে ফেলা । {গা} 
ইনস্থাপা, হিনস্থাপা [ইন্স্থাপা, হিন্স্থাপা] ক্রি বারবার বলা; খঘ্যানর ঘ্যানর করা । 


{গা} 

ইনস্রাঙা, হিনস্রাঙা [ইন্ল্রাঙা, হিন্ল্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্ত্বেও বলে নেওয়া । 
{গা} 

ইনস্রাপা, হিনস্রাপা [ইন্ল্রাপা, হিন্ত্রাপা] ক্রি সময় মতো বলতে পারা । {গা} 
ইনসুয়া, ইনসোয়া, হিনসুয়া, হিনসোয়া [ইন্সুয়া, ইন্সোয়া, হিন্সুয়া, হিন্সোয়া] 
ক্রি আগমনের পূর্বে বলা । {গা} 

ইনসেকা, হিনসেকা [ইন্‌সেকা, হিন্সেকা] ক্রি কথা কেড়ে নিয়ে বলা । {গা.} 
ইনহ্েকা, হিনছ্েকা [ইন্স্থেকা, হিন্সৃথেকা|] ক্রি ঘায়েল করে বলা; তিরঙ্ধকার করা । 
{গা} 

ইন্না-ইনজা , হিন্না-হিনজা [ইন্ন্‌-ইন্জা , হিন্না-হিন্জা] বি বলা-না বলা । {গা. 
ইন্নেতা [ইন্নেতা|] ক্রি বলে দেওয়া; মন্তব্য করে দেওয়া; গালি দিয়ে দেওয়া । {গা} 
ইন্নোমাংবা [ইন্নোমাংবা] ক্রিবিণ বলা সত্বেও; বকা দিয়েও; গালি দিলেও; মন্তব্য 
করলেও । {গা} 


হন্দা [ইন্দা] বিণ কুমার ৷ [গা.} 
ইন্দাকা , হি ন্দাকা [ইন্দাকা, হি.-ন্‌দাকা] ক্রি এরকম করা । [গা.} 


ইন্দাকফুল্লে, ইন্দাকফিল্লে, হিনন্দাকফুল্লে, হি-ন্দাকফিল্ে [ইন্দাক্‌ফুলূলে, 
ইন্দাক্‌ফিল্লে, হি.-নৃদাক্‌ফুল্‌লে, হি.-নৃদাক্‌ফিল্‌্লে] ক্রিবিণ এমন পর্যায়ে; 
এমনভাবে ৷ প্রশ. ইন্দাকে ৷ [গা } 

ইন্দাকারি, হি.ন্দাকারি [ইন্দাকারি, হি.-ন্‌দাকারি] ক্রিবিণ এমনি এমনি । {গা.} 
ন্‌দাকে|] ক্রিবিণ এভাবে । {গা} 

হি.-ন্‌দাকেন্‌] ক্রিবিণ এভাবেই । {গা} 

ইন্দাকোদে, হি-ন্দাকোদে [ইন্দাকোদে, হি.-ন্‌দাকোদে] ক্রিবিণ তাহলে; তবে। 
{গা} 

ইন্দাকোবা, হি-ন্দাকোবা [ইন্দাকোবা, হি.-ন্‌দাকোবা] ১ অব্য তথাপি; তবু; কিন্তু । 
২ ক্রিবিণ এমন হলেও ৷ প্রশ. ইন্দিবা । {গা.} 


ইনি দ্রহিনি 

হন্দি দ্ৰহিন্দি 

হন্দিওবা [ইন্দিওবা] তা সত্বেও ৷ {গা} 
হন্দিকি দ্র হি.দিকি 


হন্দিদে [ইন্দিদে] অব্য তবে । {গা.} 
ইন্দিন [ইন্দিন] ১ ক্রিবিণ এমনি এমনি; বিনামূল্যে । ২ বিণ মাগনা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৫৬ 


ইন্দিনারি [ইন্দিনারি] ক্রিবিণ এমনি এমনি; বিনামূল্যে । {গা.} 
ইন্দিনে [ইন্দিনে] ক্রিবিণ এই কথা বলে ৷ [গা.} 
ইন্দিবা, ইন্দাকোবা [ইন্দিবা, ইন্দাকোবা] অব্য কিন্তু; তবু; তথাপি । {গা} 
হন্দিস্থাত [ইন্দিস্থাত্‌] বিণ অতিরিক্ত । প্রশ. ইন্দিতা । {গা} 
ইনো দ্ৰহিনো 
ইম্বাংগি দ্র আম্বাংগি 
ইম্বেংগারু [ইম্বেংগারু] বি বাশ দিয়ে তৈরি করা বীশিবিশেষ ৷ {গা} 
ইরাং দ্র হি'রাং 
ই.লইলা, হি.লহিলা [ই.-লৃইলা , হি.-লৃহিলা] ক্রি গুমগুম শব্দ করা । {গা.} 
ই’লেঙা [ই.-লেঙা] ক্রি নাড়াচাড়া করা । প্রশ. মজুমা ৷ {গা.} 
ই ল্লেপা, হি.ল্লেপা [ই.-ল্‌লেপা, হি.-লূলেপা] ক্রি বিদ্যুৎ চমকানো ৷ প্রশ. লিপলাপা । 
{গা} 
ইসল [ইসল্‌] বি ঈশ্বর । {স. ঈশ্্‌+-বর (বরচ্‌)>বা. ঈশ্বর>} 
ইসসি, ইসি [ইস্্‌সি, ইসি] অব্য ছিছি; অবজ্ঞাসূচক শব্দ । {গা} 
ইয়া [ইয়া] সর্ব এই; এইটা; এই যে। {গা.} 
ইয়াআ [ইয়াআ|] সর্ব এই যে। {গা} 
ইয়াগান্দা [ইয়াগান্দা] সর্ব, ক্রিবিণ এই , এটা (বিরক্তি অর্থে) । {গা.} 
ইয়াদে [ইয়াদে] ১ সর্ব এটা ৷ ২ ক্রিবিণ এটা কিন্তু । {গা.} 
ইয়াবা [ইয়াবা] সর্ব এটাও । {গা.} 
ইয়ারাং [ইয়ারাং] সর্ব এরা; তারা; এইগুলো । {[গা.} 
ইয়াসান, ইয়াহান [ইয়াসান্‌, ইয়াহান্‌] বিণ এইটুকু । {গা} 
ইয়াং [ইয়া] অব্য বিস্ময়সূচক বা বিরক্তি প্রকাশক শব্দ । {গা.} 
ইয়া, -এয়া (টিয়া, যেয়ো) [-ইয়া, -এয়া] কৃৎ প্রত্যয়বিশেষ । কোনো কাজ, গিয়ে 
করা বোঝাতে প্রত্যয়বূপে ব্যবহত হয়। যেমন: দাক্কিয়া; বু ম্মিয়া; সি.ঙঙিয়া 
হত্যাদি । {গা} 


ঈ 
ঈ [ঈ| দীৰ্ঘ ঈ; বাংলা স্বরবর্ণের চতুর্থ বর্ণ 


উ 
উ [উ] ত্স্ব উ; বাংলা ভাষার পঞ্চম স্বরবর্ণ 
উখো দ্র হুখো 
উগার [উগার্‌] ১ বি লাকড়ি রাখার ঘর; গুদামঘর ৷ ২ বি বাশের খাট । {অমূ'} 
উচা দ্রহ্জুচা 
উত্িমা দ্র উথুমা 


ব্যবহারিক গারো অভিধান ৫৭ 


উত্খুমা, উত্িমা [উত্থুমা, উত্থিমা] ক্রি ঝাড়ু দেওয়া । {গা.} 
উদুম [উদুম্‌] বি একপ্রকার ভেষজ উদ্ভিদ । {গা.} 
উদুম বিমা [উদুম্‌ বিমা] বি সাংসারেক ধর্মের একজন দেবী । {গা.} 
উনা দ্র হুনা 
উন্দাকে দ্র হুন্দাকে 
উনি দ্র হু.নি 
উনোদ্ৰহ্কুনো 
উফ, উহ [উফ্‌, উহ্‌] অব্য বাহ; হায়; তাচ্ছিল্য বা বিরক্তি বা প্রশংসাসূচক বা 
বিস্ময়সূচক বা কাতরতা প্রকাশক শব্দ । {গা.} 
উফল [উফল্‌] বি শোল মাছ; টাকি মাছ। {গা.} 
উবুদি , হ.বুদি, হ.বিদি [উবুদি , হ.-বুদি, হ.-বিদি] বি শ্বশুর । {গা} 
উম, হুম [উম্‌, হুম্‌] অব্য হা-সুচক শব্দ । {গা} 
উমাক [উমাক] বি খক, খকচেং ইত্যাদিতে ব্যবহৃত গাছের ছাল; এক প্রকার উদ্ভিদ । 
{গা} 
উরো [উরো| বি বানর-জাতীয় প্রাণী; কালো বানর ৷ {গা.} 
উরি [উরি] বি জলবসন্ত ৷ {গা.} 
উরাং দ্র হু.রাং 
উর্িসেপ [উরিসেপ্‌] বি হাম । {[গা.} 
উলদাং-ফালদাং [উল্দাং-ফাল্দাং] বিণ উলটা-পালটা ৷ প্রশ. ফাংফ্লেক-চুযফ্রেক । {অমুূ} 
উসরা, উসারা, উল্রা [উস্রা, উসারা, উল্রা] বি বারান্দা । প্রশ. সারা; হা.থালা। {গা} 
উয়া’ [উয়া] সর্ব এযে; এ; এটা ৷ প্রশ. হা.ওয়া। {গা} 
উয়ান [উয়ান্‌] সর্ব সেটাই । {গা} 
উয়ান উয়ান [উয়ান্‌ উয়ান্‌] সর্ব, বিণ একই; সেটাই; আগের মতোই । {গা.} 
উয়ানবা [উয়ান্বা] সর্ব সেটাইতো, এঁটাইতো । {গা} 
উয়াবা [উয়াবা] সর্ব এটাও ৷ {গা.} 
উয়ামাংখো [উয়ামাংখো] ১ সর্ব এটুকু । ২ সর্ব তাদেরকে । {গা} 
উয়ামাংনা [উয়ামাংনা] ১ এঁটুকুর জন্য । ২ তাদের জন্য । {গা} 
উয়ারাং [উয়ারাং] সর্ব ওরা; তারা । প্রশ. হু.রাং; বিসং । {গা.} 
উয়াসা [উয়াসা] সর্ব এটা; ওটা (তুলনামূলক অর্থে) । {গা} 
উয়া-, উয়া.আ [উয়া, উয়া.-আ] অব্য বিরক্তি বা বিস্ময়প্রকাশক শব্দ । {গা.} 


ড় 
উ [উ] দীৰ্ঘ উ; বাংলা ভাষার ষষ্ঠ স্বরবর্ণ 
খৰ 


ব্যবহারিক গারো অভিধান ৫৮ 


খা [রি] তৃস্ব ঝ; বাংলা ভাষার সপ্তম স্বরবর্ণ 


এ 

এ [এ! বাংলা ভাষার অষ্টম স্বরবর্ণ 

এক্কা [এক্‌কা] ১ ক্রি ফাক করা । ২ ক্রি পৃথক করা; বিদায় করা । {গা} 

-একা (কো) [-একা] কৃৎ প্রত্যয়বিশেষ। কোনো দোষ বা গুণ যুক্ত হওয়া বোঝাতে 
প্রত্যয়রূপে ব্যবহৃত হয়। যেমন: রু ম্মেকা; ন.মপ্লেকা ইত্যাদি । {গা.} 

এংডঙা দ্র অংঙা 

এংসি-এংদাং [এংসি-এংদাং] ক্রিবিণ বিশৃঙ্খলভাবে; লম্বা লম্বা পা ফেলে স্ত্রী.) । {গা} 

এচ্চালুক [এচ্চালুক্‌] বি শামুক । {গা.} 

-এতা (ততো) [-এত৷|] কৃৎ প্ৰত্যয়বিশেষ। কোনো কাজ, করে দেওয়া বোঝাতে 
প্রত্যয়রূপে ব্যবহৃত হয়। যেমন: দাক্কেতা; র ন্নেতা; নিয়েতা ইত্যাদি । {গা} 

এত্তা [এত্তা] ক্রি নাক ঝাড়া । {গা} 

-এবা (বো) [-এবা] ক্রিয়া-বিভক্তিবিশেষ । ‘কোনো কিছু করেও’ এরূপ অসমাপ্ত ভাব 
বোঝাতে ক্রিয়া-বিভক্তিরূপে ব্যবহত হয়। যেমন: চা.য়েবা; নিয়েবা; রিংঙেবা 
ইত্যাদি । {গা} 

এবাং [এবাং] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 
{গা} 

এলদি দ্র 

এলু [এল্‌লু| বি জোক । প্রশ. রুয়াত । {গা .} 

এহে [এহে] অব্য না-সূচক শব্দ; না। প্রশ. আহা; হ.ঙজা । {গা} 


এর 


এঁ [ওই] বাংলা ভাষার নবম স্বরবর্ণ 


ও 

ও [ও] বাংলা ভাষার দশম স্বরবর্ণ 

-ও [-ও] অব্য এ; য়; তে; এতে; সপ্তমী বিভক্তি । যেমন: নক্কো; হা.আও; ফাংভো 
ইত্যাদি । {গা} 

ও [ও] অব্য জ্ঞাতসারসূচক উক্তি । {গা.} 

ও:, ওহ [ও, ওহ্‌] অব্য বাহ্বাসূচক বা ব্যঙ্গাত্মক উক্তিবিশেষ ৷ প্ৰশ, আইয়াও ৷ {অমূ.} 

ওই দ্র অই 

ওইত দ্র অই 

-ওকা (খোকা) [-ওকা] কৃৎ প্রত্যয়বিশেষ । ‘কোনো কিছু টেনে বের করা’ বোঝাতে 


ব্যবহারিক গারো অভিধান ৫৯ 


প্রত্যয়রূপে ব্যবহৃত হয়। যেমন: সাল্লোকা; আল্লোকা ইত্যাদি । {গা.} 

-ওংজক দ্র -ইংজক 

-ওংজকমিং দ্র -ইংজকমুং 

-ওংজকমুং দ্র -ইংজকযষুং 

-ওঙা দ্র -ইঙা 

-ওঙামিং দ্র -ইঙামুং 

-ওঙামুং দ্র -ইঙামুং 

-ওদে (শোদে) [-ওদে] অব্য যদি; ক্রিয়া-বিভক্তিবিশেষ ৷ ক্রিয়ামুলের সাথে ক্রিয়া- 
বিভক্তিরূপে ব্যবহৃত হয়। যেমন: নাম্মোদে; নিওদে; দাক্কোদে ইত্যাদি । {গা} 

-ওন (শোন) [-ওন্‌] ক্রিয়া-বিভক্তিবিশেষ । ‘কোনো কিছু করার মুহূর্তেই’ বোঝাতে 
ক্রিয়ামূলের সাথে ক্রিয়া-বিভক্তিরূপে ব্যবহত হয়। যেমন: রিংঙ্োন; চা.ওন; দাঙ্কোন 
ইত্যাদি । {গা} 

-ওবা ("োবা) [-ওবা] অব্য যদিও; ক্রিয়া-বিভক্তিবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে ক্রিয়া- 
বিভক্তিরূপে ব্যবহৃত হয়। যেমন: দাক্কোবা; নাম্মোবা; খিন্নাওবা ইত্যাদি । {গা} 


ওম [ওম্‌] অব্য সম্মতিসূচক শব্দ । {গা.} 

ওয়া’ [ওয়া] ১ সর্ব এ; এযে ৷ ২ সর্ব সে। প্রশ. হাইওয়া ৷ [গা.} 

ওয়া [ওয়া] বি দাত ৷ {গা.} 
ওয়াখল [ওয়াখল্‌] বি দাতের ফাক । {গা.} 
ওয়াখাং [ওয়াখাং] বিণ উচু দাতবিশিষ্ট । {গা .} 
ওয়াখাংখাং [ওয়াখাংখাং] বিণ উচু উচু দাতবিশিষ্ট; দাতালো । {গা} 
ওয়াখি [ওয়াখি] বি দাতের ময়লা । {গা.} 
ওয়াখেং-খু.খেং দাক্কা [ওয়াখেং-খু.-খেং দাক্‌কা|] ক্রি ঘ্যানর ঘ্যানর করা । {গা} 
ওয়াগ্নঁক [ওয়াগ্‌লক্‌] বিণ দাতভাঙা । {গা} 
ওয়াগাম [ওয়াগাম্‌] বি চর্বন ও পেষণ দাত । {গা.} 
ওয়াগাম চা.আ [ওয়াগাম্‌ চা.-আ|] ক্রি আক্কেল দাত ওঠা ৷ {গা.} 
ওয়াগাম চিক্ৰতা [ওয়াগাম্‌ চিক্তা] ক্রি দাতে দাত ঘষা দেওয়া । {গা.} 
ওয়াগাম ফিযয়া [ওয়াগাম্‌ ফি.-য়া] ক্রি আক্কেল দাত ভাঙা ৷ {[গা.} 
ওয়াগ্নাং, ওয়াখ্রি [ওয়াগ্‌লাং, ওয়াগ্রি] বিণ দন্তহীন ৷ {গা.} 
ওয়াগিচ্চাম [ওয়াগিচ্চাম্‌] বি, বিণ পুরনো দাত । {গা.} 
ওয়াগিদ্দাল [ওয়াগিদ্দাল্‌] বি, বিণ নতুন দাত । {গা.} 
ওয়াগেত [ওয়াগেত্‌] বি বাড়তি দাত । {গা} 
ওয়াচং [ওয়াচং] বি দাতের পাতি । {গা.} 
ওয়াচংরাং [ওয়াচংরাং] বি সামনের পাতির দাত হারানো ব্যক্তি । {গা.} 
ওয়াম্াক-খু.ম্াক [ওয়াচ্‌লাক্-খু.-চ্‌লাক্‌] ক্রিবিণ সহজে মুখ ফুটে । {গা} 
ওয়াচিং [ওয়াচিং] বি ছেদন দাত । {গা.} 
ওয়াচু [ওয়াচু] বি কর্তন দাত; সামনের দাত । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৬০ 


ওয়াজং [ওয়াজং] বি দাতের পোকা । {গা.} 

ওয়াদ্রাক-খুদ্রাক [ওয়াদ্রাক্-খু.-দ্রাক] অব্য হাউমাউ; হৈচে । {গা.} 

ওয়াদিক-খু'দিক হ.ঙঙা [ওয়াদিক্-খু.-দিক্‌ হ.-ঙ্ঙা] ক্রি জব্দ হওয়া; হতবাক 
হওয়া । {গা} 

ওয়ামা [ওয়ামা] বি পেষণ দাত । {গা.} 

ওয়ারিং [ওয়ারিং] বি মাড়ি । {গা.} 

ওয়ারিং দিগগি [ওয়ারিং দিগৃগি] বি ভেষজ উদ্ভিদবিশেষ । {গা.} 

ওয়াসিবেত [ওয়াসিবেত্‌] বি বাড়তি দাত; অতিরিক্ত দাত । {[গা.} 


ওয়া’ [ওয়া] ক্রি বৃষ্টি পড়া । {গা} 


ওয়া, ওয়াবো [ওয়া, ওয়াবো] ক্রি অনুজ্ঞা । {গা.} 

ওয়াচি, ওয়াচিখারি [ওয়াচি, ওয়াচিখারি] বি বর্ষাকাল । {গা} 

ওয়াচি গাহাতা [ওয়াচি গাহাতা] ক্রি বর্ষাকাল চলে আসা । {গা} 

ওয়াচি চাক্কা [ওয়াচি চক্কা] ক্রি বৃষ্টির পানিতে ভিজা । {গা.} 

ওয়াচি সঙ্কা, ওয়াচিখারি সক্কা [ওয়াচি সক্কা, ওয়াচিখারি সক্কা] ক্রি বর্ষাকাল 
আসা । {গা} 

ওয়াচেপচেপা [ওয়াচেপ্্‌চেপা] ক্রি একনাগাড়ে বৃষ্টি পড়তে থাকা । {গা.} 
ওয়াজেমজেমা [ওয়াজেম্‌জেমা] ক্রি মুষলধারে বৃষ্টি পড়া । {গা} 

ওয়াজ্রোয়া [ওয়াজ্রোয়া] ক্রি মুষলধারে বৃষ্টি পড়া । {গা} 

ওয়াদাদাল, ওয়াদালদাল [ওয়াদাদাল্‌ , ওয়াদাল্দাল্‌] বিণ সবে বৃষ্টি পড়েছে এমন । 
{গা} 

ওয়াদাপা [ওয়াদাপা] ক্রি বৃষ্টির পানিতে ভিজে যাওয়া । {গা} 

ওয়াদ্রাকা [ওয়াদ্রকা] ক্রি মুষলধারে বৃষ্টি পড়া বা হওয়া । {গা} 

ওয়াব্রকা [ওয়াব্রকা] ক্রি মাত্রাতিরিক্ত বৃষ্টি পড়া । {গা} 

ওয়াবুয়া [ওয়াবুয়া] ক্রি অল্পক্ষণ বৃষ্টি পড়ে ভালো হয়ে যাওয়া । {গা} 

ওয়ারি দংঙা [ওয়ারি দংঙা] ক্রি বৃষ্টি পড়তে থাকা । {গা.} 

ওয়াসিসিয়া [ওয়াসিসিয়া] ক্রি অঝর ধারায় বৃষ্টি পড়া; টুপটাপ বৃষ্টি পড়া; ইলশাগুড়ি 
বৃষ্টি হওয়া । {গা.} 


ওয়া.আ’[ওয়া.-আ|] বি বাশ । {গা} 


ওয়া.আ রিকগি [ওয়া.-আ রিক্‌গি] বি বাশের আগা । {গা.} 

ওয়া.কান্তা [ওয়া.-কান্তা] বি কাটাযুক্ত বাশ । {গা. ওয়া.+বা. কাটা>কান্তা= 
ওয়া কান্তা} 

ওয়া.খল [ওয়া.-খল্‌] বি বাশের গর্ত । {গা.} 

ওয়া.খাপ [ওয়া.-খাপ্‌] বি লম্বালম্বি দুভাগ করার পর প্রাপ্ত বাশের একভাগ । {গা.} 
ওয়া খ্রাং [ওয়া.-খাং] বি শুকনা বাশের ফালি । {গা.} 

ওয়া.খেপ [ওয়া.-খেপ্‌] বি ছন আটকিয়ে রাখার বাশ । {গা} 

ওয়া.গক, ওয়া.গপ [ওয়া.-গক্‌, ওয়া.-গপ্‌] বি বাশের ঝোপঝাড় । {গা.} 

ওয়া.গং [ওয়া.-গং] বি উঁচু জিনিসের নাগাল পাওয়ার জন্য ছেঁচে তৈরি করা লক্বা 
বাশ ৷ {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৬১ 


ওয়া.গরা [ওয়া.গরা] বি বাশঝাড় । {গা} 

ওয়া.গি [ওয়া.-গি] ১ বি মড়ল বাশ । ২ বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা 
চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা} 

ওয়া গিচ্চাম [ওয়া.-গিচ্চাম্‌] বি, বিণ পুরনো বাশ । {গা .} 

ওয়া গিদ্দাল [ওয়া.-গিদ্দাল] বি, বিণ নতুন বাশ । {গা.} 

ওয়া.গিসি [ওয়া.-গিসি] বি মরা বাশ; শুকনা বাশ । {গা.} 

ওয়া.চং [ওয়া.-চং] বি বাশের খাজ । {গা.} 

ওয়া.চেক্সি [ওয়া.-চেক্‌সি] ১ বি কঞ্চি। ২ বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা 
চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা} 

ওয়া.জল [ওয়া.-জল্‌] ১ বি বাশের লম্বা অংশ । ২ বি বাশের অস্ত্রবিশেষ । {গা} 
ওয়া.জাক [ওয়া.-জাক্‌] বি বাশের পাতা । {গা} 

ওয়া.জার [ওয়া.-জার্] বি বাশঝাড় । প্রশ. ওয়া .ব্রিং। {গা. ওয়া.+-বা. ঝার>} 

ওয়া জ্রা [ওয়া.-ভ্রা! বি বাশের জাতবিশেষ । {গা.} 

ওয়া.থক [ওয়া.-থক্‌] বি আগুনে ফুঁ দেওয়ার জন্য ব্যবহৃত বাশের চোঙাবিশেষ ৷ {গা.} 
ওয়া.থং [ওয়া.-থং] বি বাশের অংশবিশেষ; বারবিশেষ । {গা.} 

ওয়া থবি [ওয়া.-থি! ১ বি তারাই বাশ । ২ বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা 
চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা} 

ওয়া দ্র [ওয়া.-দ্র| বি দোলা বাশ । {[গা.} 

ওয়া.দা [ওয়া.-দা] বি বাশের জাতবিশেষ । {গা.} 

ওয়া.দাম [ওয়া.-দাম্‌] বি বাশঝাড় । {গা .} 

ওয়া.দাং [ওয়া.-দাং] বি মৃতদেহ বহন করার বাশ । {গা.} 

ওয়া.দিং [ওয়া.-দিং] ১ বি বেতি ৷ ২ বি ঝুড়ি তৈরির জন্য মাপমতো কাটা বাশ । {গা.} 
ওয়া.নক [ওয়া.-নক্‌] ১ বি রাজা বাশ ৷ ২ বি বাশ রাখার ঘর । {গা.} 

ওয়া.ফং [ওয়া.-ফং] ১ বি বাশের বারবিশেষ । ২ বি কবর বা শশ্রানে লাশ বহনের 
জন্য ব্যবহৃত বাশ । {গা} 

ওয়া.ফংরা [ওয়া.-ফংরা] বি চিতার আগুন বা লাশ পোড়ানোর সময় লাশটিকে 
উলটানোর জন্য ব্যবহৃত বাশ । {গা.} 

ওয়া.ফাং [ওয়া.-ফাং] ১ বি বাশবৃক্ষ। ২ বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা 
চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা} 

ওয়া.ফাং দিগগি [ওয়া.-ফাং দিগৃগি] বি একপ্রকার ভেষজ উদ্ভিদ । {গা.} 

ওয়া.ফেক [ওয়া.-ফেক্‌] ১ বি বাশের বাশিবিশেষ যা শিকার ডাকার কৌশল হিসেবে 
ব্যবহৃত হয়। ২ বি ফুঁ দেওয়ার কাজে ব্যবহৃত বাশের ফাপা নলবিশেষ । {গা.} 
ওয়া.বক [ওয়া.-বক্‌] বি বাশবিশেষ । {গা} 

ওয়া.মিসি [ওয়া.-মিসি] বি বাশের আংটাবিশেষ । {গা.} 

ওয়া,রামা [ওয়া.-রামা] ক্রি বাশে ফুল ধরা । {গা.} 

ওয়া রিং [ওয়া.-রিং] বি কাটা বাশ । {গা.} 

ওয়া.সঙা মিদ্দি [ওয়া.-সঙা মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৬২ 


ওয়া মৃক [ওয়া.-স্বক] বি বাশের ধারালো খুঁটিবিশেষ । {গা.} 
ওয়া.সাআ [ওয়া.-সাআ] বি বয়ঙ্ক বাশ । {গা.} 
ওয়া.সা খ্রাংখাং [ওয়া.-সা খাংখাং] বি বেশি পরিমাণে বয়স্ক বাশ । {গা} 
ওয়া.সি [ওয়া.-সি] বি থেতলানো বাশ । {গা.} 
ওয়া.সিং [ওয়া.-সিং] বি বাশের পাত্রবিশেষ ৷ প্রশ. বাসিং ৷ {গা.} 
ওয়া সি [ওয়া.-সি] বি বাশের ফালি । {গা.} 
ওয়া স্ন্প [ওয়া.-স্রেপ| বি ছোট আকারের বাশ । {গা.} 
ওয়া.আ' [ওয়া.-আ] ক্রি কোনো ক্রিয়া সম্পাদন করা । {গা.} 
ওয়া.আ., ওয়া.আবো [ওয়া.-আ, ওয়া.-আবো!] ক্রি অনুজ্ঞা । {গা .} 
ওয়া খিনাপা [ওয়া.-খিনাপা] ক্রি করতে ভালো লাগা; করতে সহজ লাগা । {গা.} 
ওয়া.খুমাল, ওয়া:খিমাল [ওয়া.-খুমাল্‌, ওয়া.-খিমাল্‌] বিণ বারবার করা হয় এমন; 
অভ্যস্ত । {গা.} 
ওয়া.গাগালা [ওয়া.-গাগালা] ক্রি দুত করে ফেলা । {গা.} 
ওয়া.:গিতা, ওয়া গিলা, ওয়া.দিলা [ওয়া.-গিতা, ওয়া.-গিলা, ওয়া.-দিলা] ক্রি করতে 
বলা । {গা} 
ওয়া.গ্রিকা [ওয়া.-গ্রিকা] ক্রি করা (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা অর্থে) 
নেওয়া । {গা.} 
ওয়া.গুবা, ওয়া.গুয়া, ওয়া.গিবা [ওয়া.-গুবা, ওয়া.-গুয়া, ওয়া.-গিবা] বি ক্রিয়া 
সম্পাদনকারী । {গা.} 
ওয়া চেঙা [ওয়া.-চেঙা] ক্রি প্রথমে করে নেওয়া । {গা.} 
ওয়া.জা [ওয়া.-জা] ক্রি না করা । {গা} 
ওয়া.দাদাল, ওয়া.দালদাল [ওয়া.-দাদাল্‌, ওয়া.-দাল্দাল্‌] বিণ মাত্ৰ করা হয়েছে 
এমন {গা} 
ওয়া দ্রাকা [ওয়া.-দ্রাকা] ক্রি বেপরোয়াভাবে করা; সমানে করা । {গা} 
ওয়া.ফাকা [ওয়া.-ফাকা|] ক্রি অন্য কাজের ফাকে করে ফেলা । {গা} 
ওয়া ব্লকা [ওয়া.-ব্রকা] ক্রি বেপরোয়াভাবে করা; সমানে করা । {গা.} 
ওয়া.বুংবাঙা, ওয়া.বিংবাঙা [ওয়া.-বুংবাঙা, ওয়া.-বিংবাঙা] ক্রি বেপরোয়াভাবে 
করা । {গা} 
ওয়া বুয়া [ওয়া.-বুয়া! ক্রি করার ভান করা । {গা} 
ওয়ামানা [ওয়া.-মানা] ১ ক্রি ভুলক্ৰমে করা । ২ ক্রি কাজ সম্পন্ন করা । {গা.} 
ওয়া.রানা [ওয়া.-রানা] ক্রি একবারে শেষ করা । {গা} 
ওয়া.রিকরিকা [ওয়া.-রিক্রিকা] ক্রি পরপর করতে থাকা । {গা.} 
ওয়া .রিকা [ওয়া.-রিকা] ক্রি গমনের পূর্বে করা । {গা} 
ওয়া স্রাকা [ওয়া.-স্রাকা] ক্রি তাড়াহুড়া করে করা । {গা.} 
ওয়া স্রাপা [ওয়া.-স্রাপা] ক্রি সময় মতো করতে পারা । {গা} 
ওয়া সুয়া, ওয়া.সোয়া [ওয়া.-সুয়া, ওয়া.-সোয়া] ক্রি আগমনের পূর্বে করা । {গা.} 
ওয়া আঃ [ওয়া.-আ| ক্রি সহবাস করা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৬৩ 


ওয়া .আ' [ওয়া.-আ|] অব্য বিরক্তি প্রকাশক শব্দ; এই যে; এ যে। {গা} 
ওয়াইচিন্দাল [ওয়াইচিন্দাল] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {[গা.} 
ওয়াক [ওয়াক্‌] বি শূকর ৷ {গা} 
ওয়াকওয়াকা [ওয়াক্‌ওয়াকা] ১ ক্রি শুকরের মতো খেতে চাওয়া । ২ ক্রি খেক খেক 
করা । {গা} 
ওয়াকওয়াকারি [ওয়াক্ওয়াকারি] ক্রিবিণ শুকরের মতো হন্তদন্ত হয়ে । {গা.} 
ওয়াকখি [ওয়াক্খি] বি শুকরের মল । প্রশ. ওয়াকখল । {গা} 
ওয়াকখি চ.ঙফ্রত [ওয়াক্খি চ.-ঙফ্ৰত্‌] বি কাঠঠোকরা । {গা.} 
ওয়াক জক্কাংজক খাই রা.রিকবো [ওয়াক্‌ জক্কাংজক্‌ খাই রা.-রিক্বো] বি বউ 
কথা কওঃ; পাখিবিশেষ । প্রশ. চেখোক-বাখোক । {গা.} 
ওয়াকনল [ওয়াক্নল্‌] বি শুকরের ঘর । {গা} 
ওয়াক ফি.সা, ওয়াক বি:সা [ওয়াক্‌ ফি.-সা, ওয়াক্‌ বি.-সা] বি শুকরের বাচ্চা । 
{গা} 
ওয়াক বিফা [ওয়াক্‌ বিফা] বি শূকর (পু.) । {গা.} 
ওয়াক বিমা [ওয়াক্‌ বিমা] বি শুকরী । {গা.} 
ওয়াক্বুং, ওয়াকব্রিং [ওয়াক্বুং , ওয়াক্ব্রিং] বি বন্য শূকর । {গা .} 
ওয়াক বে.ন [ওয়াক্‌ বে.-ন] বি শুকরের মাংস । {গা.} 
ওয়াক মুদ্দুম, ওয়াক মিদ্দিম [ওয়াক্‌ মুদ্দুম্‌, ওয়াক্‌ মিদ্দিম্‌] বি শুকরের চর্বি। 
{গা} 
ওয়েকরিপ্পে, ওয়াকরুব্বি [ওয়াক্রিপৃপে ,ওয়াক্রুব্বি] বি কালপুরুষ; নক্ষত্রপুঞ্জবিশেষ । 
{গা} 
ওয়েক ওয়েক [ওয়েক্‌ ওয়েক্‌] অব্য শুকরের ডাক । {গা} 


ওয়াক জঙ্কাংজক খাই রা.রিকবো দ্র ওয়াক 

ওয়াকখি চ.ঙফ্ত দ্র ওয়াক 

ওয়েকরিপ্পে , ওয়াকরুব্ব দ্র ওয়াক 

ওয়াকসেল [ওয়াকসেল্‌] বি একজাতের ইদুর । {গা} 

-ওয়াকা [-ওয়াকা] কৃৎ প্রত্যয়বিশেষ। কোনো কিছু মাত্রাতিরিক্ত করা বোঝাতে 


প্রত্যয়রূপে ব্যবহৃত হয়। যেমন: চা .ওয়াকা; রাওয়াকা; রু:মওয়াকা ইত্যাদি । {গা .} 
ওয়া.খারং মিদ্দি [ওয়া.-খারং মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 
ওয়া.গি দ্র ওয়া.আ 
ওয়াং: [ওয়াং] বি কাকা; চাচা ৷ {গা} 
ওয়াং-ফা [ওয়াং-ফা] বি চাচা-বাবা । {গা} 
ওয়াংগুবা, ওয়াংগুয়া, ওয়াংগিবা [ওয়াংগুবা, ওয়াংগুয়া, ওয়াংগিবা] বি তার কাকা; 
তার চাচা; তার বাবার ছোট ভাই; তার মায়ের ছোট বোনের স্বামী ৷ {গা.} 
ওয়াং দ্র ওয়াংঙা 


ব্যবহারিক গারো অভিধান ৬৪ 


ওয়াংঙা [ওয়াংঙা] ক্রি মুখ হা করা । {গা.} 
ওয়াং-, ওয়াংবো [ওয়াং , ওয়াংবো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
ওয়াংখালা [ওয়াংখালা] ক্রি একটু মুখ হা করা । {গা.} 
ওয়াংগাগালা [ওয়াংগাগালা] ক্রি তাড়াতাড়ি মুখ হা করা । {গা} 
ওয়াংগিতা, ওয়াংগিলা, ওয়াংদিলা [ওয়াংগিতা, ওয়াংগিলা, ওয়াংদিলা] ক্রি মুখ হা 
করানো; মুখ হা করতে বলা । {গা.} 
ওয়াংগ্রিকা [ওয়াংগ্রিকা] ক্রি পরস্পর মুখ হা করা । {গা.} 
ওয়াংগুবা, ওয়াংগুয়া, ওয়াংগিবা [ওয়াংগুবা, ওয়াংগুয়া, ওয়াংগিবা] বি মুখ হা করে 
যে। {গা} 
ওয়াংঙাফা [ওয়াংঙাফা] বিণ গর্ধব; অথর্ব । {গা} 
ওয়াংঙে নিয়া [ওয়াংঙে নিয়া] ক্রি মুখ হা করে তাকানো । {গা.} 
ওয়াংচাকা [ওয়াংচাকা] ক্রি মুখ হা করে রাখা । {গা} 
ওয়াংজা [ওয়াংজা] ক্রি মুখ হা না করা । {গা} 
ওয়াংথকা [ওয়াংথকা] ক্রি মুখ হা করা (একত্রে সবাই অর্থে) । {গা.} 
ওয়াংদাতা [ওয়াংদাতা] ১ ক্রি বড় করে মুখ হা করা । ২ ক্রি জব্দ হওয়া । {গা.} 
ওয়াংদাদাল [ওয়াংদাদাল্‌] বিণ মাত্র মুখ হা করেছে এমন । {গা} 
ওয়াংদোয়া [ওয়াংদোয়া] ক্রি মুখ উচু করে হা করা । {গা} 
ওয়াংব্রাকা [ওয়াংবাকা] ১ ক্রি বড় করে মুখ হা করা (নেতিবাচক অর্থে)। ২ ক্রি 
হতভম্ব হওয়া; হতবাক হওয়া । ৷ {গা} 
ওয়াংবাতা [ওয়াংবাতা|] ক্রি বেশিবার বা বেশি পরিমাণ মুখ হা করা । {গা.} 
ওয়াংবুয়া [ওয়াংবুয়া] ক্রি মুখ হা করার ভান করা । {গা.} 
ওয়াংস্রাপা [ওয়াংস্রাপা] ক্রি সময় মতো মুখ হা করতে পারা । {গা.} 
ওয়াংওয়াং [ওয়াংওয়াং] ক্রিবিণ গভীরভাবে; বিশালভাবে; উনুক্ত করে। {গা.} 
ওয়া.চেক্সি দ্র ওয়া.আ 
ওয়াচেং [ওয়াচেং] বি জুম ক্ষেতের জন্য পরিষ্কার করা গাছপালা । {গা.} 
ওয়াচেংজা [ওয়াচেংজা] বি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় (১৬ 
জানুয়ারি-১৫ ফে্ুয়ারি=৩১দিন) । প্রশ. দংরোজা । {গা.} 
ওয়া .থক [ওয়া.-থক্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
ওয়াত্তা’ [ওয়াত্তা] ১ ক্রি ছেড়ে দেওয়া; ত্যাগ করা; বাদ দেওয়া; বর্জন করা । ২ ক্রি 
অবসর নেওয়া । {গা.} 
ওয়াত, ওয়াতবো [ওয়াত্‌ , ওয়াত্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
ওয়াতখালা, ওয়াতখাল্লা [ওয়াত্খালা, ওয়াত্খাল্লা] ক্রি বেশ কিছু পরিমাণ ছাড়া । 
{গা} 
য়াত [ওয়াত্গাগালা] ক্রি তাড়াতাড়ি ছেড়ে দেওয়া । {গা} 
ওয়াতগালা [ওয়াত্গালা] ক্রি ছেড়ে দেওয়া । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৬৫ 


ওয়াতগিতা, ওয়াতগিলা, ওয়াতদিলা [ওয়াতৃগিতা, ওয়াত্গিলা, ওয়াত্দিলা] ক্রি 
ছাড়ানো; ছাড়তে বলা । {গা.} 

ওয়াতগ্রিকা [ওয়াত্গ্রিকা] ১ বি ছাড়াছাড়ি । ২ ক্রি ছাড়াছাড়ি হওয়া; বিচ্ছেদ হওয়া 
(পরস্পর একসাথে বা প্রতিযোগিতা অর্থে) । {গা} 

ওয়াতগুবা, ওয়াতগুয়া, ওয়াতগিবা [ওয়াত্গুবা, ওয়াত্গুয়া, ওয়াত্্‌গিবা] বি 
বিচ্ছেদকারী । {গা.} 

ওয়াতচাঙা [ওয়াত্চাঙা] ক্রি রেহাই দেওয়া, নিষ্কৃতি দেওয়া; বাদ দেওয়া ৷ {গা.} 
ওয়াতচেঙা [ওয়াত্্‌চেঙা] ক্রি প্রথমে ছেড়ে দেওয়া বা যেতে দেওয়া । {গা.} 

ওয়াতজা [ওয়াত্জা] ক্রি না ছাড়া । {গা} 

ওয়াতথকা [ওয়াত্থকা] ক্রি ছাড়া (একত্রে সবাই অর্থে) । {গা.} 

ওয়াতদাদাল [ওয়াত্দাদাল্‌] বিণ মাত্ৰ ছেড়ে দেওয়া হয়েছে এমন । {গা} 

ওয়াতফা [ওয়াত্ফা] ক্রি একসাথে ছাড়া (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা.} 
ওয়াতফুলা, ওয়াতফিলা [ওয়াত্ফুলা, ওয়াত্‌ফিলা] ১ ক্রি পুনরায় ছাড়া। ২ ক্রি 
অন্য কাজ সম্পন্ন হতে হতে ছেড়ে যাওয়া । {গা.} 

ওয়াতবা [ওয়াত্বা] ক্রি ছেড়ে আসা; ত্যাগ করে আসা । {গা} 

ওয়াতমানা [ওয়াত্মানা] ১ ক্রি ভুলক্ৰমে ছেড়ে দেওয়া । ২ ক্রি ছাড়ার কাজ সম্পন্ন 
করা । {গা} 

ওয়াতরিকা [ওয়াত্রিকা] ক্রি গমনের পূর্বে ছেড়ে দেওয়া । {গা} 

ওয়াতস্বাঙা [ওয়াত্স্বাঙা] ১ ক্রি অন্য কাজ থাকা বা ভালো হওয়া সত্বেও ছেড়ে 
দেওয়া ৷ ২ ক্রি একবারে ছেড়ে দেওয়া । {গা.} 

ওয়াতস্বাপা [ওয়াত্ল্রাপা] ক্রি সময় মতো ছাড়তে পারা । {গা.} 

ওয়াতসুয়া, ওয়াতসোয়া [ওয়াত্সুয়া , ওয়াত্সোয়া] ক্রি আগমনের পূর্বে ছাড়া । {গা.} 
ওয়াত্তাঙা [ওয়াত্তাঙা] ক্রি ছেড়ে যাওয়া । {গা} 

ওয়াত্তে খাত্তা [ওয়াত্তে খাত্তা|] ক্রি ছেড়ে দিয়ে পালানো; রেখে পালানো । {গা.} 
-ওয়াতা, -ওয়াত্তা [-ওয়াতা, -ওয়াত্তা] সাফিক্সবিশেষ । কোনো কিছু ফসকে পড়ে 
যাওয়া বোঝাতে সাফিক্সবূপে ব্যবহৃত হয়। যেমন: জাকওয়াতা; ফাকওয়াতা 
ইত্যাদি । {গা} 


ওয়াত্তা' [ওয়াত্তা] ক্রি বুনন করা; তৈরি করা । {গা.} 


ওয়াত, ওয়াতবো [ওয়াত্‌ , ওয়াত্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 

ওয়াতখালা, ওয়াতখাল্লা [ওয়াত্খালা, ওয়াত্খাল্লা] ক্রি বেশ কিছু পরিমাণ বুনন 
করা । {গা} 

ওয়াতখিনাপা [ওয়াত্খিনাপা] ক্রি বুনন করতে সহজ বা ভালো লাগা । {গা} 
ওয়াতগাগালা [ওয়াত্গাগালা|] ক্রি দুত বুনন করা । {গা} 

ওয়াতগিতা, ওয়াতগিলা, ওয়াতদিলা [ওয়াত্‌গিতা, ওয়াত্গিলা, ওয়াত্দিলা] ক্রি 
বুনন করানো; বুনন করতে বলা । {গা.} 

ওয়াতগ্রিকা [ওয়াত্গ্রিকা] ক্রি বুনন করা (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা অর্থে) । 
{গা} 


ব্যবহারিক গারো অভিধান ৬৬ 


ওয়াতগুবা, ওয়াতগুয়া, ওয়াতগিবা [ওয়াত্গুবা, ওয়াত্গুয়া, ওয়াত্গিবা] বি 
বুননশিল্পী । {গা} 
ওয়াতচেঙা [ওয়াত্চেঙা] ক্রি প্রথমে বুনে দেখা । {[গা.} 
ওয়াতজা [ওয়াত্জা] ক্রি বুনন না করা । {গা} 
ওয়াতথকা [ওয়াত্থকা] ক্রি বুনন করা (একত্রে সবাই অর্থে) । {গা.} 
ওয়াতদাদাল [ওয়াত্দাদাল্‌] বিণ মাত্র বুনন করা হয়েছে এমন । {গা} 
ওয়াতফা [ওয়াত্ফা] ক্রি একসাথে বুনন করা (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা.} 
ওয়াতফুলা , ওয়াতফিলা [ওয়াত্ফুলা, ওয়াত্্‌ফিলা] ১ ক্রি পুনরায় বুনন করা । ২ ক্রি 
অন্য কাজ সম্পন্ন হতে হতে বুনন করে ফেলা । {গা} 
ওয়াত্বুয়া [ওয়৷ত্বুয়া] ক্রি বুনন করে দেখা (অনুকরণ অর্থে) । {গা.} 
ওয়াতমানা [ওয়াত্মানা] ১ ক্রি ভুলক্ৰমে বুনন করা । ২ ক্রি বুনন করার কাজ সমাপ্ত 
করা । {গা} 
ওয়াতমুদিং, ওয়াতমিদিং [ওয়াত্মুদিং, ওয়াত্্‌মিদিং] বিণ বোনা হচ্ছে এমন ৷ {গা.} 
ওয়াত্থাপা [ওয়াত্স্থাপা] ক্রি বারবার বুনন করা । {গা.} 
ওয়াতস্বাঙা [ওয়াত্স্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্ত্বেও বুনন করা । {গা.} 
ওয়াতস্রাপা [ওয়াত্ল্রাপা] ক্রি সময় মতো বুনতে পারা । {গা.} 
ওয়াতসুয়া, ওয়াতসোয়া [ওয়াত্সুয়া, ওয়াত্‌সোয়া] ক্রি আগমনের পূর্বে বুনন করা । 
{গা} 
ওয়াত্তা-খোয়া [ওয়াত্তা-খোয়া] ১ বি বুনন শিল্প । ২ ক্রি বুনন করা । {গা.} 
ওয়াত্তা-চিত্তা [ওয়াত্তা-চিত্তা] ক্রি ছেড়া-বুনন করা । {গা} 
ওয়াত্তা* [ওয়াত্তা] ক্রি পাঠানো । {গা} 
ওয়াত, ওয়াতবো [ওয়াত্‌ , ওয়াত্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
ওয়াত্তেতগাগালা [ওয়াত্তেত্গাগালা] ক্রি তাড়াতাড়ি পাঠিয়ে দেওয়া ৷ {গা.} 
ওয়াত্তেতা [ওয়াত্তেতা|] ক্রি পাঠিয়ে দেওয়া । {গা} 
ওয়াত্তা' [ওয়াত্তা] ক্রি ছাড়া; চালানো । {গা.} 
ওয়াত, ওয়াতবো [ওয়াত্‌ , ওয়াত্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
ওয়াতগাগালা [ওয়াত্গাগালা] ক্রি দুত ছেড়ে যাওয়া । {গা} 
ওয়াতগুবা , ওয়াতগুয়া, ওয়াতগিবা [ওয়াত্গুবা, ওয়াত্গুয়া, ওয়াত্গিবা] বি চালক ৷ 
{গা} 
ওয়াতচেঙা [ওয়াত্চেঙা] ক্রি প্রথমে ছাড়া বা চালানো । {গা.} 
ওয়াতদ্রাকা [ওয়াত্দ্রাকা] ক্রি দুতবেগে ছাড়া বা চালানো । {গা} 
ওয়াতসুয়া, ওয়াতসোয়া [ওয়াত্সুয়া, ওয়াত্সোয়া] ক্রি আগমনের পূর্বে ছাড়া বা 
চালিয়ে যাওয়া ৷ {গা.} 
ওয়াত্তে নিয়া [ওয়াত্তে নিয়া] ক্রি ছেড়ে বা চালিয়ে দেখা । {গা.} 
ওয়া থি দ্র ওয়া আ 
ওয়া.দাং দিগগি [ওয়া.-দাং দিগৃগি] বি একপ্রকার ভেষজ উদ্ভিদ । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৬৭ 


ওয়ান [ওয়ান্‌] বিণ সে একই; একই । {গা.} 
ওয়ান ওয়ান [ওয়ান্‌ ওয়ান্‌] বিণ এটাই; এটাই ৷ [গা.} 

ওয়াদে [ওয়ান] অব্য তবে; তাহলে । {গা.} 

ওয়ানগালা [ওয়ান্‌গালা] ক্রি গারোদের কৃষিবর্ষের সর্বশেষ, সর্বপ্রধান এবং সর্ববৃহৎ 
অনুষ্ঠান ও আনন্দোৎসব। ‘ওয়ানগালা’ শব্দটি এসেছে ‘ওয়ান’ এবং “গাল্লা’ এ দুটি 
শব্দ থেকে । ‘ওয়ান্না’ অর্থ পাতা বা বিছানো আর “গাল্লা' অর্থ ঢালা বা ফেলা । অর্থাৎ 
কোনো কিছু বিছিয়ে তার উপর ঢালা এটি শব্দ দুটির আক্ষরিক অর্থ । অন্যদিকে 
ওয়ানগালার ক্ষেত্রে ভাবগতভাবে ‘ওয়ান্না’ বলতে নৈবেদ্য সাজানো আর “গাল্লা’ 
বলতে উৎসর্গ করাকে বোঝায় । এভাবে ওয়ানগালার পূর্ণ অর্থ দাড়ায়- বিছানো 
পাত্রে নৈবেদ্যের বস্তু রেখে তাতে পানীয় বা চু ঢেলে তা দেবতার উদ্দেশে উৎসর্গ 
করা । {গা} 

ওয়ানচি , ওয়ান্থি [ওয়ান্চি, ওয়ান্্‌থি] ১ বি চালের মিহি গুঁড়া । ২ বি পিঠাবিশেষ । {গা} 
ওয়ানচি থক্কা, ওয়াহ্থি থক্কা [ওয়ান্চি থক্কা, ওয়ান্থি থক্কা] ক্রি চালের মিহি গুঁড়া 
পানিতে মিশিয়ে ঘর-গেরস্থালী রঞ্জিত করা । {[গা.} 

ওয়ানমারাঙানি মিদ্দি [ওয়ান্মারাঙানি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । 
{গা} 

ওয়ান্থি দ্র ওয়ানচি 

ওয়ান্না [ওয়ান্না] ১ বি ওয়ানগালা উৎসবের অংশবিশেষ; শষ্য উৎসব । ২ ক্রি পাতা; 
বিছানো ৷ [গা.} 

ওয়া.ফাং দ্র ওয়া.আ 

ওয়ারাচাক্কা [ওয়ারাচাক্কা] ক্রি বিরুদ্ধে দাড়নো; প্রতিরোধ করা । {গা} 

ওয়ারি [ওয়ারি] বি পানির নিচে থাকা গভীর গর্ভ; গভীর জলাশয় । {গা} 

ওয়ারিং [ওয়ারি! বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা:চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

ওয়ারেকরেক [ওয়ারেক্রেক্‌] ক্রিবিণ একটা সারিতে; সারিবদ্ধভাবে । {গা.} 

ওয়াল [ওয়াল্‌] বি রাত । {গা.} 
ওয়াল- [ওয়াল্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স। সংখ্যাবাচক শব্দের পূর্বে ব্যবহৃত হয় । 
যেমন: ওয়ালসা; ওয়ালগিনিং; ওয়ালগিথাম ইত্যাদি । {গা.} 
ওয়ালগুমুক, ওয়ালগিমিক [ওয়াল্‌গুমুক্‌, ওয়াল্‌গিমিক্‌] বি সমস্ত রাত; সারারাত ৷ 
{গা} 
ওয়ালগুমুক-সালগুমুক , ওয়ালগিমিক-সালগিমিক [ওয়াল্‌গুমুক্‌-সাল্‌গুমুক্‌ , 
ওয়াল্‌গিমিক্‌-সাল্‌গিমিক্‌] বি সারারাত-সারাদিন । {গা} 
ওয়ালচুপা , ওয়ালচিপা [ওয়াল্চুপা , ওয়াল্চিপা] ক্রি রাত হয়ে যাওয়া । {গা} 
ওয়ালজা [ওয়াল্‌জা] ক্রি রাত না হওয়া । {গা.} 
ওয়ালজাচি , ওয়ালজাংচি [ওয়াল্‌জাচি, ওয়াল্‌জাংচি] বি মধ্যরাত ৷ {গা.} 
ওয়াল থ.ঙসা [ওয়াল্‌ থ.-৬্সা] বি অর্ধেক রাত । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৬৮ 


ওয়ালথাত [ওয়াল্থাত্‌] বি সারারাত । {গা} 

ওয়ালথাত-সালথাত [ওয়াল্থাত্‌-সাল্থাত্‌] বি সারারাত-সারাদিন। {গা.} 
ওয়ালখুং-সালথুং, ওয়ালথিং-সালথিং [ওয়াল্থুং-সাল্থুং, ওয়াল্থিং-সাল্থিং] বি 
দিনরাতভর । {গা.} 

ওয়ালখথুঙা, ওয়ালথিঙা [ওয়াল্থুঙা, ওয়াল্থিঙা] ১ বিণ গভীর রাত। ২ ক্রি গভীর 
রাত হওয়া । {গা.} 

ওয়ালথুয়া [ওয়াল্থুয়া] ক্রি রাত্রি যাপন করা । {গা} 

ওয়ালনাম [ওয়াল্নাম্‌] বি শুভরাত্রি; রাতের শুভেচ্ছা । {গা.} 

ওয়ালনি [ওয়াল্‌নি] ১ বি সকাল । ২ ক্রিবিণ সকালে । {গা} 

ওয়ালনিন [ওয়াল্নিন্‌] বি সকালেই । {[গা.} 

ওয়ালনিনি [ওয়াল্‌নিনি] ১ বি সকালের ২ ক্রিবিণ সকাল সকাল; সকাল থেকে । 
{গা} 

ওয়ালফুলা, ওয়ালফিলা [ওয়াল্‌ফুলা, ওয়াল্‌ফিলা] ১ ক্রি রাত নেমে আসা (রাত 
আসার আগেই কোনো কাজ সম্পাদনের কথা থাকলেও) । ২ ক্রি প্রত্যাবর্তন করা; 
ফেরত আসা (ভিন্নার্থে) {গা} 

ওয়ালবা [ওয়াল্বা] ক্রি রাত হয়ে আসা । {গা} 

ওয়ালমাজাংচি [ওয়াল্মাজাংচি] বি মধ্যরাত; গভীর রাত । {গা.} 

ওয়ালমাদ্রাং [ওয়াল্‌মাদ্রাং] বি সমস্ত রাত । {গা} 

ওয়ালমুকরাকা, ওয়ালমিকরাকা [ওয়াল্মুক্রাকা, ওয়াল্মিক্রাকা] ক্রি নির্ঘুম রাত 
পার করা । {গা} 

ওয়ালসা [ওয়াল্সা] ১ বি একরাত (সময়) । ২ ক্রিবিণ যে কোনো এক রাত । {গা.} 
ওয়ালসাদে [ওয়াল্সাদে] ক্রিবিণ একরাত না একরাত । {গা.} 

ওয়ালসাল [ওয়াল্সাল্‌] বি দিনরাত; রাতদিন । {গা.} 

ওয়ালসি-সালসি [ওয়াল্‌সি-সাল্সি] বিণ দিনরাতব্যাপী । {গা.} 

ওয়ালসিসি [ওয়াল্সিসি] বিণ রাতভর । {গা} 
ওয়ালসুমসুম , ওয়ালসিমসিম [ওয়াল্সুম্‌সুম্‌, ওয়াল্সিম্‌সিম্‌] বি সন্ধ্যা; গোধুলী । {গা 
ওয়ালসেঙা [ওয়াল্সেঙা] ক্রি রাত জাগা । {গা} 

ওয়াল সে.ঙঙা [ওয়াল্‌ সে.ঙ-ঙা] ক্রি রাত ভোর হওয়া; সকাল হওয়া । {গা.} 

ওয়াল্লা [ওয়াল্লা] ক্রি রাত হওয়া । {গা.} 

ওয়াল্লাঙা [ওয়াল্লাঙা] ক্রি রাত হয়ে যাওয়া । {গা.} 

ওয়াল্লাহি [ওয়াল্লান্থি] ক্রিবিণ প্রতিরাতে । {গা} 

ওয়াল্লো [ওয়াল্লো] ক্রিবিণ রাতে । {গা.} 

ওয়াল্লোনি [ওয়াল্লোনি] ১ বি রাতের ৷ ২ ক্রিবিণ রাত থেকে । {গা.} 


ওয়া.ল, [ওয়া.-ল! বি আগুন । {গা} 


ওয়া.লওয়ালসিসি [ওয়া.-লওয়াল্‌সিসি] বিণ চঞ্চল প্রকৃতির; বেপরোয়া । প্রশ. 
ওয়া.লসি-ওয়া ল্লাক {গা.} 
ওয়া:'লখাম [ওয়া.-ল্খাম্‌] বিণ আগুনে পোড়া মানুষ । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৬৯ 


ওয়া.ল খামস্রাকা [ওয়া.-ল্‌ খাম্্‌লস্রাকা] ক্রি আগুনে হালকা পোড়া । {গা} 
ওয়া.ল খাম্মা [ওয়া.-ল্‌ খাম্‌মা] ক্রি আগুনে পোড়া । {গা} 
ওয়া.লখি [ওয়া.-লৃখি] বি জলন্ত অঙ্গার । {গা.} 
ওয়া.ল খুম্মুতা, ওয়া.ল খিম্মিতা [ওয়া.-ল্‌ খুম্‌মুতা, ওয়া.-ল্‌ খিম্‌মিতা] ক্রি আগুন 
নিভানো । {গা.} 
ওয়া.লখুয়া [ওয়া.-লৃখুয়া] ১ বি ধোয়া । ২ ক্রি ধোয়া হওয়া । {গা.} 
ওয়া.লগরা [ওয়া.-লৃগরা] বি আগুন ভ্বলার জায়গা । {গা} 
ওয়া.লগিসি [ওয়া.-লৃগিসি] ১ বি রান্নাঘরের কালো ময়লা । ২ বি মারাক গোত্রের 
অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা.} 
ওয়াল গুন্দত, ওয়াল গিন্দত [ওয়া.-ল্‌ গুনদৃত্‌, ওয়া.-ল্‌ গিন্দত্] বি আগুনে 
পোড়ানো লাকড়ির অংশ । {গা.} 
ওয়া.ল চাক্কা [ওয়া.-ল্‌ চাক্কা] ক্রি আগুন পোহানো । {গা.} 
ওয়া:ল চি.ঙঙা [ওয়া.-ল্‌ চি.-ঙঙা] ক্রি আগুন জ্বলা । {গা} 
ওয়া.লজাংগি [ওয়া.-ল্‌জাংগি] ১ বি তাপ; আলো। ২ বিণ তাপ শক্তি; আলোক 
শক্তি । {গা.} 
ওয়া.লজেম [ওয়া.-ল্‌জেম্‌] বি মশাল । {গা} 
ওয়া.লখক [ওয়া.-ল্‌থক্‌] বি আগুন ফুঁ দেওয়ার জন্য বাশ থেকে তৈরি করা 
চোঙাবিশেষ । {গা.} 
ওয়া.লদারি [ওয়া.-ল্‌দারি] বি আগুনের শিখা । {গা} 
ওয়াল দিগগি [ওয়া.-ল্‌ দিগৃগি] বি একপ্রকার ভেষজ উদ্ভিদ । {গা.} 
ওয়া.ল বিলচাআ [ওয়া.-ল্‌ বিল্চাআ] ক্রি দাউদাউ আগুন জ্বলা । {গা.} 
ওয়া.লমিসি [ওয়া.-লৃমিসি] বি আগুনের ফুলকি । {গা} 
ওয়া.লমুকা, ওয়া.লমিকা [ওয়া.-লৃমুকা, ওয়া.-লৃমিকা] ক্রি ধৌয়াযোগে আগুন জ্বলা; 
ধুমায়িত করা । {গা.} 
ওয়াল স.ওয়া, ওয়াল সোয়া [ওয়া.-ল্‌ স.-ওয়া, ওয়া.-ল্‌ সো.-য়া] ক্রি আগুন 
জ্বালানো । {গা} 
ওয়া.লসাম [ওয়া.-ল্‌সাম] বি আগুনের শিখা যে দূরত্ব পর্যন্ত যায় বা আসে । {গা} 
ওয়া.লসালদো [ওয়া.-ল্‌সাল্দো] বি লুক্ধক । {গা.} 
ওয়া.লস্মি [ওয়া.-লৃস্মি] বি আগুনের ফুলকি । {গা} 
ওয়া.লসি [ওয়ারল্স্রি! বি আগুনের শিখা । {গা} 
ওয়া.লং [ওয়া.-ল্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
ওয়ালজান [ওয়াল্‌জান্‌] বি সেরেজিং-ওয়ালজান গীতিনাট্য বা পালাগানের নায়ক । {গা} 
ওয়া.লসালদো দ্র ওয়া.ল: 
ওয়া.সাআ [ওয়া.-সাআ] ক্রি তীব্র হওয়া । {গা.} 
ওয়া.স্রা [ওয়া-স্র] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 


ব্যবহারিক গারো অভিধান ৭০ 


মাহারিবিশেষ । {গা.} 

ওয়েং [ওয়েং] বি দুটো গেঁড়োর মধ্যবর্তী অংশ । {গা.} 

ওয়েং-খুয়েং [ওয়েং-খু.-য়েং] ক্রিবিণ অনর্থক কথা বলে । {গা} 

ওয়েংওয়াত [ওয়েংওয়াত্‌] ক্রিবিণ আড়াআড়িভাবে ৷ {গা.} 
ওয়েংওয়াত ওয়েংওয়াত [ওয়েংওয়াত্‌ ওয়েংওয়াত্‌] ক্রিবিণ একটার পর একটা । 
{গা} 

য়ংওয়াত্তা [ওয়েংওয়াত্তা] ক্রি ক্রমানুসারে না করা; পাশ কাটা । {গা} 

ওয়েংসি-ওয়েংওয়াত [ওয়েংসি-ওয়েংওয়াত্‌] ১ বিণ এদিক-সেদিক ৷ ২ ক্রিবিণ এদিক- 
সেদিক করে। {গা} 

ওয়েন্না [ওয়েন্না] ১ বিণ পেঁচানো; ঘুরানো। ২ ক্রি পেঁচ দেওয়া; ঘুরা । {গা.} 
ওয়েনওয়েনা [ওয়েন্ওয়েনা] ১ বিণ পেঁচানো; ঘুরানো ৷ ২ ক্রি পেঁচ দেওয়া । {গা.} 
ওয়েনগিতা, ওয়েনগিলা, ওয়েনদিলা [ওয়েন্‌গিতা, ওয়েন্‌গিলা, ওয়েন্দিলা] ক্রি 
ঘুরানো । {গা.} 

ওয়েলওয়েলা [ওয়েল্‌ওয়েলা] ১ বিণ পেঁচানো; ঘুরানো। ২ ক্রি পেঁচ দেওয়া । {গা.} 
ওয়েলওয়েল-সে.লসে.ল [ওয়েল্‌্ওয়েল্‌-সে.-ল্‌সে.-ল্‌] ক্রিবিণ পেঁচিয়ে-মুড়িয়ে । {গা.} 


ও 
ও [ওউ] বাংলা ভাষার একাদশ স্বরবর্ণ 


ব্যবহারিক গারো অভিধান ৭১ 


ব্যঞ্জনবৰ্ণ অংশ 


ব্যবহারিক গারো অভিধান ৭২ 


ক 

ক [ক] ক-বৰ্গের প্রথম বর্ণ কল 

কককক [কক্কক্‌] অব্য মুরগির ডাক । {গা} 

ককনাল [কক্নাল্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.:চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

ক.কো [ক.-কো|] বি মুরগি (শিশুদের ক্ষেত্রে ব্যবহার্য শব্দ) । {গা.} 

ক.ঙক্ৰতা, কংখতা, কংখিয়া [ক.-৬্‌ক্ৰতা, কংখতা, কংখিয়া] ১ বিণ কুঁকড়ানো; 
সঙ্কুচিত । ২ ক্রি কুঁকড়ে যাওয়া; সঙ্কুচিত হওয়া । ৩ বিণ কৃপণ (বিশিষ্টার্থে) ৷ {গা} 

কংকাল [কংকাল্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মাচচং বা 
মাহারিবিশেষ । {গা.} 

কংখতা দ্র ক.ঙক্ৰতা 

কংখিয়া দ্র ক.ঙক্ৰতা 

কংব্রিম দ্র কংবুম 

কংবুম , কংব্রিম [কতবুম্‌, কংব্ৰিম| বিণ ডোরাকাটা দাগযুক্ত । {গা.} 

কচ্চু [কচ্চু! ১ বি গারোদের দলবিশেষ। ২ বি কচ্ছু দলের ভাষা; গারোদের 
উপভাষাবিশেষ । {গা} 

কথা, খাখা’ [কত্থা, খাত্থা] বি কথা; বচন। প্রশ,. খুসুক। {{স. 
খ্কথ+অ(অঙ্)+আ(টাপ্‌)>বা. কথা>} 

কনচিখল [কন্চিখল্‌] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা 

কায়া [কমিয়া] ক্রি কমা; কমানো । {ফা. কম্‌+-বা. আ=কমা>বা. কমা+গা. য়া=কমায়া} 
কমিয়া [কমিয়া] ক্রি কম হওয়া; কমে যাওয়া ৷ প্রশ. হ.ঙমানজা; ব.ন্নাঙা । {ফা. 
কম্+বা. আ=কমা>বা. কম্+গা. ইয়া=কমিয়া} 

কক্ফা [কম্‌ফা] বিণ কুঠুরি; কক্ষ ৷ {গা .} 

ক. ম্মা, খ.ম্মা [ক.-ম্‌মা, খ.-ম্‌মা] ১ বিণ নুয়ানো ৷ ২ ক্রি নুয়ে পড়া । {গা} 

করায়া [করায়া] বি কড়াই । {স. কটাহ>প্রা. কডাহ>কড়াঅ>বা. কড়াই>} 

ক.লংকি ওয়া.আ [ক.লংকি ওয়া.-আ] বি কলঙ্কধী বাশ। {স. কলঙ্ক>+ইন্ঈ 
(ঙীয়)>বা. কলঙ্কী>গা. কলংকি+গা. ওয়া.আ} 

কলিং, কল্লিং [কলিং, কল্লিং] বি গোখরা । {গা} 

ক’ল্লেং ক.ল্লেং, গ-ল্লেং গ.ল্লেং, গ.ল্লেং-বাক্কেং [ক.-ললেং ক.-ললেং, গ.-লূলেং 
গ.-ল্‌লেং, গ.-ল্লেং-বা.-ক্কেং] ক্রিবিণ পানিতে এঁকেবেকে । [গা.} 

কসু [কসু] বি কচু । পরশ. চি.গি। {আঞ্চ.বা.>} 

-ক্রতা, -খতা [-ক্রতা, -খতা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে 
ব্যবহৃত হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: রা.নখৃতা; সালখুতা ইত্যাদি । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৭৩ 


-ক্রপা, -খপা [-ক্রপা, -খপা] কৃৎ প্রত্যয়বিশেষ । কোনো কিছু জোরালোভাবে করা 
বোঝাতে ক্রিয়ামুলের সাথে প্রত্যয়রূপে ব্যবহত হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: 
বু.মক্ৰপা; দকক্ৰপা; সু.ক্ৰপা ইত্যাদি । {গা} 

কাউয়া [কাউয়া] বি দীড়কাক ৷ প্রশ. দ.খা ৷ {আঞ্চ.বা.>} 
কাউয়া দন্দা [কাউয়া দন্দা] বি দাড়কাক। প্রশ. দখা দন্দা। {আঞ্চ.বা. 
কাউয়া+গা. দন্দা} 

কাক্কই; [কাক্কই] বি ঝিনুক ৷ প্রশ. আফি ৷ {গা} 

কাক্কইং [কাক্কই] বি বন-কাকরোল । [গা.} 

কা ক্কং, গা.কং [কা.-ককং, গা.-কং] বি প্রধান বৃন্ত; বোটা । {গা} 

কা.কা [কা.-কা] বি মাছ (শিশুদের ক্ষেত্রে ব্যবহার্য শব্দ) । {গা.} 

কান্ধু [কাক্্‌কু] বি ঝোপ-জাতীয় উদ্ভিদ । {গা.} 

কা.ঙ$কত [কা.-ঙ্কত্‌] বিণ বাকা । {গা} 
কা.ঙকতা [কা.-ঙ্কতা] ১ বিণ বাকানো ৷ ২ ক্রি বেকে যাওয়া । {গা} 

কাচ্চি [কাচ্চি] বি কান্তে ৷ {অমূ.} 

কাচ্চিক [কাচ্চিক্‌] বি ভেষজ উদ্ভিদবিশেষ । {[গা.} 

কাচ্চিং [কাচ্চিং] বি বড় জাতের বিষাক্ত পিঁপড়া ৷ {গা.} 

কাত্তিয়া [কাত্তিয়া] ক্রি কাটা; বিয়োগ করা প্রশ. চানগালা। {স. খকৃৎ=বা. খকাট্‌; 
তুল. ই. ০0 ০U{+আ=কাটা>} 

কা.নচ্বি, কে.নচ্ি, খা.নচি [কা.-নৃচ্ি, কে.-নৃচ্বি, খা.-নৃচ্ব! বি কেঁচো । [গা.} 

কান্তা [কান্তা] বি কাটা । প্রশ. বুসু । {স. কণ্টক>প্রা. কংটয়>বা. কাটা>} 

কান্দা [কান্দা] ১ বি আটটা কলা; ফলের গুচ্ছ। ২ বি উঁচু জমি। ৩ বিণ উচচভূমি। 
El [কান্দা-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাঙ্রিত নির্দেশকবিশেষ । ফলের গুচ্ছ 
নির্দেশে ব্যবহত হয়। যেমন: কান্দাসা; কান্দায়িং; কান্দাগিথাম ইত্যাদি । {অমূ} 

কাপফি, কাঙ্ি [কাপ্‌ফি, কাপ্‌পি] বি কোমর । {গা} 

কাপ্পি দ্র কাপফি 

কাম, খাম [কাম্‌, খাম্‌] বি কাম; কাজ । প্রশ. গামু । {স. কর্ম>প্রা. কম্ম>বা. কাম>} 

কামলা [কাম্‌লা] বি কামলা; কাজের লোক । প্রশ. গামু রু:মণুবা। {স. কাম+ওয়ালা 
=(আলা)=কামলা>বা. কামলা>} 
কামলা রা.আ [কামলা রা.-আ] ক্রি কাজের লোক নেওয়া। {স. 
কাম+-ওয়ালা=(আলা)=কামলা>বা. কামলা+গা. রা.আ} 

কামা, খামা [কামা, খামা] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

কায়া [কা.-য়া! বি জমিতে জন্মানো আগাছা উদ্ভিদবিশেষ যার মূল খাওয়া যায়। {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৭৪ 


ক্রাওক্রাও, খাওখাও [ক্রাওক্রাও, খাওখাও] ১ অব্য মচমচ; করকর। ২ বিণ মচমচে; 
করকরে। {গা.} 

ক্রাংক্ৰরং, খবাংখাং [ক্রাংক্ৰং, খাংখাং] ১ বিণ খরখরে ৷ ২ ক্রিবিণ শুকনা হয়ে । {গা.} 

কিচ্চা, কেইচ্চা, কেত্চ্বা, খিতচ্বা [কিচ্‌চা, কেইচ্চা, কেত্চরা, খিত্চ্রা! বি বড় 
জাতের গেছো লাল পিঁপড়া । {গা.} 

-কিন [-কিন্‌] অব্য টা; টি; টুকু; পদাশ্রিত নির্দেশকবিশেষ ৷ সাফিক্সরূপে ব্যবহৃত হয় । 
যেমন: বাসকিন; ইচ্চিকিন; দিচিচিকিন ইত্যাদি । {গা} 

কিরি [কিরি] বি গর্ভাশয়; জঠর ৷ প্রশ. সাখুপ । {গা} 

কি.লকিলা, খি.লখিলা [কি.-ল্‌কিলা, খি.-লৃখিলা] ক্রি চঞ্চল বা অস্থির হওয়া । {গা.} 

ক্রিংঙা, খরিংভঙা [ক্রিংঙা, খিংঙা] ১ বি কুকুরের অলক্ষণে ডাক । ২ ক্রি অলক্ষণে কুকুর 
ডাকা । {গা} 

ক্রিংক্রাং [ক্রিংক্রাং] ১ বিণ সর্বস্বান্ত । ২ ক্রিবিণ হরিলুটের মতো অবস্থা করে। {গা} 

ক্রিমক্রিম দ্র ক্রুমক্রুম 

কুইচ্চা, কুচ্চিয়া [কুইচ্চা, কুচ্চিয়া] বি কুচিয়া মাছ৷ {গা} 

কুইয়া [কুইয়া] ক্রি ঘুমানো (শিশুদের ক্ষেত্রে ব্যবহার্য শব্দ) । {গা} 
কুই, কুইবো কুই, কুইবো| ক্রি অনুজ্ঞা ৷ {গা.} 
কুইকুই [কুইকুই] ক্রি অনুজ্ঞা । {গা} 
কুইজা [কুইজা] ক্রি না ঘুমানো । {গা} 

কুচিচয়া দ্র কুইচ্চা 

কুদাল [কুদাল্‌] বি কোদাল । প্রশ. গিচ্চি। {স. কুদ্দাল>কুদাল; হি. কুদাল> বা. 
কোদাল>} 

কুনচিয়া [কুন্চিয়া] বি কঞ্চি । পরশ. ওয়া.চেক্সি। {স. কঞ্চিকা>কঞ্চিআ>; তু. কমচি>} 

কুনা [কুনা] বি কোনা ৷ প্রশ. নকসিক। {স. কুণ্+অ (ঘঞ্)>কোণ+আ=কোনা>বা. 
কোনা>} 

কুবি [কুবি] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 
{গা} 

কুসুমঝরা [কুসুম্ঝরা] বি ছোট নদীবিশেষ ৷ {আঞ্চ.বা. কসুন্দরা>স./কুস্+উম+-স. 
'ক্ষর>!ঝর+আলকুসুমঝরা>} 

ক্রুমক্রুম, ক্রিমক্রিম [ক্রুম্‌ক্রুম্‌, ক্রিম্ক্তিম ১ অব্য খাবার গুঁড়া গুঁড়া করে খাওয়ার 
শব্দ । ২ ক্রিবিণ ক্ৰমক্ৰম শব্দ করে; গুঁড়া গুঁড়া করে। {গা.} 

কেইচ্চা দ্র কিচ্চা 

কে.কাকে.কা [কে.-কাকে.-কা] বি হউগোল । {গা} 
কে.কাকে.কা দাক্কা [কে.-কাকে.-কা দাক্‌কা] ক্রি হউগোল করা । {গা.} 

কেক্কা [কেক্‌কা] ক্রি ছোলা; সুপারি কাটা । {গা .} 


ব্যবহারিক গারো অভিধান ৭৫ 


কেকজা [কেক্‌জা] ক্রি না ছোলা; সুপারি না কাটা । {গা.} 

কেংকিয়া [কেংকিয়া] ক্রি কাতরানো (শিশুদের ক্ষেত্রে ব্যবহার্য শব্দ । {গা.} 

কেচি, কেনচি [কেচি , কেন্চি] বি কীচি । {স. কাঞ্চীসপ্রা. কংচি>বা. কীচি>} 

কেচ্চি [কেচ্চি] বিণ কাছ; নিকট; পাশাপাশি ৷ প্রশ. সাম্বা। {গা} 
কেচ্চিও [কেচ্চিও] বিণ নিকটে; কাছে । {গা} 
কেচ্চিগ্রিকা [কেচ্চি্ৰিকা] ক্রি পাশাপাশি অবস্থান করা । {গা.} 

কেচ্চুয়া [কেচ্চুয়া! বিণ বর্বর; নীচুজাতের; নিশ্নশ্রেণীর । প্রশ. রুরি। {গা.} 

কেত্চ্রা দ্র কিচ্চা 

কেনচি দ্র কেচি 

কেন্দার [কেন্দার] বি উদ্ভিদবিশেষ । {গা.} 

কেরেং, কেরেরেং, কেরেরেংগা [কেরেং, কেরেরেং, কেরেরেংগা] বিণ হালকা- 
পাতলা; কৃশকায় । {গা.} 

কেরেরেং দ্র কেরেং 

কেরেরেংগা দ্র কেরেং 

-ক্রেতা [ক্রেতা] কৃৎ প্রত্যয়বিশেষ। ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: রা.নক্রেতা ইত্যাদি ৷ {গা} 

-ক্রেপা [-ক্রেপা] কৃৎ প্রত্যয়বিশেষ। কোনো কিছু চেপে ধরা বোঝাতে প্রত্যয়রুপে 
ব্যবহৃত হয়। যেমন: সি.কক্রেপা; রু.মক্রেপা ইত্যাদি । {গা.} 


খ 
খ [খ] ক-বৰ্গের দ্বিতীয় বর্ণ 
খক [খক্‌] বি ঝুড়িবিশেষ । {গা.} 
খক্খ্রাক [খক্খাক্‌] বি সবচেয়ে বড় আকারের ঝুঁড়িবিশেষ । {গা.} 
খকখেং [খক্খেং] বি ছোট আকারের ঝুঁড়িবিশেষ; বহনযোগ্য ঝুড়িবিশেষ । {গা.} 
খকথপ [খক্থপ্‌] বি সাংসারেকদের পূজার বেদীতে ব্যবহৃত বাশের খাচাবিশেষ। 
{গা} 
খকবক [খক্বক্‌] বি বড় আকারের ঝুঁড়িবিশেষ । {গা.} 
খকমান্দি [খক্মান্দি] বি বাশের ঝুড়িবিশেষ । {গা.} 
খকমেগাম [খক্মেগাম্‌] বি ভ্রমণের জন্য ব্যবহত ঝুঁড়িবিশেষ । {গা} 
খকরেং [খক্রেং] বি ছোট আকৃতির ঝুঁড়িবিশেষ । {গা.} 
খকসবং [খক্সুং] বি বড় আকৃতির ঝুঁড়িবিশেষ । {গা} 
খকস্রাক [খক্স্রাক্‌! বি বড় আকৃতির ঝুঁড়িবিশেষ । {গা .} 
খকসি [খক্সি] ১ বি মাছ রাখার ঝুড়িবিশেষ। ২ বি উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
খকসেপ [খক্সেপ্‌! বি পাখি বা প্রাণী বহন করার ঝুড়ি বা খীচা । {গা.} 
-খক [-খক্‌] প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূল বা শব্দমূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে বিশেষণ 


ব্যবহারিক গারো অভিধান ৭৬ 


পদ গঠন করে। যেমন: খেনখক; মাদ্দুখক; চা.খক ইত্যাদি । {গা} 
খকখিমা দ্র অকখুমা 


খকখুমা দ্র অকখুমা 

খকনল [খক্নল্‌] বি সাংমা গোত্রের অন্তর্ভুক্ত উপগোত্র বা চাচ্চি বা মা:চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

খকসি দ্র খক 


খকসেপ [খক্সেপ্‌] বি সাংমা গোত্রের অন্তর্ভুক্ত উপগোত্র বা চাচ্চি বা মা.:চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

খক্কা [খক্কা] ক্রি মাথায় টোকা দেওয়া । {গা} 

খক্লাং [খক্লাং] বিণ খোলা; অনাবৃত; নগ্ন। {গা. 

খংখঙা [খংখঙা] ক্রি একনিষ্ঠভাবে চেষ্টা করা । {গা} 

খংখিয়া [খংখিয়া] ক্রি অশ্ীল অঙ্গভঙ্গি করা; বাদরামি করা; অপাঙ্গ অঙ্গভঙ্গি করা । {গা.} 

খংখেনা [খংখেনা] ১ বিণ বক্ৰ ৷ ২ ক্রি বক্র হওয়া । {গা} 

খংঙা, খুংঙা [খংঙা, খুংঙা] ক্রি হাত বা পা দিয়ে মাটি খোঁড়া । {গা} 
খংজা, খুংজা [খংজা, খুংজা] ক্রি হাত বা পা দিয়ে মাটি না খোঁড়া । {গা} 

খংদেঙা [খংদেঙা] ১ বিণ বাকা । ২ ক্রি বেঁকে যাওয়া । {গা.} 

খংদেপা [খংদেপা] ১ বিণ কাত হয়ে আছে এমন; ডেবে আছে এমন। ২ ক্রি কাত 
হওয়া; ডেবে যাওয়া । {গা} 
খংদেপজা [খংদেপ্‌জা] ১ বিণ কাত হয়ে আছে এমন ৷ ২ ক্রি কাত হওয়া । {গা.} 

খ.ঙখি-বাকখি [খ.-ঙ্খি-বাক্খি] ক্রিবিণ এঁকেবেকে । [গা.} 

খথিপ দ্র খথুপ 

খথুপ , খথিপ [খথুপ্‌ , খথিপ্‌] বি মুকুটবিশেষ; পাগড়িবিশেষ । {গা} 

খ.দাম, খু.দাম [খ.-দাম্‌, খু.-দাম্‌] বি বালিশ । {গা} 
খদদামা, খু:দামা [খ.-দামা, খু.-দামা] ক্রি বালিশে মাথা রাখা । {গা} 

খন- [খন্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ । শুকনা মাংস বা 
মাছের ক্ষুদ্র অংশ নির্দেশে ব্যবহত হয়। যেমন: খনসা; খনগ্নিং, খনগিথাম ইত্যাদি । 
{গা} 

-খন, -খনদে [-এন্‌, -এন্দে] ক্রিবিণ হয়তো; সম্ভবত; হতেও পারে এমন। শব্দের 
সাথে সাফিক্সরূপে ব্যবহৃত হয়। যেমন: রা.বাখন; দাকনোখন; চা.আখন ইত্যাদি 
{গা} 

-খনদে দ্র -খন 

-খনাই, -খনে [-খনাই, -খনে] অব্য প্রশ্নজ্ঞাপক তো। ক্রিয়ার সাথে সাফিক্সরূপে 
ব্যবহৃত হয়। যেমন: দাকনোখনাই; রিংনোখনাই , চা.আখনে ইত্যাদি । {গা.} 

-খনে দ্র -খনাই 

খন্নকা, কা [খন্নকা, খ্নকা] ক্রি গর্তে হাত দেওয়া বা ঢুকানো । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৭৭ 


খন্বকা, স্নক্ব্রকা [খন্বকা , খন্বকা] ক্রি হাত ঢুকিয়ে ময়লা বা নোংরা করা । {গা} 

খন্থা [খন্থা] বি শাবল । {গা} 

খন্না [খন্না] ১ বিণ গোলাকৃতির। ২ ক্রি গোলাকৃতি ধারণ করা । ৩ বিণ কৌকড়ানো। 
{গা} 

খফিং [খফিং] বিণ নারীদের মাথার চুল ঢেকে রাখার জন্য ব্যবহত কাপড়বিশেষ । {গা.} 

খবর, খবল [খবর্‌ , খবল্‌] বি খবর । {আ. খবর>বা. খরব>} 

খবল দ্র খবর 

খমফ্ু [খম্ফু] বি বড় জাতের বিষ পিঁপড়া । {গা.} 

খমলং, খমুং, খমিলং [খম্লং, খম্লং, খমিলং] বিণ গা-খালি; কাপড়হীন; ন্যাংটা 
প্রশ. নাগান্দে; নাগান্দি । {গা} 
খমলং-পেতুং, খমলুং-পেতুং, খমিলং-পেতুং [খম্ূলং-পেতৃলং, খম্লং-পেত্লং, 
খমিলং-পেত্লং] বিণ কাপড়-চোপড়হীন । {গা.} 

খমুং দ্র খমলং 

খম্মা দ্র কম্মা 

খমিলং দ্র খমলং 

খরান [খরান্‌] বি খরা; খরান; শুঙ্ধ । পরশ. হা.রান। {অমূ.} 
খুরাংরাং [খরাংরাং] বিণ খরখরে শুঙ্ক। {অমূ} 

খল [খল্‌| বি গর্ত । {গা} 
খল- [খল্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখিত নির্দেশকবিশেষ ৷ গর্ত নির্দেশে 
ব্যবহৃত হয়। যেমন: হা.খল খলসা; খলগ্নিং; খলগিথাম ইত্যাদি । {গা} 
-খল [-খল্‌] সাফিক্সবিশেষ । বিশেষ্য অথবা ধাতুর সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে 
বিশেষ্য গঠন করে। যেমন: হা.খল; চি.খল; চানখল ইত্যাদি । {গা} 
খলখু.মাং [খল্‌্খু.-মাং] বি গর্তের মুখ । {গা} 
খলসি, খলসিয়া [খল্‌সি, খল্সিয়া] বি ছোট গৰ্ভ; ছোট ছিদ্র । {গা} 

খলগ্ৰাং [খল্খ্রাং] ১ বি প্ৰশস্ত গহ্বর । ২ বিণ ফাপা । {গা.} 

খলগিসিক [খল্গিসিক্‌] বি সুনিশ্চিত সত্য; জ্ঞান-বিজ্ঞান ৷ {গা} 

খলগ্রিক [খল্‌গ্রিক ১ বি বিশ; ২০ সংখ্যা । ২ বিণ ২০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা} 
খলগ্রিকগিথাম [খল্গ্রিকৃগিথাম্‌] ১ বি তেইশ; ২৩ সংখ্যা । ২ বিণ ২৩ সংখ্যক বা 


সংখ্যাবিশিষ্ট । {গা.} 
, খলগ্ৰিকগিথামগিবা [খল্গ্রিক্‌গিথামৃগুবা , 
" খল্তৰিক্গিথাম্‌গিবা] বিণ ত্ৰয়োবিংশ; ত্ৰয়োবিংশতিতম । {গা } 
খলগ্রিকগিনি, খলগ্রিকগিনিং, খলগ্রিকরনি, খলগ্রিকগ্নিং [খল্গরিক্‌গিনি, খল্গ্রিকৃগিনিং , 
খল্গ্রিক্গগৃনি, খল্গ্রিক্গ্‌নিং] ১ বি বাইশ; ২২ সংখ্যা । ২ বিণ ২২ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৭৮ 


দ্বাবিংশ; দ্বাবিংশতিতম । {গা } 
খলগ্রিকগুবা, খলখ্রিকগুয়া, খলখ্রিকগিবা [খল্খ্রিক্গুবা, খল্গ্রিক্গুয়া, খল্গ্রিক্‌গিবা] 
বিণ বিংশ; বিংশতিতম । {[গা.} 
খলগ্রিকচেত [খল্গ্ৰিক্‌চেত্] ১ বি আটাশ; ২৮ সংখ্যা । ২ বিণ ২৮ সংখ্যক বা 


LEEDS } 

খলগ্রিকচেতগিবা [খল্গ্রিক্্‌চেত্গুবা 
খলতিক্ঢেত্যুয়, এলৰ তৃণিবা| নিয় বাৰিত অয্ঠানিতডিতম়।( } 
খলগ্রিকদক [খল্গ্রিক্দক্] ১ বি ছাব্বিশ; ২৬ সংখ্যা । ২ বিণ ২৬ সংখ্যক বা 


সংখ্যাবিশিষ্ট । {গা.} 

খলগ্রিকদকগুবা, খলগ্রিকদকগুয়া, খলগ্রিকদকগিবা [খল্গ্রিক্দক্গুবা, 
খল্গ্রিক্দক্গুয়া, খল্গ্রিক্‌্দক্গিবা] বিণ ষড়বিংশ; ষড়বিংশতিতম । {গা} 
খলগ্রিকবঙা [খল্গ্রিক্বঙা] ১ বি পঁচিশ; ২৫ সংখ্যা । ২ বিণ ২৫ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

খলগ্রিকবঙাগুবা, খলগ্রিকবঙাগুয়া, খলখ্রিকবঙাগিবা [খল্্‌গ্রিক্বঙাগুবা, 
খল্গ্রিক্বঙাগুয়া, খল্গ্রিক্বঙাগিবা] বিণ পঞ্চবিংশ; পঞ্চবিংশতিতম । {গা} 
খলগ্রিকব্রি [খল্‌গ্রিক্রি! ১ বি চব্বিশ; ২৪ সংখ্যা । ২ বিণ ২৪ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

খল্গ্রিক্বিগিবা] বিণ চতুর্বিংশ; চতুর্বিংশতিতম । {গা} 

খলগ্রিকসা [খল্‌গ্রিকসা] ১ বি একুশ; ২১ সংখ্যা । ২ বিণ ২১ সংখ্যক বা 


সংখ্যাবিশিষ্ট । {গা.} 

খলগ্রিকসাগুবা, খলগ্রিকসাগুয়া, খলগ্রিকসাগিবা [খল্গ্রিক্সাগুবা, খল্গ্রিক্সাগুয়া , 
খল্গ্রিক্সাগিবা] বিণ একবিংশ; একবিংশতিতম । {গা .} 

খলগ্রিকস্নি [খল্খ্রিক্স্নি] ১ বি সাতাশ; ২৭ সংখ্যা। ২ বিণ ২৭ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

খল্গ্রিক্স্নিগিবা] বিণ সপ্তবিংশ; সপ্তবিংশতিতম । {গা} 

খলগ্রিকস্থ [খল্‌গ্রিক্স্খ] ১ বি উনত্ৰিশ; ২৯ সংখ্যা । ২ বিণ ২৯ সংখ্যক বা 


সংখ্যাবিশিষ্ট । {গা.} 

খলগ্ৰিকস্থুগুবা, খলগ্রিকস্থুগুয়া, খলগ্রিকস্থুগিবা [খল্গ্রিক্স্খুগুবা, খল্গ্রিক্স্খুগুয়া, 
খল্গ্রিক্স্খুগিবা] বিণ উনত্ৰিংশ; উনত্ৰিংশত্তম । {গা} 

খলচাংগিথাম [খল্চাংগিথাম্‌] বি তিন কুড়ি বা ষাট । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৭৯ 


খলচাংগ্রি [খলচাংগ্ৰি! বি দুই কুড়ি বা চল্লিশ । {গা} 


খলুক খ'ল্লক [খ.-লূলক্‌ খ.-লূলক্‌] ১ অব্য খুসখুস । ২ বিণ খুসখুসে । {গা} 
খলুং খ.লুং [খ.-ল্‌লং খ.-ল্‌লং] ১ অব্য খুসখুস । ২ বিণ খুসখুসে । {গা} 

খলুলং [খল্ললং] বিণ গভীর পর্যন্ত; বিশাল । {গা.} 

খলাচি [খলাচি] ১ বি ত্ৰিশ; ৩০ সংখ্যা । ২ বিণ ৩০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 


খলাচিগিথাম [খলাচিগিথাম্‌] ১ বি তেত্রিশ; ৩৩ সংখ্যা । ২ বিণ ৩৩ সংখ্যক বা 


সংখ্যাবিশিষ্ট । {গা.} 

খলাচিগিথামগিবা [খলাচিগিথামৃগুবা, 
খলাচিগিথামগুয়া' খলাচিগিথামৃগিবা] বিণ ত্রয়ত্রিংশ; ত্যস্িংশত্তম ৷ {গা.) 
খলাচিগিনি, খলাচিগিনিং, খলাচিগ্নি, খলাচিগ্নিং [খলাচিগিনি, খলাচিগিনিং, 
খলাচিগৃনি, খলাচিগ্‌নিং] ১ বি বত্রিশ; ৩২ সংখ্যা। ২ বিণ ৩২ সংখ্যক বা 


সংখ্যাবিশিষ্ট । {গা.} 
খলাচিগিনিংগুয়া, খলাচিয্নিগুয়া, খলাচিগ্নিংগুয়া, খলাচিগিনিগিবা ংগিবা 


খলাচিগিনিগিবা খলাচিগিনিংগিবা, খলাচিগৃনিগিবা, খলাচিগৃনিংগিবা] বিণ দ্বাত্িংশ 
দ্বাত্রিংশত্তম । {গা.} 

খলাচিগুবা, খলাচিগুয়া, খলাচিগিবা [খলাচিগুবা, খলাচিগুয়া, খলাচিগিবা] বিণ ত্ৰিংশ; 
ত্রিংশত্তম ৷ {গা} 

খলাচিচেত [খলাচিচেত্] ১ বি আটত্ৰিশ; ৩৮ সংখ্যা । ২ বিণ ৩৮ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

খলাচিচেতগুবা, খলাচিচেতগুয়া, খলাচিচেতগিবা [খলাচিচেত্গুবা, খলাচিচেতুগুয়া , 
খলাচিচেত্গিবা] বিণ অষ্টাত্রিংশ; অষ্টাত্রিংশত্তম ৷ {গা.} 

খলাচিদক [খলাচিদক্] ১ বি ছত্রিশ; ৩৬ সংখ্যা । ২ বিণ ৩৬ সংখ্যক বা 


সংখ্যাবিশিষ্ট । {গা} 
খলাচিদকগিবা [খলাচিদক্গুবা, খলাচিদক্গুয়া, 
খলাচিদক্‌গিবা| বিণ ষট্ত্রিংশ; যট্ত্ৰিংশত্তম। {গা} 
খলাচিবঙা [খলাচিবঙা] ১ বি পঁয়ত্রিশ; ৩৫ সংখ্যা । ২ বিণ ৩৫ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
খলাচিবঙাগুবা, খলাচিবঙাগুয়া, খলাচিবঙাগিবা [খলাচিবঙাগুবা, খলাচিবঙাগুয়া, 
খলাচিবঙাগিবা] বিণ পঞ্চত্রিংশ; পঞ্চত্রিংশত্তম । {গা} 
খলাচিব্রি [খলাচিব্ি! ১ বি চৌত্ৰিশ; ৩৪ সংখ্যা। ২ বিণ ৩৪ সংখ্যক বা 


সংখ্যাবিশিষ্ট । {গা.} 
খলাচিব্রিগিবা [খলাচিব্রিগুবা, খলাচিব্রিগুয়া, 


খলাচিব্রিগিবা] বিণ চতুৃত্িংশ; চতুত্তিংশত্তম । {গা} 
খলাচিসা [খলাচিসা] ১ বি একত্রিশ; ৩১ সংখ্যা । ২ বিণ ৩১ সংখ্যক বা 


ব্যবহারিক গারো অভিধান ৮০ 


সংখ্যাবিশিষ্ট । {গা.} 

খলাচিসাগুবা, খলাচিসাগুয়া, খলাচিসাগিবা [খলাচিসাগুবা, খলাচিসাগুয়া , 
খলাচিসাগিবা] বিণ একত্ৰিংশ; একত্রিংশত্তম । {গা} 

খলাচিড্নি [খলাচিস্‌নি] ১ বি সাইত্ৰিশ; ৩৭ সংখ্যা । ২ বিণ ৩৭ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

খলাচিস্নিগিবা] বিণ সপ্তত্ৰিংশ; সপ্তত্ৰিংশত্তম । {গা} 

খলাচিস্থু [খলাচিস্খু! ১ বি উনচল্লিশ; ৩৯ সংখ্যা। ২ বিণ ৩৯ সংখ্যক বা 


সংখ্যাবিশিষ্ট । {গা.} 
খলাচিস্খুগিবা] বিণ উনচত্বারিংশ; উনচত্বারিংশত্তম । {গা .} 
খলামা, খল্লা, খল্নামা [খলামা, খল্লা, খল্লামা] ক্রি তোলা; কুড়ানো; টুকানো । {গা.} 
খল্মা দ্র খলামা 
খল্মামা দ্র খলামা 
মকা দ্র খন্নকা 
একা [খকা] ক্রি পরা; পরিধান করা । {গা.} 
খং [খং] বি খুঁটি । {গা} 
খুংনা মিদ্দি [খংনা মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা; জীব-জন্তুর অত্যাচার 
থেকে রক্ষা করে যে দেবতা । {গা .} 
খঁতা দ্র ক্ৰতা 
খপা দ্র ক্রপা 
-খলঁতা [-খ্নৃতা] কৃৎ প্ৰত্যয়বিশেষ । কোনো কাজ অন্প পরিমাণ করা বোঝাতে ক্রিয়ামূল বা 
ধাতুর সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়া গঠন করে। যেমন: সু'খ্নুতা; দাকয্নতা; 
চা.খ্নৃতা ইত্যাদি । {গা} 
খা [খা] অব্য জয়ধ্বনিবিশেষ । {গা} 
খা সাংমা খা মারাক [খা সাংমা খা মারাক্‌] অব্য জয়ধ্বনিবিশেষ । {গা} 
খাআ [খাআ|] ক্রি বাধা । {গা} 
খা, খাবো [খা, খাবো] ক্রি অনুজ্ঞা । {গা} 
খাই সিয়া [খাই সিয়া] বি ফাস দিয়ে মরা । {গা} 
খাখালা, খাখাল্লা [খাখালা, খাখাল্লা] ক্রি বেশ কিছু পরিমাণ বাধা । {গা.} 
খাখিনাপা [খাখিনাপা|] ক্রি বাধতে সহজ বা আরাম লাগা । {গা.} 
খাখুপা, খাখিপা [খাখুপা, খাখিপা] ক্রি পট্টি বাধা; ব্যান্ডেজ দেওয়া । {গা.} 
খাখেংখতা [খাখেংখতা] ক্রি আটসাঁট করে বাধা; শক্ত করে বাধা । {গা.} 
খাগিতা, খাগিলা, খাদিলা [খাগিতা, খাগিলা, খাদিলা] ক্রি বাধানো; বাধতে বলা । 
{গা} 
খাত্রিকা [খাখ্রিকা] ক্রি বাধা (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা অর্থে) ৷ {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৮১ 


খাগুবা, খাণগুয়া, খাগিবা [খাগুবা, খাগুয়া, খাগিবা] বি বাধনদার । {গা} 

খাগেকা, খাগেগেকা [খাগেকা] ক্রি বেধে দম বন্ধ করে মেরে ফেলা । {গা.} 

খাচাকা [খাচাকা] ক্রি সাহায্যস্বৰূপ বেঁধে দেওয়া । {গা} 

খাচাঙা [খাচাঙা] ক্রি বেধে ফেলা; বাধা দেওয়া । {গা} 

খাচাপা [খাচাপা] ক্রি অন্য অংশটিও একসাথে বাঁধা । প্রশ. খাখাপা । {গা.} 
খাচিংচতা [খাচিংচতা] ক্রি ঠেসে বাঁধা । {গা} 

খাচেঙা [খাচেঙা] ক্রি প্রথমে বেধে নেওয়া । {গা.} 

খাচেচেতা [খাচেচেতা| ক্রি শক্ত করে বাধা । {গা.} 

খাচেপেতা [খাচেপেতা|] ক্রি শক্ত করে বাধা । {গা} 

খাজা [খাজা] ক্রি না বাধা । {গা.} 

খাজাংজতা , খাজিংজতা [খাজাংজতা , খাজিংজতা|] ক্রি শক্ত করে বাধা । {গা.} 
খাজেজেতা, খাজেতা [খাজেজেতা, খাজেতা|] ক্রি শক্ত করে বাধা; আটসাট করে 
বাধা । {গা} 

খাথঙা [খাথঙা] ক্রি দুইভাগ করে বাধা । {গা.} 

খাখমফ্রুতা [খাথম্‌ফতা] ক্রি বেধে আটকানো । {গা} 

খাগ্রুঙা [খাথ্লঙা] ক্রি হরহর করে বেঁধে ফেলা । {গা} 

খাথাতা [খাথাতা|] ক্রি শক্ত করে বাধা; বেঁধে মেরে ফেলা । {গা} 

খাদাতা [খাদাতা] ক্রি বেশি শক্ত করে বাধা । {গা.} 

খাদাপা [খাদাপা] ক্রি বাধার উপর বাধা । {গা.} 

খাদ্রাকা [খাদ্রাকা] ক্রি বেপরোয়াভাবে বাধা ৷ {গা.} 

খাদিংদিয়া [খাদিংদিয়া] ক্রি ঝুলিয়ে বাধা । {গা.} 

খাফা [খাফা] ক্রি বাধা (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা.} 

খাফুলা, খাফিলা [খাফুলা, খাফিলা] ১ ক্রি পুনরায় বাধা । ২ ক্রি অন্য কাজ সম্পন্ন 
হতে হতে বেধে ফেলা । {গা.} 

খাবা [খাবা] ক্রি বেধে আসা । {গা} 

খাবাতা [খাবাতা|] ক্রি অপেক্ষাকৃত বেশিবার বা বেশি পরিমাণ বাধা । {গা.} 
খাবুংবাঙা, খাবিংবাঙা [খাবুংবাঙা, খাবিংবাঙা] ক্রি কোনো রকম করে বাধা । {গা} 
খামানা [খামানা] ১ ক্রি ভুলক্ৰমে বেঁধে ফেলা। ২ ক্রি বাধার কাজ সমাপ্ত করা। 
{গা} 
খারিকা [খারিকা] ক্রি গমনের পূর্বে বেঁধে ফেলা । {গা} 

খারুরুমা, খারিরিমা [খারুরুমা , খারিরিমা] ক্রি এককাতারে বাধা । {গা} 

খাছ্বাপা [খাস্থাপা] ক্রি জোরে জোরে বাধা । {গা} 

খাস্রাঙা [খাস্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্ত্বেও আগে বেধে নেওয়া । {গা} 
খাস্রাপা [খাস্রাপা] ক্রি সময় মতো বেঁধে ফেলা । {গা} 

খাস্বিকা [খাস্থিকা] ক্রি গিরা বাধা । {গা.} 

খাসুয়া , খাসোয়া [খাসুয়া, খাসোয়া] ক্রি আগমনের পূর্বে বেধে ফেলা । {গা} 
খাসোতা [খাসোতা] ১ ক্রি বেধে মেরে ফেলা । ২ ক্রি আলতো করে বাধা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৮২ 


খা.আ [খা.-আ] ১ বিণ তিক্ত স্বাদযুক্ত। ২ ক্রি তিক্ত হওয়া । {গা} 


খা.ওয়াকা, [খা.-ওয়াকা] ১ বিণ মাত্রাতিরিক্ত তিক্ত; অধিক মাত্রায় তিক্ত । ২ ক্রি 
মাত্রাতিরিক্ত তিক্ত হওয়া; অধিক মাত্রায় তিক্ত হওয়া । {গা.} 

খা.ওয়াক খা.ওয়াক [খা.-ওয়াক্‌ খা.-ওয়াক্‌] ১ বিণ তিক্ত তিক্ত । ২ ক্রিবিণ চো চো 
করে {গা} 

খা.খালা [খা.-খালা] ১ বিণ হালকা তিক্ত ৷ ২ ক্রি হালকা তিক্ত হওয়া । {গা} 
খা.খুত, খা.খিত [খা.-খুত্‌, খা.-খিত্‌] বি পিত্ত । {গা} 

খা.খুম, খা.খিম [খা.-খুম্‌, খা.-খিম্‌] বিণ তিক্ত ৷ [গা.} 

খা.খুম খা.খুম, খা.খিম খা-খিম [খা.-খুম্‌ খা.-খুম্‌, খা.-খিম্‌ খা.-খিম্‌] বিণ তিক্ত 
তিক্ত । [গা.} 

খা.গিতা, খা.গিলা, খা.দিলা [খা.-গিতা, খা.-গিলা, খা.-দিলা] ক্রি তিক্ত বানানো ৷ 
{গা} 

খাগুবা, খা-গুয়া, খা.গিবা [খা.-গুবা, খা.-গুয়া, খা.-গিবা] ১ বি তিক্ত বস্তু । ২ বিণ 
তিক্ত । {গা.} 

খা.চিক খা.চিক [খা-.চিক্‌ খা.-চিক্‌] বিণ তিক্ত তিক্ত ৷ {গা} 

খা.চিকা [খা.-চিকা] ১ বিণ তিক্ত স্বাদ । ২ ক্রি তিক্ত স্বাদ হওয়া ৷ {গা} 

খা.জা [খা.-জা] ১ বিণ তিক্ত নয় এমন ৷ ২ ক্রি তিক্ত স্বাদ না হওয়া ৷ {গা.} 
খা.দাতা [খা.-দাতা] ১ বিণ অধিক তিক্ত । ২ ক্রি অধিক তিক্ত হওয়া ৷ {গা} 

খা দ্রাকা [খা.-দ্রাকা! ১ বিণ মাত্রাতিরিক্ত তিক্ত; অধিক মাত্রায় তিক্ত। ২ ক্রি 
মাত্রাতিরিক্ত তিক্ত হওয়া; অধিক মাত্রায় তিক্ত হওয়া । {গা.} 

খা.ফুলা, খা.ফিলা [খা.-ফুলা, খা.-ফিলা] ১ বিণ মাত্রাতিরিক্ত তিক্ত; অধিক মাত্রায় 
তিক্ত ২ ক্রি মাত্রাতিরিক্ত তিক্ত হওয়া; অধিক মাত্রায় তিক্ত হওয়া ৷ {গা.} 

খাব্রকা [খা.-ব্রকা! ১ বিণ মাত্রাতিরিক্ত তিক্ত; অধিক মাত্রায় তিক্ত। ২ ক্রি 
মাত্রাতিরিক্ত তিক্ত হওয়া; অধিক মাত্রায় তিক্ত হওয়া ৷ {গা.} 

খা ব্রাপা [খা.-ব্রাপা] ১ বিণ অধিক মাত্রায় তিক্ত । ২ ক্রি অধিক মাত্ৰায় তিক্ত হওয়া । 
{গা} 

খা.ব্রেকা [খা.-ব্রেকা! ১ বিণ অধিক মাত্রায় তিক্ত । ২ ক্রি অধিক মাত্রায় তিক্ত 
হওয়া । {গা} 


খা.আং [খা.-আ] ক্রি করা । {গা} 


খা., খাবো [খা., খা.-বো|] ক্রি অনুজ্ঞা । {[গা.} 

খা.খালা [খা.-খালা] ক্রি বেশ কিছু কাজ করা । {গা} 

খা খিনাপা [খা.-খিনাপা] ক্রি কাজ করতে সহজ বা ভালো লাগা । {গা} 

খা.গালা [খা.-গালা] ক্রি দুত কাজ করে ফেলা । {গা} 

খা.গিতা, খা.গিলা, খা.দিলা [খা.-গিতা, খা.-গিলা, খা.-দিলা] ক্রি কাজ করানো; 
কাজ করতে বলা । {গা.} 

খা.গ্রিকা [খা.-গরিকা] ক্রি কাজ সম্পন্ন করা (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা 


ব্যবহারিক গারো অভিধান ৮৩ 


অর্থে) । {গা} 

খা.গুবা, খা-গুয়া, খা.গিবা [খা.-গুবা, খা.-গুয়া, খা.-গিবা] বি কাজ সম্পাদনকারী । 
{গা} 

খা.চেঙা [খা.-চেঙা] ক্রি প্রথমে কাজ শুরু করা । {গা.} 

খাজা [খা.-জা] ক্রি কাজ না করা । {গা} 

খা.থকা [খা.-থকা|] ক্রি কাজ করা (একত্রে সবাই অর্থে) ৷ {গা} 

খা.দাতা [খা.-দাতা|] ক্রি অধিক মাত্রায় কাজ করা । {গা.} 

খা .দাদাল [খা.-দাদাল্‌] বিণ মাত্ৰ কাজ করেছে এমন । {গা} 

খা.দাপা [খা.-দাপা] ক্রি বারবার করা । {গা.} 

খা দ্রাকা [খা.-দ্রাকা] ক্রি বেপরোয়াভাবে কাজ সম্পাদন করা । {গা} 

খা.ফা [খা.-ফা] ক্রি একসাথে কাজ করা (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা.} 
খা.ফুলা, খা.ফিলা [খা.-ফুলা, খা.-ফিলা] ১ ক্রি পুনরায় কাজ করা। ২ ক্রি অন্য 
কাজ সম্পন্ন হতে হতে কাজটা করে ফেলা । {গা.} 

খাবা [খা.-বা] ক্রি কাজ করে আসা । {গা.} 

খা.বুংবাঙা , খা.বিংবাঙা [খা.-বুংবাঙা, খা.-বিংবাঙা] ক্রি অযত্নে কাজ করা । {গা.} 
খা বুয়া [খা.-বুয়া] ক্রি কাজ করা (অনুকরণ বা ভান অর্থে) {গা.} 

খা.মানা [খা.-মানা] ১ ক্রি ভুলক্ৰমে কাজ করে ফেলা ২ ক্রি কাজ সমাপ্ত করা। {গা.} 

খা রিকা [খা.-রিকা] ক্রি গমনের পূর্বে কাজ সম্পন্ন করা; কাজ করে রাখা । {গা} 

খা রুমা, খা.রিমা [খা.-রুমা, খা.-রিমা] ক্রি একসঙ্গে করা । {গা.} 

খা স্থাপা [খা.-স্থাপা] ক্রি বারবার কাজ করা । {গা} 

খা স্রাঙা [খা.-স্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্বেও কাজটা করে নেওয়া । {গা.} 

খা স্রাপা [খা.-স্রাপা] ক্রি সময় মতো কাজ সম্পন্ন করা । {গা.} 

খা সুয়া:, খা:সোয়া [খা.-সুয়া, খা.-সোয়া] ক্রি আগমনের পূর্বে কাজ সম্পন্ন করা । 
{গা} 


খা.আ' [খা.-আ| বি হৃদয়; অন্তর ৷ {গা.} 


খা.ওকসিয়া [খা.-ওক্্‌সিয়া! ১ বিণ উদ্বেলিত; আকুলিত; আগ্ৰহান্বিত । ২ ক্রি 
উদ্বেলিত হওয়া; আকুলিত হওয়া; আগ্ৰহান্বিত হওয়া । {গা.} 

খা.ও নাংঙা [খা.-ও নাংঙা] ক্রি রাগান্বিত হওয়া । প্রশ. বিখা সওয়া । {গা.} 

খা.খল [খা.-খল্‌] বি বক্ষের নিম্নাংশ । {গা.} 

খা.খুম চা-আ, খা.খিম চা,-আ [খা.-খুম্‌ চা.-আ, খা.-খিম্‌ চা.-আ| ক্রি উত্তেজিত 
হওয়া । {গা} 
খা.গাপা, খা-গাপ্পা [খা.-গাপা, খা.-গাপ্‌পা] ক্রি মন ভরা; খুশি হওয়া । {গা.} 
খা.চাকজা [খা.-চাক্্‌জা] ক্রি মন না ভরা; খুশি না হওয়া; পছন্দ না হওয়া । {গা.} 
খা.থং [খা.-থং] বি হৃদয়; মন । {গা} 
খা.থং খাম্মা [খা.-থং খাম্‌মা] ১ বিণ পোড়া হৃদয় । ২ ক্রি হৃদয় পুড়ে যাওয়া । {গা.} 
খা.থং বিয়া [খা.-থং বি.-য়া] ১ বিণ ভগ্ন হৃদয় । ২ ক্রি হৃদয় ভাঙা ৷ {গা.} 
খা.দিঙা [খা.-দিঙা] ক্রি হাসা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৮৪ 


খা.দিং, খা:দিংবো [খা.-দিং, খা.দিংবো] ক্রি অনুজ্ঞা । {গা.} 

খা.দিংওয়াকওয়াকা [খা.-দিংওয়াক্ওয়াকা] ক্রি উচচস্বরে হাসা; খেকখেক করে হাসা; 
অট্টহাসিতে ফেটে পড়া । প্রশ. খা.দিংলেকলেকা । {গা.} 

খা.দিংওয়াকা [খা.-দিংওয়াকা] ক্রি মাত্রাতিরিক্ত হাসা । {গা} 

খা.দিংখালা [খা.-দিংখালা] ক্রি বেশ হাসা । {গা} 

খা.দিংগাকগাকা [খা.-দিংগাকগাকা] ক্রি অউটহাসিতে ফেটে পড়া । {গা.} 
খা.দিংগাগালা [খা.-দিংগাগালা] ক্রি কিছু হওয়ার পূর্বেই হেসে ফেলা । {গা.} 
খা.দিংগিচ্চিয়া [খা.-দিংগিচ্চিয়া] ক্রি পরিহাস করা । {গা} 

খা.দিংগিতা, খা.দিংগিলা, খা.দিংদিলা [খা.-দিংগিতা, খা.-দিংগিলা, খা.-দিংদিলা] 
ক্রি হাসানো; হাসতে বলা; হাসতে বাধ্য করা । {গা} 

খা.দিংখ্ৰিকা [খা.-দিংগ্ৰিকা] ১ বি হাসাহাসি । ২ ক্রি হাসাহাসি করা । {গা.} 
খা.দিংগুবা, খা.দিংগুয়া, খা.দিংগিবা [খা.-দিংগুবা, খা.-দিংগুয়া, খা.-দিংগিবা] বি 
হাসেযষে। {গা} 

খা.:দিংগেকা [খা.-দিংগেকা] ক্রি খেক খেক হাসা । প্রশ. খা:দিংগেকগেকা । {গা .} 
খা.দিংচ.মচ.ম [খা.-দিংচ.-মৃচ.-মূ] বি হাসি হাসি ভাব; মুচকি হাসি; চাপা হাসি । 
{গা} 

খা.দিংচেঙা [খা.-দিংচেঙা] ক্রি প্রথমে হেসে নেওয়া । {গা} 

খা.দিংজা [খা.-দিংজা] ক্রি না হাসা । {গা} 

খা.দিংথকা [খা.-দিংথকা] ক্রি হাসা (একত্রে সবাই অর্থে) ৷ {গা.} 

খা.দিংদাত্তা [খা.-দিংদাত্তা] ক্রি উচচস্বরে হাসা; অট্টহাসিতে ফেটে পড়া । {গা.} 

খা .দিংদ্রাকা [খা.-দিংদ্রাকা] ক্রি জোরে জোরে হাসা । {গা} 

খা.দিংফা [খা.-দিংফা] ক্রি একসাথে হাসা (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা} 
খা.দিংফুলা, খা.দিংফিলা [খা.-দিংফুলা, খা.-দিংফিলা] ১ ক্রি পুনরায় হাসা । ২ ক্রি 
অন্য কাজ সম্পন্ন হতে হতে হাসা । {গা} 

খা.দিংফ্ৰেতা [খা.-দিংফ্ৰেতা] ক্রি মাত্রাতিরিক্ত হাসা । {[গা.} 

খা.দিংবা [খা.-দিংবা] ক্রি হেসে আসা । {গা} 

খা.দিংবাতা [খা.-দিংবাতা] ক্রি অপেক্ষাকৃত বেশিবার বা বেশি পরিমাণ হাসা । {গা} 
খা দিংবুয়া [খা.-দিংবুয়া] ক্রি হাসা (অনুকরণ করে দেখানো অর্থে) । {গা} 
খা.দিংমানা [খা.-দিংমানা] ১ ক্রি ভুলক্ৰমে হাসা । ২ ক্রি হাসি সমাপ্ত করা । {গা.} 
খা.দিংমুকমুকা, খা.দিংমিকমিকা [খা.-দিংমুক্মুকা, খা.-দিংমিক্মিকা] ক্রি কিছুক্ষণ 
পরপর হাসা । {গা} 

খা.দিংমিসিয়া [খা.-দিংমিসিয়া] ক্রি অনবরত হেসে যাওয়া । {গা.} 

খা.দিংস্থাপা [খা.-দিংস্থাপা] ক্রি, মাত্রাতিরিক্ত হাসা । {গা} 

খা.দিংস্রাঙা [খা.-দিংস্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্ত্বেও হেসে নেওয়া । {গা.} 
খা.দিংসুমরুম সুমরুম, খা.দিংসিমরিম-সিমরিম [খা.-দিংসুম্রুম্‌ সুম্রুম্‌, খা.- 
দিংসিম্রিম্‌-সিম্রিম্‌] বি হাসি হাসি ভাব । {গা} 

খা.দিংসুমরুমা, খা.দিংসিমরিমা [খা.-দিংসুম্রুমা, খা.-দিংসিম্রিমা] ক্রি স্মিত হাসা । 


ব্যবহারিক গারো অভিধান ৮৫ 


{গা} 

খা.দিংসুয়া, খা.দিংসোয়া [খা.-দিংসুয়া, খা.-দিংসোয়া] ক্রি আগমনের পূর্বে হেসে 
নেওয়া । {গা.} 

খা.দিংস্মুতা, খা.দিংস্মিতা [খা.-দিংস্মুতা, খা.-দিংসৃমিতা] ক্রি স্মিত হাসা; মৃদু 
হাসা । {গা} 

খা.দিংস্থেকা [খা.-দিংস্থেকা] ক্রি নির্দয় হাসি হাসা; উপহাস করা । {গা} 
খা.দিংসহ্থেকানি [খা.-দিংস্থেকানি] বি হাস্যোম্পদ । {গা} 

খা.ফং [খা.-ফং] বিণ ভীতু; কাপুরুষ । {গা} 

খা.ফাকা [খা.-ফাকা] ১ বি হ্রেহ; ভক্তি; ভালোবাসা; আদর । ২ ক্রি ভালোবাসা; 
আদর করা; স্নেহ করা । ৩ ক্রি অনুপস্থিতি অনুভূত হওয়া । {গা .} 

খা বাক [খা.-বাক্‌] বি বক্ষ (স্তরী.) ৷ {গা} 

খা.বাকা [খা.-বাকা] ১ বি ভালোবাসা; ভালোলাগা; স্নেহ; মমতা ৷ ২ ক্রি ভালোবাসা; 
ভালোলাগা; স্নেহ করা; মমতা দেখানো । প্রশ. খা.ফাকা । {গা} 

খা.রংথি [খা.-রংথি] বি গিজার্ড; কোনো কোনো প্রাণীর বিশেষ পেশীযুক্ত পাকস্থলী ৷ 
{গা} 

খা.রাকগুবা, খা.রাকগুয়া, খা.রাকগিবা [খা.-রাক্গুবা, খা.-রাক্গুয়া, খা.-রাক্্‌গিবা] 
বিণ সাহসী । {গা} 

খা.সপ, খাস্রপ [খা.-সপৃ্‌, খা.-সপ] বি ফুসফুস । {গা.} 

খাসা [খা.-সা] ১ বি আদর; যত্ন; ভালোবাসা; দয়া। ২ ক্রি আদর করা; যত্ন করা; 
ভালোবাসা; দয়া করা । {গা.} 

খা.সাগিতা, খা.সাগিলা, খা.সাদিলা [খা.-সাগিতা, খা.-সাগিলা, খা.-সাদিলা] ক্রি 
আদর বা যত্ন করতে বলা; আদর করানো । {গা.} 

খা সাগরিকা [খা.-সাগ্ৰিকা] ১ বি সম্প্রীতি । ২ ক্রি পরস্পর পরস্পরকে ভালোবাসা বা 
প্রেম করা । {গা} 

খাসাগুবা, খা-সাগুয়া, খা.সাগিবা [খা.-সাগুবা, খা.-সাগুয়া, খা.-সাগিবা] বি 
আদরকারী; যত্বকারী ৷ {গা.} 

খা সাচাক্কা [খা.-সাচাক্কা] ১ বি অনুগহ । ২ ক্রি সহানুভূতি প্ৰকাশ করা । {গা} 

খা সাজা [খা.-সাজা] ক্রি ভালো না বাসা; আদর না করা; দয়া না করা । {গা.} 

খাসা নিক্কা [খা.-সা নিক্‌কা] ক্রি সহানুভূতি প্রকাশ করা; দয়া করা; অনুগ্রহ করা । 
{গা} 

খা সারা [খা.-সারা] বি, বিণ প্রিয়; প্রিয়া । {গা.} 

খা সারিরি [খা.-সারিরি] ক্রিবিণ যত্বসহকারে; ভালোবাসা সহকারে । {গা.} 

খা.সিনজা [খা.-সিন্জা] ১ বিণ ঠান্ডা নয় এমন; কোমল নয় এমন; শীতল নয় এমন; 
গরম । ২ ক্রি ঠান্ডা না হওয়া; শীতল না হওয়া; কোমল না হওয়া । {গা} 

খা.সিনা [খা.-সিনা] ১ বিণ ঠান্ডা; কোমল; ধীর ৷ ২ ক্রি ঠান্ডা হওয়া; শীতল হওয়া; 
কোমল হওয়া । {গা .} 


ব্যবহারিক গারো অভিধান ৮৬ 


খা.সিনসিন [খা.-সিন্সিন্] ক্রিবিণ ধীরে ধীরে । {গা.} 
খা সিনে [খা.-সিনে| ক্রিবিণ ধীরে; আন্তে । {গা.} 
খা.সিনে-খা দামে [খা.-সিনে-খা.-দামে| ক্রিবিণ কোমল স্বরে । {গা.} 
খা.সিরক [খা.-সিরক্‌] বিণ সুমধুর; সুশ্রাব্য । {গা.} 
খা.সিরকরক [খা.-সিরক্রক্‌] ক্রিবিণ মৃদুভাবে; মধুরতার সাথে । {গা.} 
খা.সিরক্কা [খা.-সিরক্কা] ১ বিণ শ্রুতিমধুর; দরদমাখা ৷ ২ ক্রি শ্রুতিমধুর হওয়া । 
{গা} 
খা.:সিররোক [খা.-সিররোক্‌] ক্রিবিণ সুমধুর স্বরে ৷ {গা} 
খাসিম্নাং, খা.সিম্ংমাং [খা.-সিম্নাং, খা.-সিমংয্নাং] ১ বিণ হৃদয়স্পৰ্শী; মৰ্মস্পৰ্শী । ২ 
ক্রিবিণ হৃদয় স্পর্শ করে। {গা} 
খাসি খা সি [খা.-সি খা.-সি] ক্রিবিণ সুমধুর স্বরে । {গা.} 
খাসু-খারেক, খা:সো-খা.রেক [খা.-সু-খা.-রেক্‌, খা.-সো-খা.-রেক] ১ বিণ 
কোলাহলপূর্ণ; বিরক্তিকর । ২ ক্রিবিণ কোলাহলপূর্ণ হয়ে । {গা} 
খা সুজা, খা:সোজা [খা.-সুজা, খা.-সোজা] ২ বিণ শান্ত । ৩ ক্রি কোলাহল বা উচ্চ 
শব্দ শুনতে অসহ্য বা বিরক্তি না লাগা । {গা.} 
খা সুয়াং খা:সোয়া [খা.-সুয়া, খা.-সোয়া] ১ বি কোলাহল । ২ বিণ কোলাহলপূৰ্ণ; 
বিরক্তিকর ৷ ৩ ক্রি কোলাহল বা উচ্চ শব্দ শুনতে অসহ্য বা বিরক্তি লাগা । {গা.} 
খা সুয়াং খা .সুয়াং [খা.-সুয়াং খা.-সুয়াং] ক্রিবিণ হৃদয় নিংড়িয়ে । {গা.} 
খা:সোকা [খা.-সোকা|] ক্রি সাহস করা । প্রশ. ফা.আ। {গা} 

খাইসিম দ্র খাইসুম 

খাইসুম, খাইসিম, খাসুম, খাসিম [খাইসুম্‌, খাইসিম্‌, খাসুম্‌, খাসিম্‌] বি লবণ । 
প্রশ. সুম; খারিসুম । {গা} 

খাও নাংঙা দ্র খা-আং 

খাকখাকা [খাক্খাকা] ক্রি টোকা দেওয়া । {গা} 

খাকখাসু-মিকখাসু দ্র খাকখাসু-মুকখাসু 

খাকখাসু-মুকখাসু, খাকখাসু-মিকখাসু [খাক্খাসু-মুক্খাসু, খাক্খাসু-মিক্খাসু] বিণ 
অপরিষ্কার; ময়লা-ধুলাযুক্ত । {গা.} 

খাকখিমা দ্র খাকখুমা 

খাকখু [খাক্খু] বি শাকবিশেষ । {গা} 

খাকখুমা, খাকখিমা [খাক্খুমা, খাক্খিমা] ১ বিণ টকমিষ্টি। ২ ক্রি টকমিষ্টি হওয়া ৷ 
{গা} 

খাকখেত [খাক্খেত্‌] বিণ সত্য; সাধু; নিখুত; ন্যায় । {গা.} 
খাকখেত হ.ঙগিজাগুবা, খাকখেত হ.ঙগিজাগুয়া, খাকখেত হ.ঙগিজাগিবা [খাক্খেত্‌ 
হ.-ঙ্গিজাগুবা, খাক্খেত্‌ হ.-ঙ্গিজাগুয়া, খাক্খেত্‌ হ.-ঙ্গিজাগিবা] বি ঠিক নয়; 
ভুল । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৮৭ 


খাক্খেত্গিবা] বি ন্যায্য । {গা} 
খাকখেত-মাকখেত [খাক্খেত্‌-মাক্খেত্‌] ক্রিবিণ ঠিকভাবে । {গা} 
খাকখেতা [খাক্খেতা] ক্রি সত্য হওয়া; নিখুত হওয়া; সাধু হওয়া । {গা.} 
খা..খনুক [খা.-খ্‌লক্‌] বি গলার পিছন দিক । প্রশ. থেহা.খল । {গা.} 
খা .খিতা [খা.-খিতা] ক্রি চুলকানো; চুলকানি লাগা । [গা.} 
খা খিত খা.খিত [খা.-খিত্‌ খা.-খিত্‌] বি চুলকানি ভাব । {গা} 
খা.খিতজা [খা.-খিত্জা] বি না চুলকানো ৷ {গা} 
খা.খিম চা আদ্র খা-আ- 
খা.খুচুয়া [খা.-খুচুয়া] ক্রি সুরসুরি লাগা । {গা} 
খা.খুত দ্র খা.আ 
খা.খুম চা-আ দ্র খা.আং 
খা খেমা (খা.-খেমা] ক্রি গলা পরিষ্কার করা । {গা.} 
খাগরা [খাগ্রা] বি মারাক গোত্রের অন্তর্ভুক্ত উপগোত্র বা চাচ্চি বা মাচচং বা 
মাহারিবিশেষ । {গা.} 
খাগাপা, খাগাপ্না দ্র খা.আ- 
খাংঙা [খাংঙা] ক্রি গলায় আটকে যাওয়া; বাধাগ্ন্ত হওয়া । {গা} 
খাংখেতজা [খাংখেত্জা] ক্রি গলায় আটকে না যাওয়া । {গা} 
খাংখেতা [খাংখেতা|] ক্রি গলায় আটকে যাওয়া । {গা} 
খাংজা [খাংখেতা|] ক্রি গলায় আটকে না যাওয়া; বাধাগ্রস্থ না হওয়া । {গা.} 
খাংদিক-খাংসি [খাংদিক্-খাংসি] ক্রিবিণ অসুবিধাজনকভাবে; বাধাজনকভাবে; 
বেগতিক অবস্থায়; বিড়ম্বনা করে। প্রশ. খাংসি-খাংদিক । {গা.} 
খাংদিকজা [খাংদিকজা] ১ বিণ সুবিধাজনক ৷ ২ ক্রি সুবিধাজনক হওয়া; প্রযোজ্য 
হওয়া । {গা.} 
খাংদিকা [খাংদিকা] ১ বিণ অসুবিধাজনক ৷ ২ ক্রি আটকে যাওয়া বা না আটা; 
সুবিধাজনক না হওয়া; প্রযোজ্য না হওয়া; বাধাগ্রস্ত হওয়া । {গা.} 
খাংঙাং [খাংঙা] ক্রি দখল করা । {গা} 
খাংজা [খাংখেতা] ক্রি দখল না করা । {গা.} 
-খীঙা [-খাঙা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরুপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে । যেমন: রা.খাঙা; চা.খাঙা; দাকখাঙা ইত্যাদি । {গা} 
খা.ঙখি, হা.ঙখি [খা.-ঙ্খি, হা.-ঙ্খি] বি কাঁকড়া ৷ {গা.} 
খা.চাআ [খা.-চাআ| ক্রি বকা দেওয়া; গালি দেওয়া । {গা.} 
খা.চা, খা.চাবো [খা.-চা, খা.-চাবো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
খা.চাখালা [খা.-চাখালা] ক্রি একটু বকে দেওয়া । {গা} 
খা.চাগিতা, খা.চাগিলা, খা.চাদিলা [খা.-চাগিতা, খা.-চাগিলা, খা.-চাদিলা] ক্রি 


ব্যবহারিক গারো অভিধান ৮৮ 


বকা দিতে বলা । {গা} 

খা.চাগ্রিকা [খা.-চাগ্রিকা] ১ বি ঝগড়া-ঝীাটি; বকাবকি; গালাগালি । ২ ক্রি ঝগড়া 
করা (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা অর্থে) । {গা.} 

খা চাগুবা, খা চাগুয়া, খা.চাগিবা [খা.-চাগুবা, খা.-চাগুয়া, খা.-চাগিবা] বি যে বকা 
দেয়। {গা} 

খা.চাচেঙা [খা.-চাচেঙা] ক্রি প্রথমে বকা দিয়ে নেওয়া । {গা.} 

খা .চাজা [খা.-চাজা] ক্রি বকা না দেওয়া । {গা.} 

খা.চাথক্কা [খা.-চাথক্‌কা] ক্রি বকা দেওয়া (একত্রে সবাই অর্থে) । {গা} 

খা চাদাত্তা [খা .চাদাত্তা] ক্রি ধমক দেওয়া; অধিক মাত্ৰায় বকা দেওয়া । {গা.} 

খা চাদাপা [খা.-চাদাপা] ক্রি বকা দেওয়ার উপর আবার বকা দেওয়া ৷ {গা.} 

খা চাদ্রাকা [খা.-চাদ্রাকা] ক্রি মাত্রাতিরিক্ত বকা দেওয়া । {গা.} 

খা চাফা [খা.-চাফা] ক্রি বকা দেওয়া (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা} 

খা চাফুলা , খা.চাফিলা [খা.-চাফুলা, খা.-চাফিলা] ক্রি পুনরায় বকা দেওয়া । {গা.} 
খা চাবা [খা.-চাবা] ক্রি বকা দিয়ে আসা । {গা} 

খাচাবাত্তা [খা.-চাবাত্তা] ক্রি অপেক্ষাকৃত বেশিবার বা বেশি পরিমাণ বকা দেওয়া ৷ 


{গা} 

খা চাবুতবুতা , খা.চাবিতবিতা [খা.-চাবুত্বুতা , খা.-চাবিত্বিতা|] ক্রি বিড়বিড় করা । 
{গা} 

খা.চামানা [খা.-চামান৷া] ১ ক্রি ভুলক্ৰমে বকা দিয়ে ফেলা । ২ ক্রি বকা দেওয়ার 
কাজ সমাপ্ত করা । {গা.} 

খা চারিকা [খা.চারিকা] ক্রি গমনের পূর্বে বকা দেওয়া । {গা.} 

খা চাসুয়া, খা.চাসোয়া [খা.চাসুয়া, খা.চাসোয়া] ক্রি আগমনের পূর্বে বকা দেওয়া । 


খাতগিতা, খাতগিলা, খাতদিলা [খাত্গিতা, খাত্গিলা, খাত্দিলা] ক্রি দৌড়ানো; 
দৌড়াতে বলা ৷ {গা.} 

খাতগ্ৰিকা [খাত্গ্রিকা] ১ বি দৌড়াদৌড়ি । ২ ক্রি দৌড়ানো (পরস্পর একসাথে বা 
প্রতিযোগিতা অর্থে) । {গা} 

খাতগুবা, খাতগুয়া, খাতগিবা [খাত্গুবা , খাত্গুয়া, খাতৃগিবা] বি দৌড়ায় যে। {গা} 
খাতচেঙা [খাত্চেঙা] ক্রি প্রথমে দোড়িয়ে নেওয়া । {গা.} 

খাতজা [খাত্জা] ক্রি না দৌড়ানো বা পালানো । {গা} 

খাতজলফা [খাত্জল্ফা] ক্রি সাথে দৌড়ানো বা পালানো । {গা.} 

খাতজলা [খাত্জল্া] ক্রি একবারে দৌড়ানো । {গা} 

খাতজেংজেঙা [খাত্জেংজেঙা] ক্রি ধীরে দৌড়ানো ৷ {গা.} 

খাতথকা [খাত্থকা|] ক্রি দৌড়ানো (একত্রে সবাই অর্থে) । {গা.} 

খাতদাতা [খাত্দাতা] ক্রি জোরে দৌড়ানো । {গা} 

খাতদাদাল [খাত্দাদাল্‌] বিণ মাত্র দৌড়িয়েছে এমন ৷ {গা.} 

খাতদাপা [খাত্দাপা] ক্রি দৌড়ানোর সময় অন্যের গায়ে লেগে যাওয়া । {গা.} 
খাতদ্রাকা [খাত্দ্রাকা] ক্রি বেপরোয়াভাবে দৌড়ানো । {গা.} 

খাতদিংদাঙা [খাত্দিংদাঙা] ক্রি এদিক-সেদিক দৌড়ানো ৷ {গা.} 

খাতদিংদিঙা [খাত্দিংদিঙা] ক্রি সটান একদিকে দৌড়ানো ৷ {গা} 

খাতদুমদুমা, খাতদিমদিমা [খাত্দুম্দুমা, খাত্দিমৃদিমা] ক্রি ধূপধাপ করে 
দৌড়ানো ৷ {গা.} 

খাতনাপা [খাত্নাপা] ক্রি গোপনে আশ্রয় নেওয়া । {গা} 

খাতনা রাক্কা [খাত্না রাক্কা] ১ বিণ দৌড়াতে পারদশী। ২ ক্রি দৌড়াতে পারদশী 
হওয়া । প্রশ. খাতনা থা ,রাক্কা । {গা.} 

খাতপ্রিপ্রা, খাতফ্রিফা [খাত্প্রিপ্রা, খাতফ্রিফা] ক্রি এদিক-সেদিক দৌড়িয়ে ছড়িয়ে- 
ছিটিয়ে পড়া । {গা} 


{গা} 
খাচ্চি মিদ্দি [খাচ্চি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন উপদেবতা । {গা.} 


খাজি, [খাজি] বি চু পান করার সময় যে খাবার সাথে খাওয়া হয় । {গা.} খাতফুলা, খাতফিলা [খাত্‌ফুলা, খাত্ফিলা PS EE 
খাজি' [খাজি] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ EL ET ALE bee Ll a 
{গা} খাতবা [খাত্বা] ক্রি দৌড়িয়ে আসা । {গা} 
খাতচাআ [খাতচাআ!] ক্রি আনন্দ করা । {গা.} খাতবাতা [খাত্বাতা] ক্রি অপেক্ষাকৃত বেশিবার বা বেশি পরিমাণ দৌড়ানো । {গা} 
-খাতা [-খাতা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়বূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ খাত্ব্াঙা [খাত্ব্বাঙা] ক্রি ছত্ৰভঙ্গ হওয়া; বিক্ষিপ্ত হওয়া । {গা} 
গঠন করে। যেমন: হ.ঙ্খাতা; র.জ্খাতা; চাখাতা ইত্যাদি । {গা} খাতবুংবাঙা, খাতবিংবাঙা [খাত্বুংবাঙা, খাত্বিংবাঙা] ক্রি বেপরোয়াভাবে 
খাত্তা [খাত্তা] ক্রি দৌড়ানো; পালানো; দূর হওয়া; চম্পট দেওয়া । {গা} দৌড়ানো । {গা} 
খাত, খাতবো [খাত্‌, খাত্বো| ক্রি অনুজ্ঞা । {গা} খাতৰুয়া [খাত্বুয়া] ক্রি দৌড়িয়ে দেখানো (অনুকরণ করে দেখানো অর্থে) । {গা} 
খাতখালা [খাত্খালা] ক্রি বেশ কিছু পরিমাণ দৌড়ানো । {গা} খাতমাংমাঙা [খাত্মাংমাঙা] ক্রি অযথা দৌড়ানো । {গা} 
খাতখিনাপা [খাত্খিনাপা] ক্রি দৌড়াতে সহজ বা ভালো লাগা । {গা} খাতমানা [খাত্মানা] ১ ক্রি ভুলক্ৰমে দৌড়ানো। ২ ক্রি দৌড়ানোর কাজ সমাপ্ত 
খাতখুমাল, খাতখিমাল [খাত্খুমাল্‌ , খাত্খিমাল্‌] বিণ দৌড়িয়ে অভ্যস্ত । {গা} করা । {গা} 
খাতগাগালা [খাত্গাগালা] ক্রি দুত দৌড়ানো । {গা.} খাতমুকমুকা, খাতমিকমিকা [খাত্মুক্যুকা, খাত্মিক্‌মিকা] ক্রি চক্কর দিয়ে 


খাতফা [খাতৃফা] ক্রি সাথে দৌড়ানো (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৮৯ ব্যবহারিক গারো অভিধান ৯০ 


দৌড়ানো ৷ {গা.} 
খাতরানা [খাত্রানা] ক্রি চম্পট দেওয়া । {গা.} 
খাতরিকফা [খাত্রিক্্‌ফা] ক্রি সাথে দৌড়ানো । {গা.} 
খাতরিকরিকা, খাতরিরিকা [খাত্রিক্রিকা, খাতরিরিকা] ক্রি পেছন পেছন 
দৌড়ানো ৷ {গা.} 
খাতরিকা [খাত্রিকা] ক্রি গমনের পূর্বে দৌড়ানো ৷ {গা} 
খাতরুমরুমা, খাতরিমরিমা [খাত্রুম্রুমা, খাত্রিম্রিমা] ক্রি গড়িয়ে পড়ে দৌড়ানো । 
{গা} 
খাতরুরু-খাতফাফাক [খাত্রুরু-খাত্‌ফাফাক! ১ বি দৌড়াদৌড়ি । ২ ক্রিবিণ 
দৌড়াদৌড়ি করে। {গা} 
খাতরুরুমা, খাতরিরিমা [খাত্রুরুমা , খাত্রিরিমা] ক্রি পরপর দৌড়ানো । {গা} 
খাতৰুরুয়া [খাত্রুরুয়া] ক্রি দৌড়াদৌড়ি করা । {গা} 
খাতছ্থাপা [খাত্স্থাপা] ক্রি বারবার দৌড়ানো; জান-প্রাণ দিয়ে দৌড়ানো ৷ {গা.} 
খাত্স্রাঙা [খাত্লস্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্ত্বেও দৌড়িয়ে নেওয়া । {গা.} 
খাত্্রাপা [খাত্ল্রাপা] ক্রি সময় মতো দৌড়াতে পারা । {গা} 
খাতসুয়া, খাতসোয়া [খাত্সুয়া, খাতৃসোয়া] ক্রি আগমনের পূর্বে দৌড়াতে পারা । 
{গা} 
খাতহ্েকা [খাত্স্থেকা] ক্রি পাশ কেটে যাওয়া । {গা.} 
খাথা’দ্র কথা 
খাখা' [খা.-ত্থা] বি গল্প; কাহিনী । {অমূ} 
খাখা দক্কা [খা.-ত্থা দক্কা] ১ বি গল্প; কাহিনী । ২ বি গল্প বলা; কাহিনী বলা ৷ 
{অমূ. খাখা+গা. দঙ্ধা=খাখা দক্কা 
খাখা বিমুক , খাখা বিমিক [খা.-ত্থা বিষুক্‌, খা.-ত্থা বিমিক্‌] বি গল্পের অর্থ; কথা 
বলার উৎস । {অমূ. খাখা+-গা. বিমুক=খাখা বিমুক} 
খা.ৎং দ্র খা.আ- 
খাথম [খাথম্‌] বি বোঝা; বান্ডিল; বস্তা । {গা.} 
খাথম- [খাথম্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ । বোঝা বা 
বান্ডিল বা বস্তা নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: খাথমসা; খাথমগর্নি; খাথমগিথাম 
হত্যাদি । {গা} 


খাখিয়া [খাত্থিয়া] ক্রি খাটা। প্রশ. গামু রুম্মা। {স. কষ্টসপ্রা. কাট্ঠ>খাট্ঠ>বা. 
খাট+আই্খাটা>} 
খাখুয়া [খাত্থুয়া! বি কচ্ছপ । {গা} 
খা:দং [খা.-দং] বি প্রত্যাশা; আশা । {গা} 
খা:দঙা [খা.-দঙা] ১ বি প্রত্যাশা; আশা । ২ ক্রি প্রত্যাশা করা; আশা করা । {গা} 
খাদা [খাদা] ক্রি বাশ-বেত দিয়ে তৈরি করা মাপের এককবিশেষ; পাচ কেজি । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৯১ 


খাদাং [খাদা] বি কাঠা । {স. কাষ্ঠিকা>প্রা. কট্ঠিআ>বা. কাঠা>} 

খাদি [খাদি] বি পাগড়িবিশেষ; কাপড়ের মুকুটবিশেষ; মান-মর্যাদাসম্পন্ন পুরুষদের মাথার 
পরিধেয় কাপড়বিশেষ । {গা.} 
খাদিসিল [খাদিসিল্‌] বি নারীদের নকশা করা পোশাকবিশেষ । {গা.} 

খা.দিঙা দ্র খা.আ. 

খা.দিমিয়া [খা.-দিমিয়া] ক্রি সান্ডুনা দেওয়া ৷ প্রশ. মালমোকা ৷ {[গা.} 

খান- [খান্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ। ঘর- 
গেরস্থালীসংক্রান্ত বা মানুষের দ্বারা সৃষ্ট বস্তু যেমন ঘর, জুতা, গ্রাস, টুপি, দরজা, 
জানালা, লাইট, বই, ঝুড়ি ইত্যাদি এবং মানুষের অঙ্গ-প্রতঙ্গ নির্দেশে ব্যবহৃত 
হয়। যেমন: খানসা; খানগ্নিং; খানগিথাম ইত্যাদি । {গা.} 

খা.নচিকা [খা.-নৃচিকা] ক্রি ঘৃণা করা; সূচিবায়ুখ্্ত হওয়া । প্রশ. মিচ্চিয়া । {গা} 

খা:ন্দকা, খে.ন্দকা (খা.-ন্দকা, খে.-ন্দকা] ১ বিণ খাটো। ২ ক্রি খাটো হওয়া । 
{গা} 

খানা- [-খানা] ক্রিয়া-বিভক্তিবিশেষ। সাধারণ বর্তমান অনুজ্ঞায় ক্রিয়ামূলের সাথে 
ব্যবহত হয়। যেমন: দাকখানা; নিখানা; চা.খানা ইত্যাদি । {গা} 

খান্দি [খান্দি] বিণ অর্ধেক; আধা ৷ {গা} 
-খান্দি [-খান্দি] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূল বা শব্দমূলের সাথে সাফিক্সরুপে যুক্ত 
হয়ে বিশেষণ পদ গঠন করে। যেমন: থ.ঙখান্দি; সালখান্দি ইত্যাদি । [গা.} 

খান্না [খান্না] ক্রি খাওয়ানো; পান করানো । {গা} 
খান, খানবো [খান্‌, খান্বো] ক্রি অনুজ্ঞা । {গা} 
খানগ্রিকা [খান্ত্রিকা] ক্রি পরস্পরকে খাওয়ানো । {গা.} 
খানগ্রেকা [খান্‌গ্রেকা] ক্রি জোর করে খাওয়ানো । {গা.} 
খানচিকেতা [খান্চিকেতা|] ক্রি অল্প খাওয়ানো । {গা.} 
খানজা [খান্জা] ক্রি না খাওয়ানো ৷ {গা} 
খানসিকা [খান্‌সিকা] ক্রি অল্প মাত্রায় চু খাওয়ানো । {গা} 

খাপরাং [খাপ্রাং] বি ভাজ । {গা.} 

-খাপা [-খাপা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূল বা ধাতুর সাথে প্রত্যয়রুূপে যুক্ত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে । যেমন: রুমখাপা; দাতখাপা; রা.খাপা ইত্যাদি । [গা.} 

খাগ্না [খাপ্‌পা] বি তেল, হলুদ ও মসলা ছাড়া মাছ, মাংস বা শুঁটকি রান্না করার একটি 
পদ্ধতি ৷ {গা} 

খাপ্পি [খাপ্‌পি] বি কোমর; মাজা । {গা.} 

খা.ফং দ্র খা.আ. 

খা.ফাকা দ্র খা.আ. 

খা.বাক দ্র খা.আং 

খাবি [খাবি] বি শোক সঙ্গীত ৷ {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৯২ 


খাবি রি.ওঙা [খাবি রি.-ঙঙা] ক্রি শোক সঙ্গীত গাওয়া । {গা.} 
খা.মখামারি [খা.-ম্খামারি] ক্রিবিণ প্রবল পরিশ্রমে; একনিষ্ঠে; নাছোরবান্দা হয়ে । {গা.} 
খা মদাক [খা.-মৃদাক্‌] বিণ আপন আত্মীয়; নিকটাত্মীয়; রক্ত সম্পর্কীয় । {গা.} 
খা.ক্ষক, হা.ফক [খা.-মূফক্‌, হা.-মূফক্‌] বি পিড়ি । {গা} 
খা মা [খা.-মা] ১ বি নিচু জায়গা । ২ বিণ নিচু । {গা} 
খামা দ্র কামা 
-খামা [-খামা] কৃৎ প্রত্যয়বিশেষ । কোনো কিছু দীর্ঘস্থায়ীভাবে করা বোঝাতে ক্রিয়ামূল 
বা ধাতুর সাথে প্রত্যয়রূপে ব্যবহৃত হয়। যেমন: দংখামা; রু:মখামা; নিকখামা 
ইত্যাদি । {গা} 
খামাল [খামাল্‌] বি পুরোহিত । {গা.} 
খামাল রি.ওঙেফা [খামাল্‌ রি.-ভুঙেফা] বি কঠিন মন্ত্র-পারদর্শী পুরোহিত । {গা} 
খাম্মা [খাম্‌মা] ১ বিণ পোড়া । ২ ক্রি পুড়ে যাওয়া । {গা.} 
খাম, খামবো [খাম্‌, খাম্‌বো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
খামক্ৰপা [খাম্ক্ৰপা] ক্রি একবারে পুড়ে যাওয়া । {গা.} 
খামগলগলা [খাম্‌গল্গলা] ক্রি উপরে উপরে পোড়া; হালকা পোড়া । {গা.} 
খামচত্তা [খাম্‌চত্তা] ক্রি পুড়ে ছাই হয়ে যাওয়া । {গা.} 
খামচাআ [খাম্‌চাআ|] ক্রি ভ্বলে ওঠা । {গা} 
খামচাঙা [খাম্‌চাঙা] ক্রি এক অংশ না পুড়ে অপর অংশ পুড়ে যাওয়া । {গা.} 
খামচিখাপা [খাম্চিখাপা] ক্রি পুড়ে লেগে যাওয়া । {গা} 
খামজা [খাম্‌জা] ১ বিণ না পোড়া । ২ ক্রি না পুড়ে যাওয়া । {গা.} 
খামদাতা [খাম্‌দাতা] ১ বিণ অতিরিক্ত গরম ৷ ২ ক্রি বেশি পরিমাণ পোড়া । {গা.} 
, খামদিম্মেলা [খাম্দুম্‌মেলা, খাম্‌দিম্‌মেলা] ক্রি অল্প করে পোড়া । {গা.} 
খামদেতা [খামূদেতা| ক্রি হঠাৎ গরম কিছু গায়ে লাগা । {গা.} 
খামপ্রাকা [খাম্প্রাকা] ক্রি দাউ দাউ আগুন জ্বলা । {গা.} 
খামফ্রঙা [খাম্‌ফঙা] ক্রি সহজে পুড়ে যাওয়া । {গা.} 
খামফ্রাকা [খাম্‌ফ্রাকা] ক্রি পুড়ে ফেটে যাওয়া । {গা.} 
খামঙ্রুয়া [খামুফুয়া] ক্রি পুড়ে চারদিক ছিটকে পড়া । {গা} 
খামল্রাকা [খাম্স্রাকা] ক্রি আলতো বা সামান্য পরিমাণ পোড়া । {গা .} 
খামল্রাঙা [খাম্ল্রাঙা] ক্রি অন্যকিছু থেকে বেশি পোড়া । {গা} 
খাম্বুলা, খাম্বিলা [খাম্বুলা , খাম্বিল৷] ১ বিণ ঘৰ্মাক্ত । ২ ক্রি ঘেমে যাওয়া । {গা} 
খাম্বি [খাম্‌বি] ১ বি মগডাল ৷ ২ বিণ চূড়া । [গা.} 
খাম্বিল [খাম্‌বিল্‌] বি আকন্দ গাছ। {গা} 
খাম্বূলা , খাম্বিলা দ্র খাম্মা 
খারক [খারক্‌] বি চর্মরোগ; ছত্রাক; পরজীবী । {গা.} 
খারক চা.আ [খারক্‌ চা.-আ] ক্রি চর্মরোগ হওয়া; ছত্রাক জন্মানো; ছত্রাক রোগ 
হওয়া । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৯৩ 


খা.রংথি দ্র খা.আ. 
খারা লেংতি [খারা লেংতি] বি প্রাচীন গারো পুরুষদের লজ্জা নিবারণের জন্য ব্যবহৃত 
টুকরা কাপড়বিশেষ ৷ প্রশ, গান্দো । {অমূ.} 
খারাং [খারাং] বি শরীরে জমে থাকা ময়লা; ক্লেদ ৷ {গা.} 
খারি৷ [খারি] বি খাবার সোডা; ক্ষার ৷ {গা.} 
খারি রুদাতা [খারি রুদাতা] বি সোডার তরকারি । {গা} 
খারি [খারি] বি বছর; সাল; সময়; ঝতু; কাল । {গা.} 
খারিও [খারিও] ক্রিবিণ পরবর্তী বছর । {গা.} 
-খারি [-খারি] সাফিক্সবিশেষ । ক্রিয়ামূল বা শব্দমুলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে 
বিশেষ্য পদ গঠন করে। যেমন: সি.নখারি; দি.ঙখারি; বালখারি ইত্যাদি । {গা.} 
খাৰু [খাৱু] বি বৃক্ষের কা” বা গুঁড়ি । {গা.} 
খা.রেক [খা.-রেক্‌] বি বরবটি । {গা.} 
খা.রেক-অকরেক [খা.-রেক্‌-অক্রেক্‌] ক্রিবিণ বমি বমি ভাব করে। প্রশ. খা.রি- 
অকরি। {গা} 
খালখামে মিদ্দি [খাল্খামে মিদ্দি] বি মৃত্যুদেবতা । {[গা.} 
খালথিঙা দ্র খল্লা 
খালদাপ [খাল্দাপ্‌] বি মাছবিশেষ । {গা.} 
খালনিমা দ্র খালনুমা 
খালনুমা , খালনিমা [খাল্নুমা, খাল্‌নিমা] ক্রি উপবাস রাখা । {গা} 
খালবং [খাল্বং] বিণ পেটুক; খাদক । {গা .} 
খালবং মিদ্দি [খাল্বং মিদ্দি] বি রাক্ষস দেবতা । {[গা.} 
খালসি [খাল্‌সি] বিণ নোংরা; অপরিচ্ছন্ন । {গা.} 
খাল্লা [খাল্লা] বি দুৰ্গন্ধ । {গা} 
খালথিঙা [খাল্থিঙা] ১ বিণ তাজা রক্তের স্বাদ বা গন্ধ । ২ ক্রি তাজা রক্তের স্বাদ বা 
গন্ধ হওয়া । {গা} 
খা ল্লা [খা.-ল্লা] ক্রি খেলা । {গা} 
খা.ল, খা.লবো [খা.-ল্‌, খা.-ল্বো|] ক্রি অনুজ্ঞা । {গা} 
খা.লখিনাপা [খা.-ল্খিনাপা] ক্রি খেলতে সহজ বা ভালো লাগা । {গা .}} 
খা.লগাগালা [খা.-ল্‌গাগালা] ক্রি তাড়াতাড়ি খেলা । {গা.} 
খা.লগিচিচয়া [খা.-লগিচ্চিয়া] ক্রি তামাশা করা; ঠাষ্টা করা । {গা.} 
খা.লগিতা, খা.লগিলা, খা.লদিলা [খা.-লৃগিতা, খা.-লৃগিলা, খা.-ল্‌দিলা] ক্রি 
খেলানো; খেলতে বলা । {গা.} 
খা.লগ্রিকরাম [খা.-লৃখ্রিক্দাম্‌] বি প্রতিযোগিতার ক্ষেত্র; স্টেডিয়াম ৷ {গা.} 
খা.লগ্রিকা [খা.-লৃগ্রিকা] ক্রি খেলা (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা অর্থে) । 
{গা} 


ব্যবহারিক গারো অভিধান ৯৪ 


খা.লগুবা, খা.লগুয়া, খা.লগিবা [খা.-ল্‌গুবা, খা.-লৃগুয়া, খা.-লৃগিবা] বি খেলোয়াড় । 

{গা} 
খা.লচেঙা [খা.-ল্‌চেঙা] ক্রি প্রথমে খেলে নেওয়া । {গা.} 
খা.লজা [খা.-লৃজা] ক্রি না খেলা । {গা.} 
খা.লখকা, খা.লথক্কা [খা.-লৃথকা, খা.-ল্থক্কা] ক্রি খেলা (একত্ৰে সবাই অর্থে) । 
{গা} 
খা.লদাতা [খা.-লৃদাতা|] ক্রি বেশি সময় ধরে খেলা । {গা} 
খা.লদাদাল [খা.-লৃ্‌দাদাল্‌] বিণ মাত্ৰ খেলেছে এমন । {গা} 
খা.লদাপা [খা.-ল্দাপা] ক্রি খেলার উপর খেলা । {গা} 
খা.লদ্রাকা [খা.-লৃদ্বাকা] ক্রি বেপরোয়াভাবে খেলা । {গা} 
খা.লফা [খা.-লৃফা] ক্রি একসাথে খেলা (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা.} 
খা.লফুলা, খা.লফুল্লা, খা.লফিলা, খা.লফিল্লা [খা.-লফুলা, খা.-লৃফুল্লা, খা.- 
ল্‌ফিলা, খা.-লৃফিল্লা] ১ ক্রি পুনরায় খেলা । ২ ক্রি অন্য কাজ সম্পন্ন হতে হতে 
খেলে ফেলা । {গা} 
খা.লবা [খা.-ল্বা] ক্রি খেলে আসা । {গা.} 
খা.লবাতা [খা.-ল্বাতা] ক্রি অপেক্ষাকৃত বেশিবার বা বেশি সময় ধরে খেলা । {গা} 
খা.লঝুংবাঙা, খা.লবিংবাঙা [খা.-ল্বুংবাঙা, খা.-ল্বিংবাঙা] ক্রি বেপরোয়াভাবে 
খেলা । {গা} 
খা.ল্বুয়া [খা.-ল্বুয়া] ক্রি খেলে দেখা (অনুকরণ অর্থে); খেলার ভান করা । {গা} 
খা.লমানা [খা.-লৃমানা] ১ ক্রি ভুলক্ৰমে খেলা ৷ ২ ক্রি খেলা সমাপ্ত করা । {গা.} 
খা.লরাম [খা.-লৃদাম] বি খেলার মাঠ । {গা.} 
খা.লরিকা [খা.-ল্রিকা] ক্রি গমনের পূর্বে খেলা । {গা} 
খা.লস্থাপা [খা.-লস্থাপা] ১ বি দৌরাত্ম্য । ২ ক্রি বারবার খেলা; মাত্রাতিরিক্ত খেলা । 
৩ ক্রি উপহাস করা; দুর্ব্যবহার করা । {গা} 
খা.লস্বাঙা [খা.-ল্‌স্বাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্ত্বেও খেলা । {গা} 
খা.লস্রাপা [খা.-ল্স্রাপা] ক্রি সময় মতো খেলতে পারা । {গা} 
খা.লসুয়া, খা.লসোয়া [খা.-ল্‌সুয়া , খা.-লৃ্সোয়া] ক্রি আগমনের পূর্বে খেলা । {গা} 
খা ল্লাকা [খা.-ল্‌লাকা] ক্রি ভয় দেখানো; তামাশা করা; প্ররোচিত করা । {গা.} 
খালা [-খালা] সাফিক্সবিশেষ । সাফিক্সবূপে ব্যবহৃত হয়ে নতুন শব্দ গঠন করে। 
যেমন: রংখালা; মাংখালা; জাকখালা ইত্যাদি । {গা} 

-খালাং [-খালা] প্রত্যয়বিশেষ । বেশ কিছু পরিমাণ কাজ করা বোঝাতে ক্রিয়ামূল বা 
ধাতুর সাথে প্রত্যয়রূপে ব্যবহৃত হয়। যেমন: চা.খালা; রিংখালা; দাকখালা ইত্যাদি । 
{গা} 

খা.সপ, খান্রপ দ্র খা.আং 

খা সকা [খা.-স্রকা] ক্রি মোহিত হওয়া; সন্তুষ্ট হওয়া । {গা .} 

খাসা দ্র খা আ. 


ব্যবহারিক গারো অভিধান ৯৫ 


খা.সিনা দ্র খা.আ- 
খাসিবিথি [খাসিবিথি| বি উদ্ভিদবিশেষ । {গা} 
খাসিম দ্র খাইসুম 
খা.সিরক্কা দ্র খা.আ. 
খা.সিরা [খা.-সিরা] বি অগ্ন্যাশয় । [গা.} 
খাসুম দ্র খাইসুম 
খা সুয়া'দ্র খা.অ৷ 
খা সুয়াং খা:সোয়া দ্র খা.আং 
খা.:সোকা দ্র খা.আ- 
খাআ [খাআ] বিণ উপযুক্ত; ন্যায্য । {গা.} 
খ্রাচা.আ [খাচা.-আ|] ক্রি লজ্জা পাওয়া । {গা.} 
খরাচা.খক [খাচা.-খক] বিণ লজ্জাবতী; লাজুক । {গা} 
খাজা [খাজা] ১ বি ভুল ৷ ২ বিণ অনুপযুক্ত । {গা.} 
খ্রা-রাসং [খা-রাসং] বি মান-মর্যাদা । {গা} 
খ্রাও [খাও] অব্য ফেটে যাওয়ার শব্দ । {গা.} 
খ্রাওখাও [খাওখাও] ১ অব্য মচমচ; করকর । ২ বিণ মচমচে; করকরে। {গা.} 
খ্রাঙা [খাঙা] ১ বিণ পরিষ্কার; ঝকঝকে ৷ ২ ক্রি পরিষ্কার হওয়া; ঝকঝকে হওয়া ৷ প্রশ. 
স্রাঙা । {গা} 
খ্বাম [খাম্‌] বি ঢোল-জাতীয় বাদ্যযন্ত্র । {গা.} 
খ্রাম্খাম [খাম্খাম্‌] অব্য দাতের সাথে অন্য কিছুর ঘর্ষণের শব্দ । {গা.} 
খ্রামচি [খরাম্‌চি] বি ঘাম । {গা.} 
-খ্লাকা [-খ্‌লাকা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূল বা ধাতুর সাথে প্রত্যয়রূপে ব্যবহৃত হয় । 
যেমন: দকয্নাকা; সু.খ্নাকা ইত্যাদি । {গা} 
খি.ই [খি.-ই] বি মলমূত্ৰ; পায়খানা । {গা} 
খি.ওয়েক [খি.-ওয়েক্‌] বি নাড়িভূঁড়ি দিয়ে রান্না করা তরকারি । {গা .} 
খি.খারক [খি.-খারক্‌] বি খুশকি । {গা} 
খি.গং [খি.-গং] বি পায়খানা । {গা} 
খি.গংদাম [খি.-গংদাম্‌] বি পায়খানা ঘর । {গা} 
খি.গল [খি.-গল্‌] বি পায়খানা ফেলার বা পরিষ্কার করার কাঠি ৷ {গা} 
খি.-ই গাল্্‌গিবা] বি মেথর । {গা} 
খি.চত [খি.-চত্‌] বি সবার শেষের জন । {গা} 
খিডুপা, খি.চিপা [খি.-চুপা, খি.-চিপা] ক্রি অপ্রস্তুতকালে পায়খানা বের হয়ে যাওয়া; 
কাপড় পরিহিত অবস্থায় পায়খানা করে ফেলা । {গা} 
খিড্রাকা [খি.-চ্রাকা] ক্রি পাতলা পায়খানা করা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৯৬ 


খি.জ্বতা [খি.-ভ্রতা] ক্রি অজান্তে অল্প পায়খানা বের হয়ে যাওয়া । {গা.} 

খি.থং [খি.-থং] ১ বি শক্ত পায়খানা ৷ ২ বি কোষ্ঠকাঠিন্য । {[গা.} 

খি.থং চাংখেতা [খি.-থং চাংখেতা|] ক্রি পায়খানা শক্ত বা কষা হওয়া । {গা.} 
খি.থাপ [খি.-থাপ্‌] বি ছোট বাচ্চার কাপড় । {গা} 

খি.থিক [খি.-থিক্‌] বি প্ৰান্ত । {গা.} 

খি.থিং [খি.-থিং] বি দুই নিতম্বের মাঝখানের হাড়; মেরুদশ্রে নিচের ছোট হাড় । 


{গা} 

খি.দাম [খি.-দাম্‌] বি পায়খানা ঘর । {গা} 

খি.দামর্াকা [খি.-দাম্ব্লাকা] ক্রি বেশি পরিমাণে পায়খানা করা । {গা.} 

খিফফ্লুয়া [খি.-ফুয়া] ক্রি পায়খানা বের করা (মাছের) ৷ {গা} 

খি.বুবুত, খি.বিবিত [খি.-বুবুত্‌ , খি.-বিবিত্‌] বি গোবরে পোকা । {গা.} 

খি'মি [খি.-মি] বি লেজ । {গা} 

খি.ররোতা [খি.-ররোতা] ক্রি একটু একটু করে পায়খানা করা । {গা.} 

খিসাং [খি.-সাং] বি পিছন দিক; পশ্চাৎ; নিতম্ব । {গা} 

খি.সাংথি [খি.-সাংথি] বি নিতম্ব । {গা.} 

খি:সাং বুদ্দুনা, খি.সাং বিদ্দিনা [খি.-সাং বুদ্দুনা, খি.-সাং বিদ্দিনা] ক্রি পিছনে 
সরে আসা । {গা} 

খি.সাং হা.ব্বক [খি.-সাং হা.-খুলক্‌] বি পায়ুপথ । {গা} 

খি-সাংব্লাক, খি.সামর্লাক [খি.-সাংব্লাক্‌ খি.-সাম্ব্‌লাক্‌] বি পায়ুপথের মাংস । {গা.} 

খিসাংব্লাক হ.খাতা, খি.সামব্লাক হ.খাতা [খি.সাংব্‌লাক্‌ হ.-খাতা, খি.সাম্ব্লাক্‌ 
হ.-খাতা] ক্রি আমাশয় রোগের কারণে পায়ুপথের লাল অংশ বের হওয়া; অর্শ্বরোগ 
হওয়া । {গা.} 

খিসাংবু, খি.সাম্থু [খি.-সাংবু, খি.-সাম্বু] বি পায়ুপথ । {গা} 

খি.সিংথপ [খি.-সিংথপ্‌] বি দুই নিতম্বের মাঝখানের হাড় । {গা. 

খি.সিবতবতগুবা, খি.সিফতফতগুয়া, খি.সিবতবতগিবা [খি. EEE খি.- 
সিবত্বতুগুয়া, খি.-সিফত্ফত্গুবা] বি যে ঘন ঘন পাদ দেয় । {গা} 

খিসিয়া [খি.-সিয়া] ক্রি পাদ দেওয়া; গ্যাস বের হওয়া । {গা} 

খিন্ুয়া [খি.-সুয়া] ক্রি নরম পায়খানা করা । {গা.} 

খিযয়ামা, খে.মা [খি.-য়ামা, খে.-মা] ১ বি মানুষের পায়খানা । ২ ক্রি পায়খানা 
করা । {গা} 


খিক্কা [খিক্কা] ক্রি আবরণ তোলা । {গা.} 


খিকজা [খিক্্‌জা] ক্রি আবরণ না তোলা । {গা.} 


খি.খি-খাখা দাক্কা [খি.-খি-খা.-খা দাক্‌কা] ক্রি ব্বিত হওয়া; দ্বিধাবোধ জাগা; বিরক্ত 


হওয়া । {গা.} 


খিং- [খিং-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ। পাতা, কাপড় 


ইত্যাদি নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: খিংসা; খিংগ্নিং; খিংগিথাম ইত্যাদি । {গা.} 


খিংখিং দ্র খুংখুং 


ব্যবহারিক গারো অভিধান ৯৭ 


খিংঙা [খিংঙা] ক্রি সজোরে আঘাত করা । [গা.} 

খিংখালা দ্র খুংথালা 

খিংদাল্লা [খিংদাল্লা] বিণ প্রশস্ত পাতা । {গা.} 

খিচক [খিচক্‌] বিণ ধূর্ত । {গা} 
খিচকা [খিচকা|] ক্রি ধূর্ত হওয়া । {গা} 

খি.চং [খি.চং] বি অব্যবহাৰ্য বস্তু; অবশিষ্টাংশ ৷ {গা.} 

খি.চিং দ্র ইচিং 

খিতচ্বা দ্ৰ কিচ্চা 

খিত্তা দ্র খুত্তা 

খিথাপ দ্র খি.:ই 

খি.থাপ: [খি.-থাপ্‌] বি বই; পুস্তক । {গা.} 

খিনস্রায়া দ্র খুনজ্রায়া 

-খিনাপা [-খিনাপা] কৃৎ প্রত্যয়বিশেষ । কোনো কাজ করতে সহজ বা ভালো লাগা 
বোঝাতে ক্রিয়ামূল বা ধাতুর সাথে প্রত্যয়রূপে ব্যবহৃত হয়। যেমন: বু.মখিনাপা; 
দাকখিনাপা; চা.খিনাপা ইত্যাদি । {গা.} 

খিন্নাআ [খিন্নাআ] ক্রি শোনা; শ্রবণ করা । [গা.} 
খিন্না, খিন্নাবো [খিন্না, খিন্নাবো] ক্রি অনুজ্ঞা । {গা .} 
খিন্নাখাল্লা [খিন্নাখাল্লা] ক্রি হালকা-পাতলা শোনা । {গা} 
খিন্নাগাগালা [খিন্নাগাগালা] ক্রি তাড়াতাড়ি শোনা । {গা.} 
খিন্নাগিতা, খিন্নাগিলা, খিন্নাদিলা [খিন্নাগিতা, খিন্নাগিলা, খিন্নাদিলা] ক্রি 
শোনানো; শুনতে বলা ৷ {গা.} 
LEE TA! 


বক, খন্নাগুয়া, খিন্নাগিবা [খিন্নাগুবা, খিন্নাগুয়া, খিন্নাগিবা] বি শ্রবণকারী । 
{গা. 
COE FEI OEE EE OE TO } 


খিন্নাচেঙা [খিন্ননাচেঙা] ক্রি প্রথমে শুনে নেওয়া । {গা.} 

খিন্নাজা [খিন্নাজা] ক্রি না শোনা । {গা} 

খিন্নাথক্কা [খিন্নাথক্কা] ক্রি শোনা (একত্রে সবাই অর্থে) । {গা.} 

খিন্নাথুমা, খিন্নাথিমা [খিন্নাথুমা, খিন্নাথিমা] ১ ক্রি মনোযোগ দিয়ে শোনা । ২ ক্রি 
আড়ি পাতা । {গা} 

খিন্নাথুয়া, খিন্নাথোয়া [খিন্নাথুয়া, খিন্নাথোয়া] ১ বিণ সুমিষ্ট; ফুতিমধুর; সুখবাব্য । 
২ ক্রি সুমিষ্ট লাগা; শ্রুতিমধূর লাগা; সুখ্বাব্য লাগা । {গা.} 

খিন্নাদিকা, খিশ্নাদিক্কা [খিন্নাদিকা, খিন্নাদিক্কা] ১ বিণ অশ্বাব্য। ২ ক্রি শুনতে 
খারাপ লাগা; শুনতে অস্বাভাবিক লাগা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৯৮ 


খিন্নাফা [খিন্নাফা] ক্রি একত্রে শোনা (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা} 
খিন্নাফুলা, খির্নাফুল্লা, খিন্নাফিলা, খিন্নাফিল্লা [খিন্নাফুলা, খিন্নাফুল্লা, 
খিন্নাফিলা, খিন্নাফিল্লা] ১ ক্রি পুনরায় শোনা । ২ ক্রি অন্য কাজ সম্পন্ন হতে 
হতে শুনে শেষ করা । {গা.} 
খিন্নাবা [খিন্নাবা] ক্রি শুনে আসা । {গা} 
খিন্নাবাতা [খিন্নাবাতা] ক্রি অপেক্ষাকৃত বেশিবার বা বেশি পরিমাণ শোনা । {গা} 
খিন্নাবুয়া [খিন্নাবুয়া] ক্রি শুনে দেখানো (অনুকরণ বা ভান অর্থে) । {গা} 
খিন্নামানা [খিন্নামানা] ১ ক্রি ভুলক্ৰমে শুনে ফেলা । ২ ক্রি শোনার কাজ সমাপ্ত 
করা । {গা} 
খিন্নারিকা [খিন্নারিকা] ক্রি গমনের পূর্বে শুনে রাখা । {গা} 
খিন্নাস্রাঙা [খিন্নাস্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্ত্বেও শোনা । {গা.} 
খি্নাস্রাপা [খিন্নাল্রাপা] ক্রি সময় মতো শুনতে পারা । [গা.} 
খিন্নাসুয়া, খিন্নাসোয়া [খিন্নাসুয়া, খিন্নাসোয়া] ক্রি আগমনের পূর্বে শুনে নেওয়া । 
{গা} 

খিন্নি [খিন্নি] বি চুল । {গা} 
রক্গিবা] বি নাপিত । {গা.} 

খিম দ্র আ.খুম 

খি.মখি.ম দ্র খে:মখে.ম 

খিম্মা' দ্র খুম্মা 

খিম্মা: দ্র খুম্মা 

খিম্মা দর খুম্মা- 

খিম্মিতা দ্র খুম্মুতা 

খিম্মিল দ্র খুম্মুল, 

খিম্মিলা দ্র খুম্মুলা 

খিরং, খিরাং [খিরং, খিরাং] বি উৎসব বা বিবাহের সময় প্রদেয় প্রাণীর পা-সহ উরুর 
মাংস ফেরত দেওয়ার প্রথা । {গা.} 

খি.রত খি.রত [খি.-রত্‌ খি.-রত্‌] ১ বিণ একটু একটু; অল্প অল্প; অল্প পরিমাণ। ২ 
ক্রিবিণ একটু একটু করে; অল্প অল্প করে। {গা} 
খি.রত- [খি.-রতৃ-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ । যেমন: 
খি.রতসা; খি.রতগ্নিং; খি.রতগিথাম ইত্যাদি । {গা.} 

খিরাত [খিরাত] ১ বি গালিবিশেষ ৷ ২ বিণ দুষ্ট । {গা 

খিরায়া [খিরায়া] ১ ক্রি জব্দ করা; বোকা বানানো; শোষণ করা। ২ ক্রি দুধ দোহন 


ব্যবহারিক গারো অভিধান ৯৯ 


করা । {আষঞ্চ.বা.>} 
খিরায়, খিরায়বো [খিরায়্‌, খিরায়্‌বো] ক্রি অনুজ্ঞা । {আঞ্.বা খিরা+গা. সাফিক্স} 
খিরায় চা.আ [খিরায় চা.-আ|] ক্রি জব্দ করে বা বোকা বানিয়ে খাওয়া; শোষণ করা । 
{আঞ্চ.বা খিরা+গা. সাফিক্স} 
খিরায়জা [খিরায়ূজা] ক্রি শোষণ না করা; জব্দ করে বা বোকা বানিয়ে না খাওয়া । 
{আঞ্চ.বা খিরা+গা. সাফিক্স} 
খি.রোকা [খি.-রোকা] ক্রি কুলায় চাল পরিষ্কার করা । {গা.} 
খিল [খিল্‌] বি তুলা । [গা.} 
খিলখক [খিল্খক্‌] বি তুলা ভরার ঝুঁড়িবিশেষ । {গা.} 
খিলগং [খিল্গং] বি তুলা গাছের কা । {গা} 
খিলদিং [খিল্দিং] বি তুলা দিয়ে তৈরি করা সুতা । {গা} 
খিলবক [খিল্বক্‌] বি তুলার জাতবিশেষ । {গা} 
খিলমান্দি [খিল্মান্দি] বি গারোদের আবাদ করা তুলা । {[গা.} 
খিলখম [খিল্থম্‌] বি পিঠাবিশেষ; মেরা পিঠা । {গা} 
খিলোকজা [খিলোক্জা] বি নভেম্বর ও ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় (১৬ নভেম্বর- 
১৫ ডিসেম্বর=৩০দিন) ৷ প্রশ. সিলগিনচি । {গা.} 
খি.সিক [খি.-সিক্‌] বি কোনা । [গা.} 
খিয়া’ [খিয়া] ক্রি গুঁতা দেওয়া ৷ {গা} 
খি, খিবো [খি, খিবো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
খিথ্ৰিকা [খিগ্রিকা] ১ বি গুঁতাগুঁতি ৷ ২ ক্রি পরস্পরকে গুতা দেওয়া । {গা.} 
খিজা [খিজা|] ক্রি গুতা না দেওয়া । {গা} 
খিথাতা, খিদাতা [খিথাতা, খিদাতা] ক্রি জোরে গুতা দেওয়া । {গা} 
খিয়া:, খেয়া [খিয়া, খেয়া] ক্রি ভার বহন করা; ঝোলানো । {গা.} 
খি, খিবো, খে, খেবো [খি, খিবো, খে, খেবো!] ক্রি অনুজ্ঞা । {গা .} 
খিজা, খেজা [খিজা, খেজা| ক্রি ভার বহন না করা । {গা.} 
খিয়৷ [খি--য়া] ক্রি শব্দ হওয়া; আওয়াজ হওয়া ৷ প্রশ. গা ম্মা ৷ {গা.} 
খি.জা [খি.-জা| ক্রি শব্দ না হওয়া; আওয়াজ না হওয়া ৷ {গা.} 
খিযয়াং [খি.-য়া] ১ বিণ ব্যবহারযোগ্য; স্বাচ্ছন্দ্যযুক্ত; বিধিসম্মত। ২ ক্রি উপযুক্ত হওয়া; 
বিধিমোতাবেক হওয়া । {গা} 
খি.জা [খি.-জা] ১ বিণ ব্যবহারযোগ্য নয়; স্বাচ্ছন্দ্যযুক্ত না; বিধিসম্মত নয়। ২ ক্রি 
উপযুক্ত না হওয়া; বিধিমোতাবেক না হওয়া । {গা.} 
খিয়া* [খি--য়া] ১ বিণ বিবাহযোগ্য ৷ ২ ক্রি বিবাহযোগ্য হওয়া । {গা.} 
খি.জা [খি.-জা] ১ বিণ বিবাহযোগ্য নয়। ২ ক্রি বিবাহযোগ্য না হওয়া । {গা.} 
খিকখাক দ্র খুক্খাক 
খিংখাং দ্র খুংখাং 


ব্যবহারিক গারো অভিধান ১০০ 


-খ্িংখাঙা [-খ্ৰিংখাঙা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে । যেমন: চাখিংখাঙা, দে.নখিংখাঙা; ফি.খিংখাঙা ইত্যাদি । {গা} 
খিংঙা দ্র ক্রিংঙা 
খিংচাকচাক [খ্রিংচাক্‌চাক্‌] ১ বিণ সটান সটান ৷ ২ ক্রিবিণ সটান হয়ে । {গা.} 
খিঙা [খ্ৰিঙা] ১ বিণ আটসাট ৷ ২ ক্রি আটসাট করে বাধা । {গা} 
খ্রিংজা [খিংজা] ১ বিণ ঢিলা । ২ ক্রি আটসাট করে না বাধা । {গা} 
-খ্িঙা [-খ্ৰিঙা] সাফিক্সবিশেষ । ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। উদাহরণ: রাতখিঙা; সালখ্রিঙা; দকখিঙা ইত্যাদি । {গা} 
খ্িতা, খ্ত্তা [খিতা, খিত্তা] ক্রি পূজা করা । প্রশ. আমুয়া; হামুয়া। {গা.} 
খ্িতগুবা, খ্বিতথুয়া , খিতগিবা [খ্িত্গুবা, খিত্গুয়া, খিত্গিবা] বি উৎসৰ্গকারী । {গা.} 
খিপা দ্র খুপা 
খিমখ [বিম্‌খ| ক্রিবিণ একসাথে; একত্রে । {গা} 
খ্রিষ্ট [খ্ৰিষট] বি যিশুখ্িষ্ট । {ই. (॥৷i50>বা. খ্ৰিষ্ট>} 
খিিয়া [খ্ৰিয়া] ক্রি মাছের আঁশ ছাড়ানো । {গা.} 
খু.উ [খু.-উ] ১ বি মুখের ভাষা । ২ বি কথা । {গা.} 
খু.- [খু.-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ ৷ মুখে কতবার 
খাবার তোলা হচ্ছে তা নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: খু:সা; খুগ্নিং; খু.গিথাম 
হত্যাদি । {গা} 
খু.খাপ, খু.গাপ [খু.-খাপ্‌, খু.-গাপ] বি ফুলকা । {গা.} 
খু.গাপ খু.গাপ দাক্কা [খু.-গাপ্‌ খু.-গাপ্‌ দাক্কা] ক্রি অক্সিজেনের জন্য বারবার মুখ 
বড় করে হা করা । {গা} 
খু':গিসেপ [খু.-গিসেপ্‌] বি মুখের কোণ । {গা} 
খু খ্রি [খু.-খ্ৰি] বিণ ভাষাহীন; কথাহীন; বোবা । {গা.} 
খু:গেপ, খুগেগেপ [খু.-গেপ্‌, খু.-গেগেপ্‌] বিণ মুখ চ্যাপটা । {গা} 
খু:গেপা [খু.-গেপা] ১ বিণ খাওয়ার সময় বা কথা বলার সময় মুখ নড়ে এমন। ২ 
ক্রি খাওয়ার সময় বা কথা বলার সময় মুখ নাড়াচাড়া করা । {গা} 
খু.চকা [খু.-চকা] ১ ক্রি চুম্বন করা । ২ বিণ সুচালো । {গা} 
খু:চকা-খু:দিমা [খু.-চকা-খু.-দুমা, খু.-চকা-খু.-দিমা] ক্রি চুম্বনাদি 
করা । {গা. 
খু:চত [খু.-চত্‌] বি সূচালো শীৰ্ষবিন্দু । {গা.} 
খু.চাকা [খু.-চাকা] ক্রি কথা দেওয়া; সাড়া দেওয়া; উত্তর দেওয়া । {গা.} 
খুচি [খু.-চি] বি থুথু । {গা.} 
খু.চি খান্না [খু.-চি খান্না] (বাগ.) ক্রি কুপরামর্শ দেওয়া । {গা.} 
খুচি গাল্লা [খু.-চি গাল্লা] ক্রি থুথু ফেলা । {গা} 
খু.চিঙা [খু.-চিঙা] ক্রি ষড়যন্ত্ৰ করা; উদ্ধত হওয়া (থুথু ফেলে); হুমকি দেওয়া; মেরে 
ফেলতে ওয়াদা করা বা সংকল্প করা । {গা .} 


ব্যবহারিক গারো অভিধান ১০১ 


খু.চিত [খু.-চিত্‌] বি কাটা ঠোট । {গা} 

খুচি দাগ্পা [খু.-চি দাপ্‌পা] ক্রি অন্যের উপরে থুথু ফেলা । {গা.} 

খুচি মন্নোকা, খু.চি মুন্নোকা, খু.চি মির্নোকা [খু.-চি মন্নোকা, খু.-চি মুন্নোকা, 
খু.-চি মিন্‌নোকা|] ক্রি ঢোক গিলা ৷ {গা.} 

খু.চি ররোতা [খু.-চি ররোতা] ক্রি মুখ দিয়ে লালা পড়া । {গা} 

খু.চি রিংরতা [খু.-চি রিংরতা] ক্রি থুথু টেনে গেলা । {গা} 

খুচি হন্না [খু.-চি হ.-ন্‌না] ক্রি থুথু দিয়ে নেওয়া । {গা} 

খু চিয়া [খু.-চিয়া] ক্রি থুথু ফেলা । {গা.} 

খুডুল, খু.চিল [খু.-চুল্‌, খু.-চিল্‌] বি ঠোট । {[গা.} 

খু.জিকসি [খু.-জিক্‌সি] বি দ্বিরুক্ত শব্দ । {গা} 

খুজিয়া [খু.-জিয়া] বি অৱুচির কারণে থুথু বের হওয়া । {গা.} 

খুনং [খু.-থলং] বিণ ঠোটকাটা ৷ প্রশ. খু.বাংবাং ৷ {গা.} 

খু'থেং-ওয়াথেং [খু.-থেং-ওয়াথেং] বিণ ঝগড়াটে; বাচাল; মুখরা । {গা} 
খু:দিক-ওয়া.দিক দাক্কা [খু.-দিক্‌-ওয়া.-দিক্‌ দাক্‌কা] ক্রি অন্যজনের হস্তক্ষেপে কথা 
বলতে ব্বিতবোধ হওয়া । {গা.} 

খু.দুবক, খুদুবু, খু.দিবক, খুদিবু [খু.-দুবক্‌ , খু.-দুবু, খু.-দিবক্‌, খু.-দিবু] বি 
থুতনি ৷ {গা.} 

খুদুমা, খু.দিমা [খু.-দুমা, খু.-দিমা] ক্রি চুম্বন করা (ছোট বাচ্চাদের চুম্বন অর্থে) । 
{গা} 


খু:দেপ [খু.-দেপ্‌] বিণ চাপা ভাঙা ৷ {গা} 

খু.দ্ৰেতা [খু.-দ্ৰেতা] ক্রি মুখ খুলে কথা বলা । {গা} 

খুনাম [খু.-নাম্‌] বি ব্যাকরণ । {গা.} 

খু নেঙা [খু.-নেঙা] ক্রি বলতে কষ্ট বা ক্লান্ত লাগা । {গা.} 

খু.ফা [খু.-ফা] ১ বি সূত্ৰ । ২ বি মুখ৷ ৩ বি অগ্রভাগ । {গা} 

খু.ফা খাআ [খু.-ফা খাআ|] ক্রি প্রতিজ্ঞা করা । {গা.} 

খু.ফা মাতগুবা সিলমাং গাপগুবা, খু.ফা মাতগুয়া সিলমাং গাপগুয়া, খু.ফা মাতগিবা 
সিলমাং গাপগিবা [খু.-ফা মাত্গুবা সিলমাং গাপ্গুবা, খু.-ফা মাত্গুয়া সিলমাং 
গাপৃগুয়া, খু.-ফা মাত্গিবা সিলমাং গাপ্্‌গিবা] (বাগ.) বিণ বিচক্ষণ; প্রজ্ঞাবান; 
জ্ঞানী । {গা.} 

খু.ফাতিয়া [খু.-ফাতিয়া] ক্রি পরামর্শ দেওয়া; উপদেশ দেওয়া । {গা} 

খু.ফা মিন্না [খু.-ফা মিন্না] ক্রি কথা পাকাপাকি করা; স্থির করা । {গা.} 

খু.ফ্রেতা [খু.-ফ্রেতা] ১ বিণ বলার যোগ্য; বলা যায় এমন । ২ ক্রি বলতে পারা । 
{গা} 

খু.ফ্রেতজা [খু.-ফ্রেত্‌জা] ১ বিণ বলার অযোগ্য; বলা যায় না এমন ৷ ২ ক্রি বলতে 
না পারা । {গা} 

খু-বিদিক ([খু.-বিদিক্] বি অভিধান; শব্দভাঁশার; শব্দকোষ । প্রশ. খুরংদিক; 
খু.জাম ৷ {গা} 

খু.বিদিং [খু.-বিদিং] বি ব্যাকরণ । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১০২ 


খু:বেল [খু.-বেল্‌] বিণ ঠোট ফাক হয়ে থাকে এমন । {গা} 

খু.বেলবেল [খু.-বেল্‌বেল্‌] ক্রিবিণ ঠোট ফাক করে। {গা} 

খু:মং [খু.-মং] ১ বি এঁক্যতান। ২ বি চুক্তি । {গা} 

খু.মংখ্ৰিকা [খু.-মংগ্ৰিকা] ক্রি চুক্তি করা; সমঝোতা হওয়া । {গা} 

খু.মং নাংগ্ুমা, খু:মং নাংগ্রিমা [খু.-মং নাংগ্রুমা, খু.-মং নাংগ্রিমা] বি একত্র হওয়া; 
সুখে-শান্তিতে থাকা । {গা.} 

খু.মঙা [খু.-মঙা] ১ ক্রি যুক্তি-পরামর্শ করা । ২ ক্রি এক্যতানে আবদ্ধ হওয়া । {গা .} 
খু.মাক খু.মাক [খু.-মাক্‌ খু.-মাক্‌] ক্রিবিণ গোগ্ৰাসে । {গা} 

খু.মা খু.মা [খু.-মা খু.-মা] ক্রিবিণ গোগ্রাসে; মুখ ভর্তি করে। {গা.} 

খু.মাং [খু.-মাং] বি অগ্রভাগ; প্রান্ত । {গা.} 

খু:মাতা [খু.-মাতা] ১ বিণ অকথ্য । ২ ক্রি অকথ্য কিছু বলা । {গা.} 

খু স্মাক খু ম্মাক [খু.-মৃ্‌মাক্‌ খু.-মূমাক্‌] ক্রিবিণ মুখ ভৰ্তি করে । {গা.} 

খুমুথু, খু-মিথু [খু.-মুথু, খু-মিথু] বি ঘুষ । {গা} 

খুরাক [খু.-রাক্‌] বি সঞ্চয় (খাবার) ৷ {গা.} 

খুরাক্কা [খু.-ক্কা] বি শক্ত কথা । {গা} 

খুরাং [খু.-রাং] বি কথা; ভাষা; সুর; কণ্ঠস্বর ৷ {গা .} 

খুরাং থাংঙা [খু.-রাং থাংঙা] ক্রি জোরে কথা বলতে পারা । {গা.} 

খুরাং হন্না [খু.-রাং হ.-নৃ্‌না] ক্রি কথা দেওয়া । {গা.} 

খুরাচাকা, খুরাচাক্কা [খু.-রাচাকা, খু.-রাচাক্‌কা] ১ ক্রি প্রতিজ্ঞা করা। ২ ক্রি 
স্বীকার করা । ৩ ক্রি উত্তর দেওয়া ৷ 8 ক্রি একমত হওয়া । {গা.} 

খু.রাচাকগ্রিকা [খু.-রাচাক্ঞ্রিকা] ক্রি চুক্তি করা; সন্ধি করা । {গা} 

খুরারা [খু.-রারা] বিণ কথা বলতে কার্পণ্য করে না এমন; মিষ্টভাষী । {গা.} 

খু স্বকা [খু.-সবকা] ক্রি জানানো ৷ {গা} 

খুস্থা [খু.-স্খা] বি গুজব । {গা} 

খু.সুক, খু.সিক [খু.-সুক্‌, খু.-সিক্‌] ১ বি মুখ ৷ ২ বি কথা; ভাষা । {গা} 

খু'সুক খাথুপা, খু.সিক খাথিপা [খু.-সুক্‌ খাথুপা, খু.-সিক্‌ খাথিপা] ক্রি মুখ বাধা । 
{গা} 

খু সুকথ্রি, খু:সিকণ্রি [খু.-সুক্ঞ্ৰি, খু.-সিক্ঞ্ৰি] বিণ বোবা; অনল্পভাষী । {গা} 

খুসুক চিয়া, খু:সিক চিয়া [খু.-সুক্‌ চি.-য়া, খু.-সিক্‌ চি.-য়া] ১ বিণ কথামিষ্টি। ২ 
ক্রি কথা মিষ্টি হওয়া । {গা.} 

খু'সুক জক্কা, খু.সিক জঙ্কা [খু.-সুক্‌ জক্‌কা, খু.-সিক্‌ জক্কা] ক্রি কথা বের হওয়া । 
{গা} 

খুসুক থুপ্না, খু.সিক থিপ্না [খু.-সুক্‌ থুপ্‌পা, খু.-সিক্‌ থিপৃ্‌পা] ক্রি কথা ফুরিয়ে 
যাওয়া । {গা.} 

খুসুক ফাল্লে চা.গুবা, খু.সুক ফাল্লে চা.গুয়া, খু.সুক ফাল্লে চা.গিবা, খু.সিক ফাল্লে 


ব্যবহারিক গারো অভিধান ১০৩ 


চা.গুবা, খু:সিক ফাল্ে চা-গুয়া, খু-সিক ফাল্লে চা.গিবা [খু.-সুক্‌ ফাল্লে চা.-গুবা, 
খু.-সুক্‌ ফাল্লে চা.-গুয়া, খু.-সুক্‌ ফাল্লে চা.-গিবা, খু.-সিক্‌ ফাল্লে চা.-গুবা, 
খু.-সিক্‌ ফাল্লে চা.-গুয়া, খু.-সিক্‌ ফাল্লে চা.-গিবা] বি কথা রটায় যে। {গা.} 
খু.সুক রাক্কা, খু.সিক রাক্কা [খু.-সুক্‌ রাক্কা, খু.-সিক্‌ রাক্কা] বিণ চটাং চটাং কথা 
বলতে পারে এমন; মুখরা ॥{গা.} 

খু:সুকরারা, খু.সিকরারা [খু.-সুক্রারা, খু.-সিক্রারা] বিণ দিলখোলা; দেখলেই 
কথায় বিমোহিত করে এমন । {গা} 

খু.সুক রিয়া, খু.সিক রিয়া [খু.-সুক্‌ রি.-য়া, খু.-সিক্‌ রি.-য়া] ক্রি কথা চলা । {[গা.} 
খু:সুক সওয়া, খু:সিক সওয়া [খু.-সুক্‌ সওয়া, খু.-সিক্‌ সওয়া] ক্রি খারাপ শব্দ 
ব্যবহার করা । {গা.} 

খুসুক হ.ন্না, খু.সিক হম ন্না [খু.-সুক্‌ হ.-ন্‌না, খু.-সিক্‌ হ.-ন্‌না] ক্রি কথা দেওয়া; 
কথা বলা । {গা} 

খুসুমাং, খু.সিমাং [খু.-সুমাং, খু.-সিমাং] বি মুখের দাড়ি; গৌফ । {গা.} 

খুসুমাং চেংচেং, খু:সিমাং চেংচেং [খু.-সুমাং চেংচেং, খু.-সিমাং চেংচেং] বি লম্বা 
লম্বা দাড়ি । {গা.} 

খু সুমুক্কা, খু.সিমিক্কা [খু.-সুমুক্কা , খু.-সিমিক্কা] ক্রি শিস বাজানো ৷ {গা} 

খু সুরুর্না, খু.সিরিপ্না [খু.-সুরুপ্পা, খু.-সিরিপৃপা] ক্রি কুলি করা । {গা} 

খু সুয়াল, খু:সিয়াল [খু.-সুয়াল্‌, খু.-সিয়াল্‌] বি বিদঘুটে শব্দ । {গা.} 

খু স্রেতা [খু.-স্েতো] বি মুখ ফসকে চলে যাওয়া । {গা} 

খু:য়াক:, খুয়াং, খু:য়েক [খু.-য়াক্‌, খু.-য়াং, খু.-য়েক] ১ বি অপাঙ্গ ভঙ্গি । ২ বিণ 
বোকা । {গা.} 

খুয়াক খুয়াক [খু.-য়াক্‌ খু.-য়াক] অব্য প্রাণ বিসর্জনের পূর্ব মুহূর্তের অবস্থা 
বোঝানোর জন্য ব্যবহৃত শব্দ । {গা.} 

খু:য়াকমা [খু.-য়াক্মা] বি ব্যবহারিক ভাষা; কথা; মৌখিক ভাষা । {গা.} 

খু:য়াকা, খু:য়াঙা, খুয়েকা [খু.-য়াকা., খু.-য়াঙা, খু.-য়েকা] ক্রি বোকা হওয়া । 
{গা} 

খুয়েঙা [খু.-য়েঙা] ১ বিণ মুখখোলা ৷ ২ ক্রি মুখখোলা হওয়া {গা} 

খুয়েং-খু:চক [খু.-য়েং-খু.-চক্‌] ১ বিণ অসামঞ্জস্যপূর্ণ মুখবিশিষ্ট । ২ ক্রিবিণ মুখ 
ভ্যাংচিয়ে । {গা.} 

খুয়েং খুয়েং দাক্কা [খু.-য়েং খু.-য়েং দাক্কা] ক্রি কাদো কাদো হওয়া । {গা} 


খু.খারং [খু.-খারং] বি টাক মাথা । {গা} 

খুংখুং, খিংখিং [খুংখুং, খিংখিং] অব্য পৰ্যন্ত । পরশ. থেক; দুব্বাত ৷ {গা.} 

খুংওঙা দ্র খংঙা 

খুংথালা, খিংথালা [খুংথালা, খিংথালা] ১ ক্রি উলটা করে রাখা জিনিস ঠিক করা। ২ 


ক্রি ছাতা মেলা । {গা} 


খুচ্রাকা [খু.-ভ্রাকা] ক্রি নখ দিয়ে আচড় কাটা । {গা} 


খুচ্রাক, খুঁচাকবো [খু.-চ্রাক্‌, খু.-চ্রাক্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
ব্যবহারিক গারো অভিধান ১০৪ 


খুচ়াক-ওয়াচ্রাক [খু.-চ্রাক্‌-ওয়াচ্রাক্‌] ক্রিবিণ খামচিয়ে খামচিয়ে । {গা} 
খু চ্রাকজা [খু.-চ্রাক্্‌জা] ক্রি নখ দিয়ে আচড় না কাটা । {গা.} 

খু.চিরং [খু.-চিরং] বি ন্যাড়া মাথা । {গা} 

খুত্তা, খিত্তা (খৃত্তা, খিত্তা] ক্রি খৌড়া ৷ {গা} 
খুত, খুতবো, খিত, খিতবো [খুত্‌, খুত্বো, খিত্‌, খিত্বো| ক্রি অনুজ্ঞা | {গা} 
খুত্চ্রাকা, খিত্চাকা [খুত্চরাকা, খিত্চাকা] ক্রি খুঁড়ে ছিটিয়ে দেওয়া ৷ {গা} 
খুতজা, খিতজা [খুত্জা, খিত্জা] ক্রি না খোড়া । {গা} 
খুতরংরঙা, খিতরংরঙা [খুত্রংরঙা , খিত্রংরঙা] ক্রি বেশি পরিমাণ খৌড়া । {গা.} 
খুতরুরুয়া, খিতরুরুয়া [খুত্রুরুয়া, খিত্রুরুয়া] ক্রি এলোমেলো মাটি খৌড়া । {গা.} 
খুতফ্ুয়া, খিতফ্রুয়া [খৃত্ফ্ুুয়া, খিত্‌ফ্ৰুয়া] ক্রি মাটি ফুড়ে বের হওয়া । {গা.} 

খু.থি [খু.-থি] বি কোনা; প্ৰান্ত । {গা.} 
খু'থিমাল [খু.-থিমাল্‌| বি ফ্লোরের প্রান্ত । {গা.} 

খু.দাম দ্র খ.দাম 

খুনভ্রায়া , খিনজ্রায়া [খুন্জ্রায়া, খিন্জ্রায়া] ক্রি খৌজা ৷ {অমু} 

খুন্দায়া [খুন্দায়া] বি খোড়া; খোদাই করা । {গা} 

খু.বেরা মিদ্দি [খু.-বেরা মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা; পাতালে সঞ্চিত 
অর্থের পাহারাদার । {গা.} 

খুম দ্র আ.খুম 

খুমখা [খুম্খা] বি তিত বেগুন । {গা} 
সাফিক্সবিশেষ । যেটা সচরাচর করা হয় এমন বোঝাতে ক্রিয়ামূল বা ধাতুর সাথে 
সাফিক্সরূপে ব্যবহৃত হয়ে বিশেষণ পদ গঠন করে। যেমন: দাকখুম্মাল; চা.খুম্মাল; 
বু.মখুম্মাল ইত্যাদি । {গা} 

খুম্মা১, খিম্মা’ [খুম্‌মা, খিম্‌মা] বি স্থৃতিস্তম্ভ; মৃত ব্যক্তির স্মৃতি রক্ষার্থে খোদাইকৃত 
প্রতিকৃতি । {গা .} 

খুম্মাং, খিম্মাং [খুম্‌মা, খিম্মা] ক্রি বিয়ে করা । {গা} 
খুমজা , খিমজা [খুম্‌জা , খিম্জা] ক্রি বিয়ে না করা । {গা} 
খুমদতা, খিমদতা [খুম্দতা, খিম্‌দতা] ক্রি শক্ত করে জড়িয়ে নেওয়া । {গা} 

খুম্মা-, খিম্মা' [খুম্‌মা, খিম্মা] ক্রি বজ্রপাত হওয়া; বিজলি চমকানো ৷ [গা.} 
খুমফ্রেতা, খিমফ্রেতা [খুম্‌ফ্রেতা, খিম্‌ফ্রেতা] ক্রি বিকট আওয়াজে বিজলি চমকানো 
বা বজ্মপাত হওয়া । {গা.} 

খুম্মুতা , খিম্মিতা [খুম্‌মুতা , খিম্‌মিতা] ক্রি নিভিয়ে দেওয়া; নিভানো । {গা} 
ক্রি অনুজ্ঞা । {গা.} 
খুম্মুতজা , খিম্মিতজা [খুম্‌মুত্‌জা , খিম্‌মিত্‌জা] ক্রি না নিভানো । {গা} 

খুম্মুল., খিম্মিল, [খুম্‌মুল্‌, খিম্‌মিল্‌] বি লোম । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১০৫ 


খুম্মুল দিক্কা, খিম্মিল দিক্কা [খুম্‌মুল্‌ দিক্কা, খিম্‌মিল্‌ দিক্কা] ১ বিণ ঘন লোম । ২ 
ক্রি ঘন লোম হওয়া । {গা.} 
খুম্মুলরারা, খিম্মিলরারা [খুম্‌মুল্রারা , খিম্‌মিল্রারা] বিণ লোমশ । {গা.} 


খুম্মুল-দ্ৰখুম্মুলা 
খুম্মুলা , খিম্মিলা [খুম্‌মুলা , খিম্‌মিলা] ১ বিণ ঘোলা ৷ ২ ক্রি ঘোলা হওয়া । {গা} 


ক্রি অনুজ্ঞা । {গা.} 

খিম্‌মিল্খালা, খিম্‌মিল্খাল্লা] ক্রি বেশ কিছু পরিমাণ ঘোলা হওয়া । {গা.} 
খুম্মুলগাগালা, খিম্মিলগাগালা [খুম্‌মুল্‌গাগালা, খিম্‌মিল্‌গাগালা] ক্রি দুত ঘোলা হয়ে 
যাওয়া । {গা.} 

ক্রি ঘোলা করতে বলা; ঘোলা করানো । {গা.} 

খুম্মুলগ্রিকা, খিম্মিলগ্রিকা [খুম্‌মুল্গ্রিকা, খিম্‌মিল্‌গ্রিকা] ক্রি একসাথে ঘোলা হওয়া । 
{গা} 

খুম্‌মুল্গুয়া, খুম্্‌মুল্‌গিবা, খিম্মিল্‌গুবা, খিম্মিল্‌গুয়া, খিম্‌মিল্‌গিবা] ১ বি 
ঘোলাকারী । ২ বিণ ঘোলা । {গা.} 

খুম্মুলজা, খিম্মিলজা [খুম্‌মুল্‌জা, খিম্‌মিল্‌জা] ১ বিণ স্বচ্ছ। ২ ক্রি ঘোলা না হওয়া । 
{গা} 

খুম্মুলদাতা, খিম্মিলদাতা [খুম্‌মুল্দাতা, খিম্‌মিল্দাতা] ক্রি অধিক মাত্রায় ঘোলা 
হওয়া । {গা.} 

খুম্মুলদাদাল, খিম্মিলদাদাল [খুম্‌মুল্দাদাল্‌] বিণ মাত্ৰ ঘোলা হয়েছে এমন । {গা.} 
খুম্মুলফা, খিম্মিলফা [খুম্‌মুল্‌ফা, খিম্‌মিল্‌ফা] ক্রি একসাথে ঘোলা হওয়া ৷ {গা.} 
খুন্মুলফুলা, খুম্মুলফুল্লা, খিম্মিলফিলা, খিম্মিলফিল্লা [খুম্যুল্‌ফুলা, খুম্‌মুল্‌ফুল্লা, 
খিম্্‌মিল্‌ফিলা, খিম্‌মিল্‌ফিল্লা] ১ ক্রি পুনরায় ঘোলা হওয়া । ২ ক্রি অন্য কাজ 
সম্পন্ন হতে হতে ঘোলা হয়ে যাওয়া । {গা.} 

খুম্মুলবা , খিম্মিলবা [খুম্মুল্বা , খিম্‌মিল্বা] ক্রি ঘোলা হয়ে আসা । {[গা.} 
খুম্মুূলবাতা, খুম্মুলবাত্তা, খিম্মিলবাতা, খিম্মিলবাত্তা [খুম্‌মুল্বাতা, খুম্মুল্বাত্তা, 
খিম্্‌মিল্বাতা, খিম্‌মিল্বাত্তা] ক্রি অপেক্ষাকৃত বেশিবার বা বেশি পরিমাণ ঘোলা 


RE 
খুম্মুলসোয়া, খিম্মিলসুয়া, খিম্মিলসোয়া [খুম্মুল্সুয়া, খুম্মুল্সোয়া , 
রহ, ao aan 


খুরি, খোরি [খুরি, খোরি] বি কোল । {গা.} 
খুরিন [খু.-রিন্‌! বি লোহার অস্ত্রবিশেষ । [গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১০৬ 


খুরিফিফা-মেলাদক্ফা মিদ্দি [খুরিফিফা-মেলাদম্‌ফা মিদ্‌দি] বি সাংসারেক ধর্মের 
একজন দেবতা । {গা.} 

খুরো [খুরো] বি কাঠের সার অংশ । {গা} 

খুল্লিয়া [খুল্লিয়া] ১ ক্রি খোলা । ২ বিণ খোলা ৷ প্রশ. অংঙা; এংঙা । {আ. খুল’আ>বা. 


খুলা>} 

খুল্লি, খুল্লিবো [খুল্‌্লি, খুল্লিবো] ক্রি অনুজ্ঞা । {বা. খখুল্+গা. লি+গা. সাফিক্স} 
খুল্লিখালা, খুল্লিখাল্লা [খুল্লিখালা, খুল্লিখাল্লা] ক্রি বেশ কিছু অংশ খোলা ৷ (বা. 
খখুল্+গা. লি+গা. সাফিক্স} 

খুল্লিখিনাপা [খুল্‌লিখনাপা] ক্রি খুলতে সহজ বা ভালো লাগা । (বা. খখুল্‌+-গা. 
লি+গা. সাফিক্স} 

খুল্লিগাগালা [খুল্লিগাগালা] ক্রি দুত খুলে ফেলা । {বা. খখুল্‌+গা. লি+গা. সাফিক্স} 
খুল্লিগিতা, খুল্লিগিলা, খুল্লু্দিলা [খুল্লিগিতা, খুল্লিগিলা, খুল্লিদিলা] ক্রি খুলতে 
বলা । {বা. খখুল্‌+ গা. লি+গা. সাফিক্স} 

খুল্লিখিকা [খুল্‌লিগ্রিকা] ক্রি খোলা (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা অর্থে) । (বা. 
খখুল্‌+গা. লি+গা. সাফিক্স} 

খুল্লিগুবা, খুল্লিগুয়া, খুল্লিগিবা [খুল্লিগুবা, খুল্লিগুয়া, খুল্লিগিবা] বি খোলে যে। 
{বা. খখুল্‌+গা. লি+গা. সাফিক্স} 

খুল্লিজা [খুল্লিজা] ক্রি না খোলা । {বা. খখুল্‌+-গা. লিগা. সাফিক্স} 

খুল্লিচেঙা [খুল্‌লিচেঙা] ক্রি প্রথমে খুলে নেওয়া । {বা. খখুল্‌+গা. লি+গা. সাফিক্সা 
খুল্লিথকা, খুল্লিথক্কা [খুল্লিথকা, খুল্লিথক্কা] ক্রি খোলা (একত্ৰে সবাই অৰ্থে) । 
{বা. ‘খুল্‌+ গা. লি+গা. সাফিক্স} 

খুল্লিফা [খুল্‌লিফা] ক্রি একসাথে খোলা (সাহায্য বা অনুকরণ অর্থে) । (বা. 
খখুল্‌+গা. লি+গা. সাফিক্স} 

খুল্‌লিফিল্লা] ১ ক্রি পুনরায় খোলা । ২ ক্রি অন্য কাজ সম্পন্ন হতে হতে খুলে 
ফেলা । {বা. খখুল্‌। গা. লি+গা. সাফিক্স 

খুল্লিবা [খুল্‌্লিবা] ক্রি খুলে আসা । {বা. খখুল্‌+গা. লিগা. সাফিক্স} 

খুল্লিবাতা, খুল্লিবাত্তা [খুল্লিবাতা, খুল্লিবাত্তা] ক্রি অপেক্ষাকৃত বেশিবার বা বেশি 
পরিমাণ খোলা । {বা. খখুল্+গা. লি+গা. সাফিক্স) 

খুল্লিবুয়া [খুল্লিবুয়া! ক্রি খুলে দেখানো (অনুকরণ করে দেখানো অর্থে) (বা. 
খখুল্+গা. লি+গা. সাফিক্স} 

খুল্লিমানা [খুল্‌লিমানা] ১ ক্রি ভুলক্ৰমে খোলা । ২ ক্রি খোলার কাজ সমাপ্ত করা । 
{বা. খখুল্+গা. লি+গা. সাফিক্স} 

খুল্লিরিকা [খুল্‌লিরিকা] ক্রি গমনের পূর্বে খুলে রাখা। {বা. খখুল্‌্+গা. লি+গা. 


সাফিক্স} 
খুল্লিসাঙা [খুল্‌লিস্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্বেও খুলে ফেলা ৷ (বা. খখুল্+গা. 


ব্যবহারিক গারো অভিধান ১০৭ 


লি+গা. সাফিক্স} 
খুল্লিস্রাপা [খুল্‌লিস্রাপা] ক্রি সময় মতো খুলতে পারা । {বা. খখুল্‌+-গা. লি-গা. 


সাফিক্স} 
খুল্লিসুয়া, খুল্লিসোয়া [খুল্লিসুয়া, খুল্লিসোয়া] ক্রি আগমনের পূর্বে খুলে ফেলা । (বা. 
খখুল্+গা. লি+গা. সাফিক্স} 
খুয়াকা’ দ্র খু.উ 
খুয়াকা' [খু.-য়াকা] ক্রি খামচানো । {গা} 
খুয়াক-, খু;য়াকবো [খু.-য়াক্‌, খু.-য়াক্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
খুকখাক , খিকখাক [খুক্খাক্‌, খিক্খাক্‌] অব্য গুড়গুড় শব্দ । {গা} 
খুংখাং, খিংখাং [খুংখাং, খিংখাং] ক্রিবিণ কোনো কিছু না রেখে; সবসুদ্ধ । [গা.} 
খুপা, খিপা, গুুপা , খিপা [খুপা, থিপা, খুপা, গ্ৰিপা] ক্রি ঢাকনা দেওয়া । {গা} 
খেওয়াল [খেওয়াল্‌] বি বৈথা ৷ {গা} 
খেংখাংখ্বাং [খেংখাংখাং] বিণ জীর্ণ-শীর্ণ (বস্তু বা মানুষ অর্থে) । প্রশ. খেংখারক । {গা} 
খেংখেঙা [খেংখেঙা] ক্রি ঘ্যানর ঘ্যানর করা; নাছোড়বান্দা হওয়া; কোনোভাবেই কথা না 
মানা । {গা} 
খেতর মিদ্দি [খেতর্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা ৷ {গা.} 
খেতা, খেখা [খেতা, খেত্থা] বি কাথা; গরমের কাপড় । {অমূ.!} 
-খেতা [-খেতা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূল বা ধাতুর সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে। যেমন: চাংখেতা; দাতখেতা; সালখেতা ইত্যাদি । {গা} 
খেত্তা [খেত্তা] ক্রি খিল লাগানো । {গা.} 
খেত, খেতবো [খেত্‌, খেত্বো] ক্রি অনুজ্ঞা । {গা} 
খেতখালা, খেতখাল্লা [খেত্খালা , খেতখাল্লা] ক্রি বেশ জোরে খিল লাগানো । {গা} 
খেতখিনাপা [খেত্খিনাপা] ক্রি খিল লাগাতে সহজ বা ভালো লাগা । {গা.} 
খেতগাগালা [খেত্গাগালা] ক্রি তাড়াতাড়ি খিল লাগিয়ে দেওয়া । {গা.} 
খেতগিতা, খেতগিলা, খেতদিলা [খেত্গিতা, খেত্গিলা, খেত্দিলা] ক্রি খিল 
লাগাতে বলা । {গা} 
EO TURD Se TT 
) ।{M.} 
খেতগুবা, খেতগুয়া, খেতগিবা [খেত্গুবা, খেত্গুয়া, খেত্গিবা] ১ বি খিল লাগায় 
যে। ২ বি খিল । {গা} 
খেতচাঙা [খেত্চাঙা] ক্রি বন্ধ করে দেওয়া । {গা.} 
খেতচেঙা [খেত্চেঙা] ক্রি প্রথমে খিল লাগিয়ে নেওয়া । {গা.} 
খেতজা [খেত্জা] ক্রি খিল না লাগানো । {গা} 
খেতথক্কা [খেত্থকা, খেত্থক্কা] ক্রি খিল লাগানো (একত্রে সবাই 
) {গা} 
খেতদাতা [খেত্দাতা] ক্রি অধিক জোরে খিল লাগানো । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১০৮ 


খেতদাদাল [খেত্দাদাল্‌] বিণ মাত্র খিল লাগানো হয়েছে এমন । {গা.} 
খেতদাপা [খেত্দাপা] ক্রি কোনো কিছুর অংশসহ খিল লাগানো । {গা} 
খেত্দ্রাকা [খেত্দ্রাকা] ক্রি বেপরোয়াভাবে খিল লাগানো । {গা} 
খেতফা [খেত্ফা] ক্রি একসাথে খিল লাগানো (সাহায্য বা অনুকরণ অর্থে) {গা.} 
খেতফুলা, খেতফুল্লা, খেতফিলা, খেতফিল্লা [খেত্ফুলা, খেত্ফুল্লা, খেত্ফিলা, 
খেত্ফিল্লা] ১ ক্রি পুনরায় খিল লাগানো । ২ ক্রি অন্য কাজ সম্পন্ন হতে হতে খিল 
লাগিয়ে ফেলা । {গা.} 
খেতবা [খেত্বা] ক্রি খিল লাগিয়ে আসা । {গা} 
খেতৰুয়া [খেত্বুয়া] ক্রি খিল লাগিয়ে দেখানো (অনুকরণ বা ভান অর্থে) । {গা.} 
খেতমানা [খেত্মানা] ১ ক্রি ভুলক্রমে খিল লাগানো । ২ ক্রি খিল লাগানো সমাপ্ত 
করা । {গা} 
খেতরিকা [খেত্রিকা] ক্রি গমনের পূর্বে খিল লাগাতে পারা । {গা.} 
খেত্স্রাঙা [খেত্স্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্ত্বেও খিল লাগিয়ে রাখা । {গা} 
খেতসুয়া, খেতসোয়া [খেত্সুয়া, খেত্সোয়া] ক্রি আগমনের পূর্বে খিল লাগিয়ে 
রাখা । {গা} 

খেখা দ্র খেতা 

খেন্থা [খেন্থা] বিণ পুরনো; জীর্ণ । {গা.} 

খেনন্দকা দ্র খা:ন্দকা 

খেন্না [খেন্না] ক্রি ভয় করা; ভয় লাগা । {গা.} 
খেন, খেনবো [খেন্‌, খেন্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
খেনখক [খেন্খক্‌] বিণ ভীতু; ভীরু । {গা} 
খেনখালা, খেনখাল্লা [খেন্খালা, খেন্খাল্লা] ক্রি বেশ ভয় পাওয়া । {গা.} 
খেনগকা [খেন্‌গকা] ক্রি খুব ভয় পাওয়া । {গা.} 
খেনগাগালা [খেন্‌গাগালা] ক্রি দুত ভয় পেয়ে যাওয়া । {গা} 
খেনগিতা, খেনগিলা, খেনদিলা [খেন্‌গিতা, খেন্্‌গিলা, খেন্দিলা] ক্রি ভয় 
পাওয়ানো; ভয় দেখানো । {গা} 
খেনগ্রিকা [খেন্গ্রিকা] ক্রি ভয় পাওয়া (পরস্পর একসাথে অর্থে) । {গা} 
খেনগুবা, খেনগুয়া, খেনগিবা [খেন্গুবা, খেন্গুয়া, খেন্্‌গিবা] বিণ ভীতু; ভীরু । {গা} 
খেনচাকা [খেন্চাকা] ক্রি ভয় লাগা; আশঙ্কা করা; সন্দেহ করা । {গা.} 
খেনচিক খেনচিক [খেন্চিক্‌ খেন্চিক] ১ বি ভয়ের ভাব। ২ ক্রিবিণ ভয়ে ভয়ে ৷ 
{গা} 
খেনজা [খেন্জা] ক্রি ভয় না করা । {গা} 
খেনজাগোকা [খেন্‌জাগোকা] ক্রি ভয়ে চমকে যাওয়া । {গা} 
খেনজাব্রাঙা [খেন্জাব্রাঙা] ১ বি ভয়-বিহ্বল। ২ ক্রি হঠাৎ ভীত-সন্তন্ত হওয়া । {গা .} 
খেনথকা [খেন্থকা|] ক্রি ভয় পাওয়া (একত্রে সবাই অর্থে) । {গা} 
খেনদাতা [খেন্দাতা] ক্রি অধিক মাত্রায় ভয় পাওয়া । {গা} 
খেনদাদাল [খেন্দাদাল্‌] বিণ মাত্র ভয় পেয়েছে এমন । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১০৯ 


খেনফা [খেন্ফা] ক্রি একসাথে ভয় পাওয়া । {গা.} 
খেনফুলা, খেনফিলা [খেন্‌ফুলা, খেন্ফিলা] ক্রি ভয় পাওয়ার কথা না থাকলেও ভয় 
পাওয়া । {গা} 
খেনবাতা [খেন্বাতা] ক্রি অপেক্ষাকৃত বেশিবার বা বেশি পরিমাণ ভয় পাওয়া । {গা.} 
খেন্বুয়া [খেন্বুয়া] ক্রি ভয় পাওয়ার ভান করা । {গা .} 
খেনমানা [খেন্‌মানা] ১ ক্রি ভুলক্রমে ভয় পাওয়া । ২ ক্রি ভয় পেয়ে বসা । {গা} 
খেনস্থাপা [খেন্স্থাপা] ক্রি অধিক ভয় পাওয়া । {গা.} 
খেনসিক খেনসিক [খেন্্‌সিক্‌ খেন্সিক্] ১ বি ভয় ভয়; ভয়ের ভাব। ২ ক্রিবিণ ভয় 
সহকারে । প্রশ. খেনচিক খেনচিক । {গা.} 
খেনসুয়া, খেনসোয়া [খেন্সুয়া] ক্রি আগমনের পূর্বে ভয় পাওয়া । {গা.} 
খেম্নানি [খেন্নানি] বি ভয় । {গা} 

খে ন্না [খে.-ন্না] ক্রি চুল বাধা । {গা} 
খে.নজা [খে.-নৃজা] ক্রি চুল না বাধা । {গা} 

খেপ্পা [খেপ্‌পা] ক্রি আটকানো । {গা.} 
খেপ, খেপবো [খেপ, খেপ্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
খেপগুবা, খেপগুয়া, খেপগিবা [খেপ্‌গুবা , খেপ্‌গুয়া, খেপ্‌গিবা] বি আংটা । {গা.} 
খেপজা [খেপ্‌জা] বি না আটকানো । {গা.} 
-খেপা [-খেপা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূল সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে । যেমন: রু.মখেপা; চিকখেপা ইত্যাদি । {গা} 

খে.মখে.ম, খি.মখি.ম [খে.-মৃখে.-ম, খি.-ম্খি.-ম্‌] ক্রিবিণ স্থিরভাবে ৷ [গা.} 

খেমা দ্র খি.ই 

খের, আখের [খের্‌, আখের্‌] বি খড় । প্রশ. মেগাপ । {অমু.} 

-খেঁকা [-খেকা!] প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূল বা শব্দমূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়া 
বা বিশেষণ পদ গঠন করে । যেমন: রা.নখেঁকা; বালখেকা ইত্যাদি । {গা.} 

খেংঙা [খেংঙা] ক্রি চেষ্টা করা । {গা.} 

-খো’ [-খো] অব্য -কে; -রে; দ্বিতীয়া বা চতুর্থী বিভক্তি । যেমন: আংখো; মান্দিখো; 
বিখো ইত্যাদি ৷ {[গা.} 

-খো-ং [-খো] অব্য টি; টা; পদাখ্রিত নিৰ্দেশকবিশেষ ৷ সাফিক্সবূপে ব্যবহৃত হয়। যেমন: 
গুম্মুকখো; হি.খো; হু.খো ইত্যাদি । {গা} 

খোকাসাল, খোকাসিল [খোকাসাল্‌, খোকাসিল] বি মেয়েদের হাতের 
অলংকারবিশেষ ৷ {গা.} 

খোমা [খোমা] বি ক্ষমা {স. খক্ষম্ণঅ(অঙ্)+আ(টাপ্‌)>বা. ক্ষমা>} 

খোরি., খোরে [খোরি, খোরো] বিণ পাগল । {গা.} 
খোরি চাআ, খোরে চাআ [খোরি চাআ, খোরে চাআ] ক্রি পাগল হওয়া । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১১০ 


খোরি দ্র খুরি গথেকা, গোথেকা [গথেকা, গোথেকা] ক্রি নিক্ষেপ করে ধুলিসাৎ করা; ছুড়ে কোনো 
খোরে দ্র খোরি কিছুতে ঢাক্কা লাগানো । {গা.} 
খোয়া [খোয়া] ক্রি বুনন করা । {গা.} গথকা, গোথকা [গথকা, গোথকা] ক্রি নিক্ষেপ করা বা ছোড়া (একত্রে সবাই অর্থে) । 


খো যয়া [খো.-য়া] ক্রি তোলা (তরল বস্তু) । {গা.} {গা} 


খো.ও, খো.বো [খো.-ও, খো.-বো|] ক্রি অনুজ্ঞা । {গা .} 
খো.জা [খো.-জা] ক্রি না তোলা । {গা} 
খো'য়াকা [খো.-য়াকা] ক্রি তরল বস্তু তোলা বা উঠানো । {গা.} 


গ 


গ [গ] ক-বৰ্গের তৃতীয় বর্ণ 
গওয়া, গোয়া’ [গওয়া, গোয়া] ক্রি নিক্ষেপ করা; ছোড়া । {গা} 


গও, গবো, গোও, গোবো [গও, গবো, গোও, গোবো!] ক্রি অনুজ্ঞা । {গা .} 

গখালা, গোখালা [গখালা, গোখালা] ক্রি একটু জোরো নিক্ষেপ করা বা ছোড়া । 
{গা} 

গখিনাপা, গোখিনাপা [গখিনাপা, গোখিনাপা] ক্রি নিক্ষেপ করতে বা ছুড়তে সহজ 
বা ভালো লাগা । {[গা.} 

গগাতা, গোগাতা [গগাতা, গোগাতা! ক্রি ছুড়ে উপরে তোলা । {গা} 

গগালা, গোগালা [গগালা, গোগালা] ক্রি ছুড়ে ফেলা । {গা.} 

গগাগালা , গোগাগালা [গগাগালা, গোগাগালা] ক্রি দুত নিক্ষেপ করা বা ছোড়া । {গা.} 
গগিতা, গগিলা, গদিলা, গোগিতা, গোগিলা, গোদিলা [গগিতা, গগিলা, গদিলা, 
গোগিতা, গোগিলা, গোদিলা] ক্রি নিক্ষেপ করতে বা ছুড়তে বলা; নিক্ষেপ করানো; 
ছোড়ানো ৷ {গা.} 
গণ্ডিকা, গোগ্রিকা [গথ্রিকা, গোগ্রিকা] ১ বি ছোড়াছুড়ি; গোলাগুলি । ২ ক্রি নিক্ষেপে 
করা বা ছোড়া (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা অর্থে); গোলাগুলি করা; যুদ্ধ 
করা; ছোড়াছুড়ি করা । {গা} 

গগুবা , গগুয়া, গগিবা, গোগুবা, গোগুয়া, গোগিবা [গগুবা, গগুয়া, গগিবা, গোগুবা 
গোগুয়া, গোগিবা] বি নিক্ষেপকারী । {গা.} 

গচকা, গোচকা [গচকা, গোচকা!] ক্রি সুচালো কিছু ছোড়া । {গা} 

গ্‌চ্াকা, গোচ্রাকা [গ্‌চ্রাকা, গোচ্রাকা] ক্রি দানাদার বস্তু নিক্ষেপ করা বা ছোড়া; 
ছিটানো ৷ {[গা.} 

গচেঙা, গোচেঙা [গচেঙা, গোচেঙা] ক্রি প্রথমে নিক্ষেপ করে নেওয়া বা ছুড়ে 
নেওয়া । {গা.} 

গচেপেতা, গোচেপেতা [গচেপেতা, গোচেপেতা|] ক্রি জোরে নিক্ষেপ করা । {গা.} 

গজা, গোজা [গজা , গোজা|] ক্রি নিক্ষেপ না করা । {গা.} 

গথাতা, গোথাতা [গথাতা, গোথাতা|] ক্রি নিক্ষেপ করা বা ছোড়া; ছুড়ে বা নিক্ষেপ 
করে মেরে ফেলা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১১১ 


গদাপা, গোদাপা [গদাপা, গোদাপা] ক্রি পুনঃপুন নিক্ষেপ করা বা ছোড়া । {গা.} 
গদ্বাকা, গোদ্রাকা [গদ্বাকা, গোদ্রাকা] ক্রি বেপরোয়াভাবে নিক্ষেপ করা বা ছোড়া । 
{গা} 

গদোয়া, গোদোয়া [গদোয়া, গোদোয়া] ক্রি উপরে কিছু ছোড়া; উৎক্ষেপণ করা । 
{গা} 

গফা, গোফা [গফা, গোফা] ক্রি নিক্ষেপ করা বা ছোড়া (সাহায্য বা অনুকরণ 
অর্থে) । {গা} 

গফাকা, গোফাকা [গফাকা, গোফাকা] ক্রি কিছু নিক্ষেপ করে বা ছুড়ে ফেলে 
দেওয়া । {গা.} 

গফুলা, গফিলা, গোফুলা, গোফিলা [গফুলা, গফিলা, গোফুলা, গোফিলা] ১ ক্রি 
পুনরায় নিক্ষেপ করা বা ছোড়া । ২ ক্রি অন্য কাজ সম্পন্ন হতে হতে নিক্ষেপ করা 
বা ছুড়ে ফেলা । {গা.} 

গফুংফাকা, গফিংফাকা, গোফুংফাকা, গোফিংফাকা [গফুংফাকা, গফিংফাকা, 
গোফুংফাকা, গোফিংফাকা] ক্রি ছুড়ে ফেলে উলটাপালটা করে দেওয়া । {গা.} 
গফ্নেক্কা, গোফ্নেক্কা [গফ্নেক্কা, গোফ্নেক্কা] ক্রি নিক্ষেপ করে বা ছুড়ে ফাটিয়ে 
দেওয়া । {গা.} 

গফ্রেতা, গোফ্রেতা [গফ্রেতা, গোফ্রেতা] ক্রি নিক্ষেপ করে বা ছুড়ে টুকরা টুকরা 
করে ফেলা । {গা} 

গবা, গোবা [গবা , গোবা] ক্রি নিক্ষেপ করে বা ছুড়ে আসা । {গা.} 

গবাতা, গোবাতা [গবাতা, গোবাতা] ক্রি অপেক্ষাকৃত বেশিবার বা বেশি পরিমাণ 
নিক্ষেপ করা বা ছোড়া । {গা} 

গ্ৰাপা, গোব্রাপা [গ্রাপা , গোব্রাপা] ক্রি বালি-জাতীয় পদার্থ ছুড়ে মারা । {গা.} 
গঝুংবাঙা, গবিংবাঙা, গোঝুংবাঙা, গোবিংবাঙা [গবুংবাঙা, গবিংবাঙা, গোঝুংবাঙা, 
গোবিংবাঙা] ক্রি বাছ-বিচার না করে নিক্ষেপ করা বা ছোড়া । {গা.} 

গবুয়া, গোৱুয়া [গ্বুয়া, গোৱুয়া] ক্রি নিক্ষেপ করে বা ছুড়ে দেখানো (অনুকরণ বা 
ভান করে দেখানো অর্থে) ৷ {গা.} 

গমানা, গোমানা [গমানা, গোমানা] ১ ক্রি ভুলক্ৰমে নিক্ষেপ করা বা ছোড়া । ২ ক্রি 
নিক্ষেপ করা বা ছোড়া সমাপ্ত করা । {গা.} 

গমুকমুকা, গমিকমিকা, গোমুকমুকা, গোমিকমিকা [গমুক্মুকা, গমিক্মিকা, 
গোষুক্মুকা , গোমিক্মিকা] ক্রি ঘুরিয়ে ঘুরিয়ে নিক্ষেপ করা বা ছোড়া । {গা.} 
গরিকা, গোরিকা [গরিকা, গোরিকা] ক্রি গমনের পূর্বে নিক্ষেপ করা বা ছোড়া । {গা.} 
গরুমরুমা, গরিমরিমা, গোরুমরুমা, গোরিমরিমা [গরুম্রুমা, গরিম্রিমা, গোরুম্রুমা, 
গোরিম্রিমা] ক্রি গড়িয়ে গড়িয়ে নিক্ষেপ করা বা ছোড়া । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১১২ 


গসকা, গোসকা [গসকা, গোসকা] ১ বিণ নিকট দূরত্ব । ২ ক্রি নিক্ষেপ করতে 
পারা । {গা} 
গসাতা, গোসাতা [গসাতা, গোসাতা] ক্রি ছিটিয়ে দেওয়া । {গা} 
গস্থাপা, গোস্থাপা [গস্থাপা, গোস্থাপা] ক্রি পাঞ্জা ধরে ছুড়ে ফেলা; সজোরে ছুড়ে 
ফেলা । {গা.} 
গল্রাকা, গোল্রাকা [গস্রাকা, গোস্রাকা] ক্রি দানা-জাতীয় বস্তু ছোড়া । {গা} 
গসবাঙা, গোস্বাঙা [গস্রাঙা, গোস্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্বেও নিক্ষেপ করা বা 
ছোড়া । {গা.} 
গসবাপা, গোস্রাপা [গস্বাপা, গোস্রাপা] ক্রি সময় মতো নিক্ষেপ করতে বা ছুড়তে 
পারা । {গা} 
গসুয়া, গসোয়া, গোসুয়া, গোসোয়া [গসুয়া, গসোয়া, গোসুয়া, গোসোয়া] ক্রি 
আগমনের পূর্বে নিক্ষেপ করা বা ছুড়ে ফেলা । {গা.} 

গওয়া-, গোয়া [গওয়া, গোয়া] ক্রি বপন করা । {গা} 
গও, গবো, গোও, গোবো [গও, গবো, গোও, গোবো!] ক্রি অনুজ্ঞা । {গা .} 
গগাগালা, গোগাগালা [গগাগালা, গোগাগালা] ক্রি তাড়াতাড়ি বপন করা । {গা.} 
গগুবা, গগুয়া, গগিবা, গোগুবা, গোগুয়া, গোগিবা [গগুবা, গগুয়া, গগিবা, গোগুবা, 
গোগুয়া, গোগিবা] বি বীজ বপক । {গা} 
গফুলা, গফিলা, গোফুলা, গোফিলা [গফুলা, গফিলা, গোফুলা, গোফিলা] ১ ক্রি 
পুনরায় বপন করা । ২ ক্রি অন্য কাজ সম্পন্ন হতে হতে বপন করে ফেলা । {গা.} 
গমানা, গোমানা [গমানা, গোমানা] ১ ক্রি ভুলক্ৰমে বপন করে ফেলা ২ ক্রি বপন 
করার কাজ সমাপ্ত করা । {গা.} 

গক [গক্‌] বিণ বধির; কানে শোনে না এমন । প্রশ. নাগক । {গা.} 

গ.কগকা [গ.-ক্গকা] ক্রি বাৰ্ধক্যজনিত কারণে কুঁজো হয়ে যাওয়া । {গা} 
গ.কগকে-দান্দানে [গ.-ক্গকে-দান্দানে] ক্রিবিণ বার্ধক্যজনিত কারণে অচল 
অবস্থায় নির্ভরশীল হয়ে । {গা.} 

গকগাক [গক্গাক্‌] বিণ বোকা । {গা} 
গকনাগক [গক্নাগক্‌] বিণ বোকা-মূৰ্খ হলেও বীর । {গা} 

দ্র গকমাদুম 

গকমাদুম, গকমাদিম [গক্মাদুম্‌, গক্মাদিম্‌] বি ফড়িংবিশেষ । {[গা.} 

গ.কা [গ.-কা] ক্রি খুলে যাওয়া; খুলে পড়া । {গা} 
গ.ক, গ.কবো [গ.-ক্‌, গ.-ক্বো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
গ.কগাগালা [গ.-ক্গাগালা] ক্রি দুত খুলে যাওয়া । {গা} 
গ.কগিতা, গ.কগিলা, গ.কদিলা [গ.-ক্‌গিতা, গ.-কৃগিলা, গ.-ক্্‌দিলা] ক্রি খুলতে 
বলা; খোলানো। {গা} 
গ.কগুবা, গ.কগুয়া, গ.কগিবা [গ.-ক্গুবা, গ.-ক্গুয়া, গ.-ক্গিবা] বি যে খুলে যায় । 
{গা} 


ব্যবহারিক গারো অভিধান ১১৩ 


গ.কজা [গ.-ক্‌জা] ক্রি না খোলা । {গা} 
গ.কথকা, গ.কথক্কা [গ.-কৃথকা , গ.-ক্থক্কা] ক্রি খুলে যাওয়া (সবই অৰ্থে) । {গা} 
গ.কদাদাল [গ.-ক্দাদাল্‌] বিণ মাত্ৰ খুলে গেছে এমন ৷ {গা} 
গ.কফা [গ.-ক্‌ফা] ক্রি খুলে যাওয়া (অনুকরণ অর্থে) । {গা.} 
গ.কফুলা, গ.কফুল্লা, গ.কফিলা, গ.ক্ফিল্লা [গ.-ক্ফুলা, গ.-ক্্‌ফুল্লা , গ.-ক্ফিলা, 
গ.-কৃফিল্লা] ১ ক্রি পুনরায় খুলে যাওয়া । ২ ক্রি অন্য কাজ সম্পন্ন হতে হতে খুলে 
যাওয়া । {গা.} 
গ.কবা [গ.-ক্বা] ক্রি খুলে পড়ে যাওয়া । {গা.} 
গ.করিকা [গ.-ক্রিকা] ক্রি গমনের পূর্বে খুলে যাওয়া । {গা} 
গ.কসুয়া, গ.কসোয়া [গ.-ক্সুয়া, গ.-ক্সোয়া] ক্রি আগমনের পূর্বে খুলে 
যাওয়া {গা .} 
গ.কে খাত্তা [গ.-কে খাত্তা] ক্রি খুলে পড়ে যাওয়া । {গা} 
গক্কা, গকগা [গক্কা, গক্গা] বিণ মূৰ্খ; বোকা । প্রশ. গক্কা; জাদা । {গা} 
গক্কেং [গক্কেং] বি গিরগিটি-জাতীয় প্রাণী । প্রশ. আনস্রিৎড গারা (দু.) ৷ {গা.} 
গগাক দ্র গেগাক 
গগেতেক্কা [গগেতেক্কা] ১ বি ডিম পাড়ার পর বা ভীত-সন্তর্ত হলে এই শব্দে মুরগি 
ডাকে । ২ ক্রি ডিম পাড়ার পর বা ভীত-সন্ত্রন্ত হওয়ার কারণে মুরগি ডাকা । {গা.} 
গং- দ্র গন- 
গংখেনা [গংখেনা] ক্রি ঘুরঘুর করা । {গা.} 
গংখেনারি দংঙা [গংখেনারি দংঙা] ক্রি ঘুরঘুর করে থাকা । {গা.} 
গংগাং [গংগাং] বি কালো রঙের বড় পিঁপড়া । {গা} 
গংগাগ্নাং, গংগ্রাং [গংগাগ্লাং, গণ্লাং] বিণ লম্বা; চওড়া । {গা} 
গংগিলা [গংগিলা] ১ বিণ নুয়ানো ৷ ২ ক্রি নুয়ে পড়া । {গা.} 
গংগিয়া [গংগিয়া] ১ বিণ বাকা ৷ ২ ক্রি বেঁকে যাওয়া ৷ {গা.} 
গংগিজা [গংগিজা] ১ বিণ সোজা । ২ ক্রি বেঁকে না যাওয়া । {গা} 
গংগেতা [গংগেতা] ১ বিণ বাকানো ৷ ২ ক্রি বেঁকে যাওয়া । {গা.} 
গংগেতজা [গংগেত্জা] ১ বিণ সোজা ৷ ২ ক্রি বেঁকে না যাওয়া । {গা.} 
গংগেন্দা [গংগেন্দা] বি লোহা ও তামার তার দিয়ে তৈরি করা বাদ্যযন্ত্রবিশেষ । {গা.} 
গংজলা [গংজলা] ১ বিণ ঝোলা ৷ ২ ক্রি ঝুলে পড়া । {গা} 
গংজলজা [গংজল্জা] ১ বিণ না ঝোলা । ২ ক্রি ঝুলে না যাওয়া । {গা} 
গংজাপ গংজাপ দ্র গাংজাপ গাংজাপ 
গং মিদ্দি [গং মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 
গংরং [গংরং] বি ধানের একধরনের পোকা । {গা.} 
গংরাক্কা [গংরাক্কা] বিণ দুত হাঁটতে পারে এমন ৷ {গা.} 
গংরাক্কে [গংরাক্কে] ক্রিবিণ দুতবেগে । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১১৪ 


গংরিগংরি [গংরিগংরি] ক্রিবিণ দুতবেগে । {গা.} 


গংসি-গংগেত [গংসি-গংগেত্‌] ১ বিণ আকাবীকা ৷ ২ ক্রিবিণ আঁকাবীকা করে। {গা} 
গ.ঙঙা [গ.-ঙ্ঙা] ক্রি রাজি হওয়া । {গা.} 


গ.ঙ, গ.ঙবো [গ.-ঙ, গ.-ঙ্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 

গ.ঙগাগালা [গ.-ঙ্গাগালা] ক্রি তাড়াতাড়ি রাজি হয়ে যাওয়া । {গা .} 

গ.ঙগিতা, গ.ঙগিলা, গ.ঙদিলা [গ.-ঙ্গিতা, গ.-৬ঙ্‌গিলা, গ.-ঙুদিলা] ক্রি রাজি হতে 
বলা; রাজি করানো । {গা.} 

গ.ঙগ্রিকা [গ.-ঙ্্রিকা] ক্রি রাজি হওয়া (পরস্পর একসাথে অর্থে) । {গা.} 

গ.ঙগুবা, গ.ঙগুয়া, গ.ঙগিবা [গ.-ঙ্গুবা, গ.-ঙ্গুয়া, গ.-ঙ্গিবা] বি সম্মতি 
প্রদানকারী । {গা} 

গ.ঙচেঙা [গ.-ঙ্্‌চেঙা] ক্রি প্রথমে রাজি হয়ে নেওয়া । {গা.} 

গ.ঙজা [গ.-ঙ্জা] ক্রি রাজি না হওয়া । {গা.} 

গ.ঙথকা [গ.-৬ঙ্থকা|] ক্রি রাজি হওয়া (একত্রে সবাই অর্থে) । {[গা.} 

গ.ঙদাদাল [গ.-ঙ্দাদাল্‌] বিণ মাত্ৰ রাজি হয়েছে এমন ৷ {গা} 

গ.ঙফা [গ.-ঙ্ফা] ক্রি একসাথে রাজি হওয়া (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা.} 
গ.ঙফুলা, গ.ঙফিলা [গ.-ঙুফুলা, গ.-ঙ্‌ফিলা] ১ ক্রি পুনরায় রাজি হওয়া। ২ ক্রি 
অন্য কাজ সম্পন্ন হতে হতে রাজি হওয়া । {গা.} 

গ.ঙবা [গ.-ঙ্বা] ক্রি রাজি হয়ে আসা । {গা.} 

গ.ঙ্বুয়া [গ.-ঙ্বুয়া] ক্রি রাজি হয়ে দেখানো (অনুকরণ করে দেখানো অর্থে) ৷ {গা} 
গ.ঙমানা [গ.-ঙ্মানা] ক্রি ভুলক্ৰমে রাজি হওয়া । {গা} 

গ.ঙরিকা [গ.-ঙ্রিকা] ক্রি গমনের পূর্বে রাজি হওয়া । {গা} 

গ.৬ঙস্রাঙা [গ.-ঙ্স্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্ত্বেও রাজি হয়ে নেওয়া । {গা .} 
গ.ঙসুয়া, গ.ঙসোয়া [গ.-ঙ্সুয়া, গ.-ভূসোয়া] ক্রি আগমনের পূর্বে রাজি হওয়া । 
{গা} 


গজ্মনা [গজ্রনা] ক্রি বন্ধন মুক্ত হতে চাওয়া; ধরফর করা; মুক্ত হতে পাত-পা ছোড়াছুড়ি 


করা; ব্যথায় ছটফট করা । {গা.} 


গদ্দক, গুদ্দক, গিদ্দক [গদ্দক্‌, গুদ্দক্‌, গিদ্দক্‌] বি গলা । {গা} 


গদ্দকখল, গুদ্দকখল, গিদ্দকখল [গদ্দক্খল্‌, গুদ্দক্খল্‌, গিদ্দক্খল্‌] বি 
কণ্ঠনালী ৷ {গা.} 

গদ্দক গ্রেং, গুদ্দক গ্রেং, গিদ্দক গ্রেং [গদ্দক্‌ গ্রেং, গুদ্দক্‌ গ্রেং, গিদ্দক্‌ গ্রেং] বি 
গলার হাড় । {গা} 

তক্বু] বি গ্যাক রোগ । {গা} 

গদ্দক দচ.চি, গুদ্দক দ.চি, গিদ্দক দ.চি [গদ্দক্‌ দ.চি, গুদ্দক্‌ দ.চি, গিদ্দক্‌ দ.চি] 
বি গলার বিচি; কণ্ঠমণি; আ্াদামস আ্্াপেল । প্রশ. গদ্দকচি । {গা.} 

গদ্দক নাল, গুদ্দক নাল, গিদ্দক নাল [গদ্দক্‌ নাল্‌, গুদ্দক্‌ নাল্‌, গিদ্দক্‌ নাল] বি 


ব্যবহারিক গারো অভিধান ১১৫ 


গলার গ্রন্থি; গলনালী । {গা.} 
বাক্খালা, গিদ্দক্‌ বাক্খাল৷] ক্রি গলা খেসখেস করা । প্রশ. গদ্দক মাকখালা । {গা.} 
মাক গুদ্দক্বু, গিদ্দক্বু] বি গলার মাঝখানের উচু 
হাড় । (গা. 
গ্ৰীবাশক্ত । {গা.} 
রো:গুয়া মিদ্দি, গিদ্দক রো.গিবা মিদ্দি [গদ্দক্‌ রো.-গুবা মিদ্দি, গদ্দক্‌ রো.-গুয়া 
মিদ্‌দি, গদ্দক্‌ রো.-গিবা মিদ্দি, গুদ্দক্‌ রো.-গুবা মিদ্দি, গুদ্দক্‌ রো.-গুয়া মিদ্দি, 
গুদ্দক্‌ রো.-গিবা মিদ্দি, গিদ্দক্‌ রো.-গুবা মিদ্দি, গিদ্দক্‌ রো.-গুয়া মিদ্দি, গিদ্দক্‌ 
রো.-গিবা মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা; বনফাং দেবতার আরেকটি 
নাম । ({গা.} 
গদ্দক সো.তা, গুদ্দক সো.তা, গিদ্দক সো.তা [গদ্দক্‌ সো.-তা, গুদ্দক্‌ সো.-তা, 
গিদ্দক্‌ সো.-তা] ১ বি ফাসি । ২ ক্রি ফাসি দেওয়া । ৩ বি শিরশ্ছেদ। 8 ক্রি 
শিরশ্ছেদ করা । {গা.} {গা.} 
ক্রি গলা ভাঙা । {গা.} 
গদাংফা মিদ্দি [গদাংফা মিদ্দি] বিণ সাংসারেক ধর্মের একজন দেবতা ৷ {[গা.} 
গন-, গং- [গন্‌-, গং-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ । টাকা 
বা অলংকারের সংখ্যা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন: গনসা; গ.ঙসা; গনর্নিং 
হত্যাদি । {গা} 
গনগনা [গনগনা] ১ ক্রি ঘুটনি দিয়ে ঘুটানো। ২ ক্রি আশেপাশে ঘুরঘুর করা । {গা.} 
গনচু নকসাম মিদ্দি [গন্চু নক্সাম্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । 
{গা} 
গনচু হা.দক মিদ্দি [গন্চু হা.-দক্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা} 
গন্দা [গনৃদা] অব্য বিরক্তি প্রকাশসূচক শব্দ । {অমূ.} 
গনেশ্বরী [গনেশ্শোরী] বি গারো অঞ্চলের নদীবিশেষ ৷ {স. গণেশ্বরী>বা. গণেশ্বরী>} 
গপ [গপ্‌] অব্য পশুর কামড়ের শব্দ । {গা} 
গপগপ [গপৃগপ্‌] ১ অব্য ধূপধাপ; আঘাত করার শব্দ । ২ ক্রিবিণ ধূপধাপ করে । {গা.} 
গপরাম [গপ্রাম্‌] বি কবরস্থান । পরশ. মাংরুদাম । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১১৬ 


গপ্ [গপ্পো] বি গল্প । {স. জল্প>বা. গল্প>} 
গঞ্নুয়া [গপ্‌পুয়া] ১ বিণ আলাপপ্রিয় । ২ ক্রি গল্প করা । {স. জঙ্প>বা. গল্পসগপ্পো>} 

-গপা [-গপা] কৃৎ প্রত্যয়বিশেষ । কোনো কাজ মাত্রাতিরিক্ত করা বা হওয়া বোঝাতে 
ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রুূপে ব্যবহত হয়। যেমন: চা.গপা; রিংগপা; দকগপা 
হত্যাদি । {গা} 

গপ্পা [গপ্‌পা] ১ বি রান্নার বিশেষ পদ্ধতি৷ ২ ক্রি বিশেষ পদ্ধতিতে রান্না করা । {গা.} 

গব্দা [গবৃদা] ১ বিণ বোকা; মূৰ্খ; ঢিলা । ২ বিণ মোটাসোটা । {গা} 

-গমা [-গমা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে । যেমন: সালগমা; ফি.গমা ইত্যাদি । {গা.} 

গমেন্দা [গমেন্‌দা] বি মিষ্টি কুমড়া । {গা.} 

গরা [গরা] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ। 


{গা} 

গরি [গরি] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 
{গা} 

গ.ল জত্তা [গ.-ল্‌ জত্তা|] ক্রি পিছনে লাগা । {গা} 

গ.লগ.ল [গ.-লৃগ.-ল্‌] বিণ অলস প্রকৃতির । {গা.} 
গ.লগ.ল-চি.গল [গ.-লৃগ.-ল্‌-চি.-গল্‌] ১ বিণ কুঁড়ে; অলস । ২ বিণ চঞ্চল; ভাসা 
ভাসা কাজ করে এমন । {গা} 

গ.লথেং [গ.-লৃথেং] ১ বি গালিবিশেষ । ২ বিণ ভবঘুরে; অলস প্রকৃতির । {সম} । {গা} 

গ.লদাক [গ.-ল্‌দাক্‌] ১ বিণ অলস । ২ বিণ সটান; অনমনীয় । {গা} 
গ.লদাদাক দাক্কে [গ.-ল্‌দাদাক্‌ দাক্‌কে] ক্রিবিণ সটান হয়ে । {গা} 

গ.লদাং [গ.-লৃদাং] ১ বি গালিবিশেষ ৷ ২ বিণ রোগা ও লম্বাটে; লিকলিকে ৷ {গা.} 
গল্দেংদেং] ১ ক্রিবিণ পুরুষাঙ্গ দুলিয়ে । ২ ক্রিবিণ রিক্তহন্তে; খালি খালি 
(নেতিবাচক অর্থে) । {গা} 
গ.লদাদাং [গ.-লৃদাদাং] ক্রিবিণ সটান হয়ে । {গা.} 

গলদি [গল্দি] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মা:চং বা 
মাহারিবিশেষ ৷ {গা.} 

গ.লদিক [গ.-ল্‌দিক্‌] বি লাঠি । {গা} 

গল নাংঙা [গল্‌ নাংঙা] ১ বি রোগবিশেষ ৷ ২ ক্রি বিষাক্ত পোকা দ্বারা আক্রান্ত হওয়া । 
{গা} 

গ.লস্ি [গ.-লৃসি] বি কাঠি । {গা} 

গ লুং [গ.-ল্‌লং] ১ বি বড় জাতের শিম । ২ বি কোনো কিছু উপর থেকে পাড়ার জন্য 
ছেঁচে তৈরি করা লম্বা বাশ ৷ {গা} 

গলুং-গ.লথং [গ.-ল্‌ূলং-গ.-লৃথং] ক্রিবিণ যত্বহীনভাবে; হেঁয়ালিভাবে; বেকার হয়ে ৷ 


ব্যবহারিক গারো অভিধান ১১৭ 


{গা} 
গল্লারেং [গল্লারেং] বি বাশের লম্বা খুঁটি । {গা.} 
গ-ল্লেং গ.ল্লেং দ্র ক.ল্লেং ক-ল্লেং 
গ-ল্লেং-বাক্কেং দ্র ক.ল্লেং ক.ল্লেং 
গসে [গসে] বি একধরনের গান৷ {গা.} 
গয়েরা মিদ্দি [গয়েরা মিদ্‌দি] বি বজ্বদেবতা । {গা} 
গয়েরা গওয়া [গয়েরা গওয়া] ক্রি বজ্রপাত হওয়া । {গা.} 
গক [গ্বক] বি ঢোক । {গা} 
গ্রক- [গবক-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ । একবারে যে 
পরিমাণ তরল পদার্থ পান করা যায় তা নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: গ্রকসা; 
গ্রকগ্নিং; গবকগিথাম ইত্যাদি । {গা.} 
গবকগ্রক [গবক্গক্] ১ অব্য ঢোকঢোক ৷ ২ ক্রিবিণ একগ্রক শব্দ করে। {গা.} 
গং’ [গ্রং] বি শিং । {গা} 
গ্রং: দ্র গঙা 
গঙা [গ্রঙা] ক্রি দেখা হওয়া; সাক্ষাৎ হওয়া । {গা} 
গ্রংং,গ্রংবো [গং, খংবো] ক্রি অনুজ্ঞা । {গা} 
গংগাগালা [ঘংগাগালা] ক্রি তাড়াতাড়ি সাক্ষাৎ হওয়া । {গা.} 
গ্রংগিতা, গ্রংগিলা, এংদিলা [গ্রংগিতা, গ্রংগিলা, গরংদিলা] ক্রি সাক্ষাৎ করতে বলা; 
সাক্ষাৎ করানো । {গা.} 
গ্রংগ্রিকা গ্রংগ্রিকা] ১ বি মুখোমুখি ৷ ২ ক্রি পরস্পর সাক্ষাৎ হওয়া । {গা} 
গ্রংগুবা , এংগুয়া , গুংগিবা [গ্রংগুবা , গংগুয়া , খংগিবা] বি সাক্ষাৎকারী । {গা.} 
গ্রংচেঙা [খংচেঙা] ক্রি প্রথমে সাক্ষাৎ হওয়া । {গা.} 
গ্রংজা [গ্রংজা] ক্রি সাক্ষাৎ না হওয়া । {গা.} 
গ্রংথকা [গ্রংথকা] ক্রি সবার সাথে দেখা বা সাক্ষাৎ হওয়া । {গা} 
গ্রংদিকা [গ্রংদিকা] ক্রি অপ্রত্যাশিত কারো সাথে দেখা-সাক্ষাৎ হওয়া । {গা.} 
গ্রংফুলা, গ্রংফিলা [গ্রংফুলা, গ্রংফিলা] ১ ক্রি পুনরায় সাক্ষাৎ হওয়া । ২ ক্রি অন্য 
কাজ সম্পন্ন হতে হতে সাক্ষাৎ হওয়া । {গা} 
গ্রংবা [গ্রংবা] ক্রি দেখে আসা । {গা} 
গ্রংমানা [গ্রংমানা] ১ ক্রি ভুলক্ৰমে সাক্ষাৎ হওয়া । ২ ক্রি দেখা-সাক্ষাৎ সমাপ্ত করা । 


গা. 
LEA ET {[গা.} 

গ্তগ্রত [গত্গ্রত্‌] অব্য শব্দবিশেষ; টানার সময় উৎপন্ন শব্দ । {গা.} 

-গ্রতা [-গ্রতা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়া গঠন 
করে । যেমন: মাতগ্রতা, সালগ্রতা ইত্যাদি । [গা.} 

গ্রন [গ্ৰন্‌] বি বিচি । প্রশ. বিচ্চিল; বিচ্ছি । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১১৮ 


গ্ৰুপগ্রপ [এপ্থপ্‌] ১ অব্য বুট পায়ে হাটার শব্দ । ২ ক্রিবিণ গোথ্বাসে । {গা.} 
গুপা [গ্রপা] ক্রি ডেবে যাওয়া । {গা} 
-গ্রপা [-গ্রপা] সাফিক্সবিশেষ । ক্রিয়ামুলের সাথে সাফিক্সরূপে ব্যবহৃত হয়। যেমন: 
বিগ্রপা; গালগ্রপা ইত্যাদি । {গা} 
গাআ [গাআ] ক্রি ওঠা । {গা} 
গা, গাবো [গা, গাবো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
গাখাতা [গাখাতা|] ক্রি উপরে ওঠা । {গা.} 
গাচুয়াকা, গাসুয়াকা [গাচুয়াকা , গাসুয়াকা] ক্রি উপচে পড়া ৷ {গা} 
গাজা [গাজা] ক্রি না ওঠা ৷ {গা} 
গাদুয়া, গাদোয়া [গাদুয়া, গাদোয়া] ক্রি উপরে ওঠা । {গা} 
গা.আ [গা.-আ| ক্রি কালি ওঠা; ফুটে ওঠা; দৃশ্যমান হওয়া ৷ {গা.} 
গা.জা [গা.-জা] ক্রি কালি না ওঠা । {গা} 
গা ব্রাকা [গা.-ব্রাকা] ক্রি অতিরিক্ত কালি ওঠা । {গা} 
গা.লমাক [গা.-ল্মাক্‌] বি কালি । {গা} 
গা.আ.' [গা.-আ] ক্রি পাড়া দেওয়া । {গা} 
গা., গা.বো [গা.-, গা.-বো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
গা.ওয়েকওয়েকা [গা.-ওয়েক্‌ওয়েকা] ক্রি কাদা মাড়ানো; মাড়িয়ে কাদায় পরিণত 
করা । {গা} 
গা.খকা [গা.-খকা| ক্রি কাউকে কাটিয়ে চলে যাওয়া । {গা.} 
গা.খপা [গা.-খপা] ক্রি পাড়া দিয়ে ফাটিয়ে দেওয়া । {গা} 
গা.খালা [গা.-খালা] ক্রি বেশ জোরে পাড়া দেওয়া । {গা.} 
গা.খিখিয়া [গা.-খিখিয়া] ক্রি ঝেড়ে ফেলা । {গা} 
গা.খিনাপা [গা.-খিনাপা] ক্রি পাড়া দিতে সহজ বা ভালো লাগা । {গা} 
গা.খবিঙা [গা.-খিঙা] ক্রি পদদলিত করা । {গা .} 
গাগএ্পা [গা-এপা] ক্রি পাড়া দিয়ে গুঁড়া করা । {গা.} 
গা.গাগালা [গা.-গাগালা] ক্রি দুত পাড়া দেওয়া । {গা} 
বলা । {গা} 
গা.গিদিক্কা [গা.-গিদিক্কা] ১ ক্রি অস্থির হওয়া; অস্থিরতার সাথে এদিক-সেদিক 
করা; ছটফট করা । ২ ক্রি সংগ্রাম করা; সচেষ্ট হওয়া; উঠেপড়ে লাগা । {গা .} 
গা.গ্রিকা [গা.-গ্রিকা] ১ বি পাড়াপাড়ি। ২ ক্রি পাড়া দেওয়া (পরস্পর একসাথে বা 
প্রতিযোগিতা অর্থে) । ৩ ক্রি আনাগোনা করা । প্রশ. গা.দিংদিঙা । {গা} 
গা-গুবা, গা-গুয়া, গা.গিবা [গা.-গুবা, গা.-গুয়া, গা.-গিবা] বি পাড়া দেয় যে। {গা} 
গা.চাকা [গা.-চাকা] ক্রি পা ফেলে ভারসাম্য বজায় রাখা; ভর করা । {গা.} 
গা.চাকানি [গা.-চাকানি] বি পা ফেলার জায়গা । {গা.} 
গাচরাকা [গা.-ছ্রাকা] ক্রি পায়ের নখ দিয়ে আচড়ানো বা জায়গা অপরিষ্কার করা । 
{গা} 


ব্যবহারিক গারো অভিধান ১১৯ 


গা.চাপা [গা.-চাপা] ক্রি চাপসহকারে পা দিয়ে আঘাত করা । {গা.} 

গা.চেকচেকা [গা.-চেক্‌চেকা] ক্রি বারবার পাড়া দেওয়া । {গা.} 

গা.চেঙা [গা.-চেঙা] ক্রি প্রথমে পাড়া দিয়ে নেওয়া । {গা.} 

গা.চেপেত-সু:চেপেত [গা.-চেপেত্‌-সু.-চেপেত্‌] ক্রিবিণ পিষে-চ্যাপটা করে। {গা.} 
গা.চেপেতা [গা.-চেপেতা] ক্রি জোরে পাড়া দেওয়া । {গা.} 

গা.চ্র্পা [গা.-চুলেপা] ক্রি পাড়া দিয়ে কোনা ভেঙে ফেলা । {গা} 

গা.জকজকা [গা.-জক্জকা|] ক্রি পুনঃপুন পাড়া দেওয়া; লাফানো । {গা} 

গা.জা [গা.-জা] ক্রি পাড়া না দেওয়া । {গা.} 

গা.জুপা , গা.জিপা [গা.-জুপা, গা.-জিপা] ক্রি পা দিয়ে প্যাডেল ঠেলা । {গা} 
গা.জুমজুমা, গা.জিমজিমা [গা.-জুম্‌জুমা, গা.-জিম্‌জিমা] ক্রি ছোট ছোট কদম 
ফেলা । {গা.} 

গা.জেজেতা [গা.-জেজেতা] ক্রি বেশ জোরে পাড়া দেওয়া । {গা.} 

গা.জেতা [গা.-জেতা] ক্রি পাড়া দিয়ে পিষে ফেলা । {গা} 

গা.জেপজেপা [গা.-জেপ্‌জেপা!] ক্রি পুনঃপুন পাড়া দিয়ে রস পিষে ফেলা । {গা} 
গা.জেপা [গা.-জেপা] ক্রি পাড়া দিয়ে চ্যাপটা করে ফেলা । {গা} 

গা.থকা [গা.-থকা] ক্রি পাড়া দেওয়া (একত্রে সবাই অর্থে) । {গা.} 

গা.থাতা, গা.থেকা [গা.-থাতা, গা.-থেকা] ক্রি পা দিয়ে লাঠি মেরে ফেলে দেওয়া ৷ 
{গা} 

গা.থাপা, গা.থাথাপা [গা.-থাপা, গা.-থাথাপা] ১ ক্রি পুনঃপুন পাড়া দেওয়া । ২ ক্রি 
আলতো পায়ে পাড়া দেওয়া ৷ {গা .} 

গা.থামা [গা.-থামা] ক্রি পা টিপে হাটা । {গা} 

গাথুংঙা, গা.থিংঙা [গা.-থুংঙা, গা.-থিংঙা] ক্রি পা দিয়ে সজোরে আঘাত করা । 
{গা} 

গা.থুংদাত্তা, গা.থিংদাত্তা [গা.-থুংদাত্তা, গা.-থিংদাত্তা] ক্রি পা দিয়ে সজোরে 
আঘাত করা । {গা.} 

গা.থুমরা, গা.থিমরা [গা.-থুম্রা, গা.-থিম্রা] বি ঘরের প্রবেশমুখে রাখা কাঠের 
খ-বিশেষ । {গা.} 

গাথুমা, গা.থিমা [গা.-থুমা, গা.-থিমা] ক্রি রেগে গিয়ে পাড়া দেওয়া । {গা.} 
গা.থুমাং-সু.খুমাং, গা.খিমাং-সু.থিমাং [গা.-থুমাং-সু.-থুমাং, গা.-থিমাং-সু.-খিমাং] 
ক্রিবিণ না দেখে বা সমানে (পা ফেলা অর্থে) । {গা} 
গা.থুমাঙা, গা.থিমাঙা [গা.-থুমাঙা, গা.-থিমাঙা] ক্রি হঠাৎ করে পড়ে যাওয়া । {গা.} 
গা.দাদাল [গা.-দাদাল্‌] বিণ মাত্ৰ পাড়া দেওয়া হয়েছে এমন ৷ {গা} 
গা.দাপা [গা.-দাপা] ক্রি মাড়ানো; পা দিয়ে পাড়া দেওয়া । {গা} 
গা দ্রাকা [গা.-দ্রাকা] ক্রি অসাবধানে বা বেপরোয়াভাবে পা ফেলা; পায়ে পাড়া দিয়ে 
চিরে ফেলা । {গা.} 

গা.দিকদিক্কা [গা.-দিক্্‌দিক্‌কা] ১ ক্রি হাত-পা ছোড়া । ২ ক্রি পুনঃপুন পাড়া 
দেওয়া । ৩ ক্রি অন্ধকারে পা টিপে হাটা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১২০ 


গা.দিকা [গা.-দিকা] ১ ক্রি নাড়াচাড়া করা । ২ ক্রি ভুলক্রমে পাড়া দেওয়া । ৩ ক্রি 
পায়ে দিতে অস্বত্তিবোধ করা । {গা.} 

গা.দিদিয়া [গা.-দিদিয়া] ক্রি হান্কাভাবে হাটা; হাটতে শেখা ৷ {গা.} 

গা.দেকদেকা [গা.-দেক্দেকা] ক্রি ব্যথায় পা ছোড়া; মরার মুহূর্তে হাত-ছোড়া। 
{গা} 

গা.দেকা [গা.-দেকা| ক্রি জবাই করার পর হাত-পা ছোড়া । {গা.} 

গা:দেপা [গা.-দেপা] ক্রি পাড়া দেওয়া; পা ফেলে চাপ দেওয়া ৷ {গা.} 

গা.ফৃতা [গা.-ফতা] ক্রি কাটায় পাড়া দেওয়া । {গা} 

গা.ফা [গা.-ফা] ক্রি একসাথে পাড়া দেওয়া (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা.} 
গা.ফাকা [গা.-ফাকা] ১ ক্রি আড়াআড়িভাবে লাথি মারা । ২ ক্রি পাড়া দিয়ে দুভাগ 
করা । {গা} 

গা.ফ্রাকা [গা.-ফ্রাকা] ক্রি পা দিয়ে পিষে দুই খ” করে ফেলা । {গা.} 

গা.ফ্ৰিফা [গা.-ফ্ৰিফা] ক্রি পা দিয়ে ছড়িয়ে দেওয়া । {গা} 

গা.ফ্রিয়া [গা.-ফ্ৰিয়া] ক্রি পা দিয়ে পিষে গুঁড়া গুঁড়া করে ফেলা । {গা} 

গা.ফুংফাকা, গা.ফিংফাকা [গা.-ফুংফাকা, গা.-ফিংফাকা] ক্রি লাথি দিয়ে ফেলে 
দেওয়া । {গা.} 

গা.ফুলা, গা.ফিলা [গা.-ফিলা] ১ ক্রি পুনরায় পাড়া দেওয়া । ২ ক্রি অন্য কাজ 
সম্পন্ন হতে হতে পাড়া দিতে পারা । {গা.} 

গা ফুয়া [গা.-ফুয়া] ক্রি বাতাসযুক্ত জিনিস পাড়া দিয়ে চারদিক ছিটকে দেওয়া; পাড়া 
দিয়ে ফুটা করা । {গা.} 

গা.য়েকা [গা.-ফ্‌নেকা] ক্রি পা দিয়ে পিষে ঘন তরলের মতো অবস্থা করা; 
মাড়ানো । {গা.} 

গা.ফ্রেতা [গা.-ফ্ৰেতা] ক্রি পা দিয়ে পিষে ফাটিয়ে দেওয়া । {গা} 

গা ব্রকা [গা.-ব্রকা] ক্রি অসাবধানভাবে পা ফেলা; বাছ-বিচার না করে নরম বস্তুর 
উপর সমানে পা ফেলা । {গা.} 

গা.ব্লকা [গা.-বৃূলকা] ক্রি এধার-সেধার আসা-যাওয়া করা । {গা} 

গা.বা [গা.-বা] ক্রি পাড়া দিয়ে আসা । {গা.} 

গা.বাতা, গা.বাত্তা [গা.-বাতা, গা.-বাত্তা] ১ ক্রি পার হওয়া; অতিক্রম করা। ২ 
ক্রি অপেক্ষাকৃত বেশিবার বা বেশি পরিমাণ পাড়া দেওয়া {গা.} 

গা.বুকবাকা, গা.বিকবাকা [গা.-বুক্বাকা, গা.-বিক্বাকা] ১ ক্রি কোনো কিছুতে পা 
বেজে যাওয়া ৷ ২ ক্রি লক্ষ্য না করে পা ফেলা । {গা.} 

গা.বুংবাঙা, গা.বিংবাঙা [গা.-বুংবাঙা, গা.-বিংবাঙা] ক্রি হৌচট খাওয়া; পা আটকে 
পড়ে যাওয়া । {গা} 

গা.বুতা, গাবুতা [গা.-বুতা, গা.-বুতা] ক্রি পা দিয়ে আচড়ানো (হাস-মরগি বা 
পাখিদের জন্য প্রযোজ্য) । {গা.} 

গা বুয়া [গা.-বুয়া] ক্রি পাড়া দিয়ে দেখানো (অনুকরণ বা ভান অর্থে) । {গা} 
গা.বেকবেকা, গা.বেলবেলা [গা.-বেক্বেকা, গা.-বেল্বেলা] ক্রি সজোরে হাটা । 


ব্যবহারিক গারো অভিধান ১২১ 


{গা} 

গা.বেংবাতা, গা.বেংবাত্তা [গা.-বেংবাতা, গা.-বেংবাত্তা] ক্রি টপকিয়ে যাওয়া । 
{গা} 

গা.ব্রৰেকা, গা.বর্লেকা [গা.-ব্রেকা, গা.-বর্লেকা] ক্রি অনাকাঙ্ক্ষিত বস্তুর উপর পা ফেলা । 
{গা} 

গা.মানা [গা.-মানা] ১ ক্রি ভুলক্ৰমে পাড়া দেওয়া । ২ ক্রি পাড়া দেওয়ার কাজ 
সমাপ্ত করা । {গা.} 

গা.মুকমুকা, গা.মিকমিকা [গা.-মুক্মুকা, গা.-মিক্্‌মিকা] ক্রি এলোপাতাড়ি পাড়া 
দেওয়া । {গা.} 

গা.রপরপা [গা.-রপ্রপা] ক্রি পাড়া দিয়ে দিয়ে গুঁড়া করে ফেলা । {গা.} 

গা.রুমা, গা রিমা [গা.-রুমা, গা.-রিমা] ক্রি গড়িয়ে গড়িয়ে পা দিয়ে মাড়ানো । {গা.} 
রিম্ূরিমা, গা.-রিরিমা] ক্রি গড়িয়ে গড়িয়ে পা দিয়ে আঘাত করা । {গা.} 

গা.রিকা [গা.-রিকা] ক্রি গমনের পূর্বে পাড়া দিতে পারা । {গা} 

গা সকা [গা.-স্রকা] ক্রি পা না উঠিয়ে পাড়া দেওয়া । {গা} 

গা সৃতা [গা.-সৃতা] ক্রি পা পিছলে পড়া । {গা} 

গা স্রাঙা [গা.-স্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্ত্বেও পাড়া দিয়ে নেওয়া । {গা.} 

গা স্রাপা [গা.-স্রাপা] ক্রি সময় মতো পাড়া দিতে পারা । {গা.} 

গা.সিকসিকা [গা.-সিক্্‌সিকা] ক্রি পায়ে ঠেসে ভরা । {গা} 

গা .সুব্বাকা, গা.সিব্বাকা [গা.-সুব্বাকা, গা.-সিব্বাকা] ক্রি পা মোছা । {গা} 
গা.সুমা, গা.সিমা [গা.-সুমা, গা.-সিমা] ক্রি পা দিয়ে মাড়িয়ে নোংরা করা; পা 
মাড়ানো । {গা.} 

গা.সুয়া’, গা.সোয়া [গা.-সুয়া, গা.-সোয়া] ক্রি আগমনের পূর্বে পাড়া দিতে পারা । 
{গা} 

গা.সেতা, গা:সোতা [গা.-সেতা, গা.-সোতা| ক্রি পা দিয়ে পিষে মেরে ফেলা । {গা.} 
গা.সেমা, গা.সেমসেমা [গা.-সেমা, গা.-সেম্‌সেমা] ক্রি পাড়া দিয়ে জায়গা নোংরা 
করা । {গা} 

গা.সোসত্তা [গা.-সোসত্তা] ক্রি মাটিতে পা রেখে পা না উঠিয়ে কোনো বস্তু ঠেলা; 
পা দিয়ে শব্দ করে হাটা । {গা.} 


গাওরা [গাওরা] বিণ অহংকারী; একণগুঁয়ে; সহজে কথা শুনে না এমন লোক । {অমূ.} 


গাওরা দিয়া [গাওরা দি.-য়া] ক্রি বড়াই করা; গর্ব করা; অহংকার করা; প্রশংসা 
করা । {অমু. গাওরা+গা. দি য়া=গাওরা দি য়া} 


গা.ওয়া [গা.-ওয়া] ক্রি খসে পড়া; খুলে পড়া । {গা} 
গাউগাউ [গাউগাউ] অব্য কুকুরের গর্জন । প্রশ. বেউবেউ ৷ [গা.} 


গা.উগাওয়া [গা.-উগাওয়া] ক্রি ঘেউঘেউ করা; কুকুরের মতো ঘেউঘেউ করা । {গা} 


গাকগাক [গাক্গাক্‌] অব্য হাসের ডাক । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১২২ 


গাকগিল [গাক্গিল্‌] বি সারস। {গা.} 
গাকগুয়া [গাকগুয়া] ক্রি মাথা নাড়িয়ে সম্মতি জানানো । {গা} 
গাকগুজা [গাকগুজা] ক্রি মাথা নাড়িয়ে সম্মতি না জানানো । {গা.} 
গা.কং, গা.গং [গা.-কং, গা.-গং] বি প্রধান বৃন্ত বা বোঁটা । {গা} 
গা.কা' [গা.-কা] ক্রি সম্পর্কীত হওয়া; সম্পৰ্ক লাগা । প্ৰশ. নাংঙা । {গা.} 
গা.খাম [গা.-খাম্‌] বিণ নিকটাত্মীয় । {গা. 
গা.কজা [গা.-ক্‌জা] ক্রি সম্পকতি না হওয়া; সম্পর্ক না লাগা । {গা.} 
গা.কা' [গা.-কা] ক্রি পড়ে যাওয়া । {গা} 
গা.ক, গা.কবো [গা.-ক্‌, গা.-ক্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
গা.কখালা, গা.কখাল্লা [গা.-ক্খালা, গা.-ক্খাল্লা] ক্রি বেশ কিছু অংশ পড়ে 
যাওয়া । {গা.} 
গা.কগাগালা [গা.-ক্গাগালা] ক্রি তাড়াতাড়ি পড়ে যাওয়া । {গা.} 
পড়তে বলা । {গা} 
গা.কগ্রিকা [গা.-ক্‌খরিকা] ক্রি পড়ে যাওয়া (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা 
অর্থে) । {গা.} 
গা.কগুবা, গা.কগুয়া, গা.কগিবা [গা.-ক্্‌গুবা, গা.-ক্গুয়া, গা.-কৃগিবা] বি যে পড়ে 
যায় । {গা} 
গা.কচেঙা [গা.-ক্্‌চেঙা] ক্রি প্রথমে পড়ে নেওয়া । {গা} 
গা.কজা [গা.-ক্্‌জা] ক্রি না পড়া । {গা} 
গা.কথকা, গা.কথক্কা [গা.-ক্থকা, গা.-ক্থক্কা] ক্রি পড়ে যাওয়া (একত্রে সবাই 
অর্থে) । {গা} 
গা.কদাতা [গা.-ক্দাতা|] ক্রি দুতবেগে পড়ে যাওয়া । {গা.} 
গা.কদাপা [গা.-ক্‌দাপা] ক্রি কোনো কিছুর উপর পড়ে যাওয়া । {গা.} 
গা.কফা [গা.-ক্ফা] ক্রি একসাথে পড়ে যাওয়া (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা} 
গা.কফুলা, গা.কফিলা [গা.-ক্‌ফুলা, গা.-ক্‌ফিলা] ১ ক্রি পুনরায় পড়ে যাওয়া । ২ 
ক্রি অন্য কাজ সম্পন্ন হতে হতে পড়ে যাওয়া । {গা} 
গা.কবা [গা.-ক্বা] ক্রি পড়ে আসা । {গা} 
গা.কবাতা [গা.-ক্বাতা] ক্রি অপেক্ষাকৃত বেশিবার পড়া । {গা.} 
গা.কুয়া [গা.-ক্বুয়া] ক্ৰি পড়ে দেখানো (অনুকরণ বা ভান অর্থে) । {গা.} 
গা.কমানা [গা.-ক্মানা] ১ ক্রি ভুলক্ৰমে পড়ে যাওয়া । ২ ক্রি পড়ে যাওয়ার কাজ 
সমাপ্ত করা । {গা.} 
গা.করিকা [গা.-ক্রিকা] ক্রি গমনের পূর্বে পড়ে যাওয়া । {গা} 
গা.করুমরুমা, গা.করুরুমা, গা.করিমরিমা, গা.করিরিমা [গা.-ক্রুম্রুমা, গা.-ক্রুরুমা, 
গা.-ক্রিম্রিমা, গা.-ক্রিরিমা] ক্রি গড়িয়ে পড়ে যাওয়া । {গা.} 
গা.কস্রাঙা [গা. ক্স্রাঙা] ক্রি পড়ে যাওয়ার কথা না থাকলেও পড়ে যাওয়া । {গা.} 
গা.কসুয়া, গা.কসোয়া [গা.-ক্সুয়া, গা.-ক্সোয়া] ক্রি আগমনের পূর্বে পড়ে যাওয়া । 


ব্যবহারিক গারো অভিধান ১২৩ 


{গা} 
-গাকা [-গাকা] সাফিক্সবিশেষ । ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে । যেমন: দকগাকা; সু.গাকা; বি.গাকা ইত্যাদি । {গা} 

গা.কেং, গা:গেং [গা.-কেং, গা.-গেং| বি কাঁ । প্রশ. বিফাং । {গা} 

গাখাতা , গাহাতা [গাখাতা, গাহাতা] ক্রি উপরে ওঠা । [গা.} 
গাখাতজা , গাহাতজা [গাখাত্জা , গাহাত্জা] ক্রি উপরে না ওঠা । {গা.} 

গা.গং দ্র গা.কং 

গাগাক [গাগাক্‌] বি হাস । প্রশ. দ.গেপ । {গা} 
গাগাক গাংসি [গাগাক্‌ গাংসি] বি রাজাহাস । {গা} 

-গাগাল, -গাল [-গাগাল্‌, -গাল্‌] কৃৎ প্রত্যয়বিশেষ । কোনো কিছু দুত বা তাড়াতাড়ি 
করতে বলা বোঝাতে ক্রিয়ামূলের সাথে প্রত্যয়বূপে যুক্ত হয়। যেমন: রা.বাগাল; 
রা.বাগাগাল; রু.মগাগাল ইত্যাদি । {গা.} 

-গাগালা [-গাগালা] কৃৎ প্রত্যয়বিশেষ। কোনো কিছু দুত বা তাড়াতাড়ি করা বোঝাতে 
ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়। যেমন: দকগাগালা; আগানগাগালা; 
বু.মগাগালা ইত্যাদি । {গা} 

গাগ্রা:, ঘাঙ্খা (অশুপ্র.) [গা.-গ্রা, ঘাগ্রা] বি উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ ৷ বানানরীতি অনুযায়ী ‘ঘাগ্রা’ অশুদ্ধ; ‘গাগ্রা’ শুদ্ধ । প্রচলিত বলে 
ব্যতিক্ৰম হিসাবে গ্রহণ করা হয়েছে । {[গা.} 

গা গ্ৰা [গা.-খ্রা] বি টিয়া প্রজাতির পাখিবিশেষ । {গা.} 

গাংগন দারি সাল্লা [গাংগন্‌ দারি সাল্লা] বি ডোরাকাটা দাগ । {গা.} 
গাংগন দারি সালগুবা মাচ্ছা, গাংগন দারি সালগুয়া মাচ্ছা, গাংগন দারি সালগিবা 
সাল্গিবা মাচ্ছা] বি ডোরাকাটা বাঘ । {গা.} 

গাংগা [গাংগা] বি সবজি বা ফলমূল-জাতীয় বস্তু কাটার জন্য ব্যবহৃত একপ্রকার দা। 
{গা} 

গাংগিলা দ্র গাংগুলা 

গাংগি সিক্কা [গাংগি সিক্কা] ক্রি মুষ্টিযুদ্ধ করা; পাঞ্জা লড়া । {গা} 

গাংগুলা, গাংগিলা [গাংগুলা, গাংগিলা] ক্রি চিৎ হয়ে পড়া । {গা} 

গাংগুয়া [গাংগুয়া] বি মশা । {গা} 

গাংজাপ গাংজাপ., গংজাপ গংজাপ [গাংজাপ্‌ গাংজাপ্‌, গংজাপ্‌ গংজাপ্‌] ১ বিণ 
বোঝা বোঝা (কাপড় অর্থে) ৷ ২ ক্রিবিণ ভারি পোশাকসমেত । {গা} 

গাংজাপ গাংজাপ-ং গংজাপ গংজাপ [গাংজাপ্‌ গাংজাপ্‌ , গংজাপ্‌ গংজাপ্‌] ক্রিবিণ ডানা 
ঝাপটিয়ে । {গা} 
গাংজুপা [গাংজুপা] ক্রি ডানা ঝাপটানো । {গা} 

গাংফং [গাংফং] বি শক্ত বাহু; কুনুই ৷ পরশ. জাকফং । {গা} 

গাংফাক [গাংফাক] বি পাখার মাংশপি । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১২৪ 


গাংফাকা [গাংফাকা] ক্রি উপুর হওয়া; চিৎ হওয়া । প্রশ. গাংরাঙা {গা.} 
গাংফাক দাক্কে, গাংফাং দাক্কে [গাংফাক দাক্‌কে, গাংফাং দাক্কে] ক্রিবিণ উপুর বা 
চিৎ হয়ে; চিৎপটাং হয়ে । {গা} 
গাংফাঙা [গাংফাঙা] ক্রি উপুর বা চিৎ হয়ে পড়ে যাওয়া । {গা.} 
গাংফাফাং দাক্কে [গাংফাফাং দাক্কে] ক্রিবিণ আরাম-আয়েসে; পা ছড়িয়ে; চিৎপটাং 
হয়ে । {গা} 

গাংফিং দ্র গাংফুং 

গাংফুং, গাংফিং [গাংফুং, গাংফিং] বি পাখির রানের পরের অংশ । {গা} 

গাংবিরাংরাং দ্র গাংবুরাংরাং 

গাংবুরাংরাং , গাংবিরাংরাং [গাংবুরাংরাং, গাংবিরাংরাং] ক্রিবিণ চিৎপটাং হয়ে । [গা.} 

গাংসি [গাংসি] বি রাজহাস ৷ {গা.} 

গা.ঙগি [গা.-ঙ্গি] বি গঙ্গাফড়িং । [গা.} 

গা.ঙগেতা [গা.-ভ্‌গেতা] ১ বিণ বাকা কোমর ২ ক্রি কোমর দোলানো । {গা.} 
গা.ওগেগেত [গা.-ঙ্গেগেত্‌] ক্রিবিণ কোমর বাকিয়ে । {গা.} 
গা.ওগেত গা.ঙগেত [গা.-ঙ্গেত্‌ গা.-ঙ্গেত্‌] ক্রিবিণ কোমর দুলিয়ে দুলিয়ে । {গা.} 
গা.ওগেতজা [গা.-ঙ্গেত্‌জা] ১ বিণ কোমর সোজা । ২ ক্রি কোমর না দোলানো। 
{গা} 
গা.ঙগ্রেত [গা.-ঙ্গ্ৰেত্‌] ক্রিবিণ বাঁকিয়ে । {গা} 
গা.ঙগ্রেতা [গা.-ঙ্গ্ৰেতা] ক্রি মেরুদ"” বাকানো । {গা} 
গা.ঙথুঙা, গা.ঙথিঙা [গা.-ড্থুঙা, গা.-ঙ্থিঙা] ১ বিণ বক্ৰ, বাকা। ২ ক্রি কোমর 
বেঁকে যাওয়া । {গা.} 
গা.ঙদিংদিং [গা.-ঙ্দিংদিং] বিণ বাকানো শরীর । {গা} 
গা.ওফুঙা, গা.ওফিঙা [গা.-ঙ্ফুঙা, গা.-ঙ্‌ফিঙা] ১ বিণ বেঁকে ফোলা । ২ ক্রি বেঁকে 
ফুলে যাওয়া । {গা.} 
গা.ঙবুকা, গা.ঙবিকা [গা.-ঙ্বুকা, গা.-ঙ্বিকা] ১ বিণ বক্ৰ; বাকা । ২ ক্রি বেকে 
যাওয়া । {গা.} 
গা.ঙবুঙা, গা.ঙবিঙা [গা.-ঙ্বুঙা, গা.-৬্বিঙা] ১ বিণ বক্ৰ; বাকা। ২ ক্রি বেকে 
যাওয়া । ৩ বিণ গর্বিত; উদ্ধত (বিশিষ্টার্থে) ৷ {গা.} 

গা.ঙঙা [গা.-ঙ্ঙা] ১ বি কামভাব। ২ ক্রি কামভাব জেগে ওঠা ৷ {গা} 
গা.ঙ, গা.ঙবো [গা.-ঙ্‌, গা.-ঙ্বো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
গা.ওগিতা, গা.ঙগিলা, গা.ঙদিলা [গা.-ঙ্‌গিতা, গা.-ঙ্গিলা, গা.-ঙ্দিলা] ক্রি 
কামভাব জাগানো ৷ {গা.} 
গা.ঙঙেতগুবা, গা.ওঙেতগুয়া, গা.ওঙেতগিবা [গা.-ঙ্‌ঙেতগুবা, গা.-ঙ্‌ঙেতগুয়া , গা.- 
ঙ্ঙেতগিবা] বি কামভাব সৃষ্টিকারী । {গা.} 
গা.ঙজা [গা.-৬ঙ্জা] ক্রি কামভাব না জাগা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১২৫ 


গা.ঙবিঙা দ্র গা.ঙবুঙা 

গা.ঙবিকরা দ্র গা.ঙওবুকরা 

গা.ঙবুকরা, গা.ঙবিকরা [গা.-ঙ্বুক্রা, গা.-ঙবিক্রা] বি ঘন জঙ্গলবেষ্টিত রাস্তায় 
শত্রুকে বন্দি করার ফাদবিশেষ । {গা.} 

গা.ঙবুঙা , গা.ওবিঙা [গা.-ঙ্বুঙা, গা.-ঙ্বিঙা] ক্রি বড়াই করা । {গা} 

গা.চেক [গা.-চেক্‌] বি বাশের একধরনের ছোট ঝুড়ি যা জুমচাষের সময় শস্যবীজ 
রাখতে কোমরে ঝোলানো হয়। {গা.} 

গাত্তা৷ [গাত্তা] ক্রি উপরে রাখা; তোলা । {গা.} 
গাত, গাতবো [গাত্‌, গাত্বো] ক্রি অনুজ্ঞা । {গা .} 
গাতগিতা, গাতগিলা, গাতদিলা [গাত্গিতা, গাত্গিলা, গাত্দিলা] ক্রি তুলতে বলা; 
তোলানো ৷ {গা.} 
গাতজা [গাত্জা] ক্রি না তোলা । {গা} 
-গাতা, -গাত্তা [-গাতা, -গাত্তা] সাফিক্সবিশেষ । ক্রিয়ামুলের সাথে সাফিক্সরূপে যুক্ত 
হয়। যেমন: রা.গাতা; গ.গাতা; সালগাতা ইত্যাদি । {গা} 

গাত্তা’ [গাতৃতা] ক্রি মনে করা; ধরে নেওয়া; ভাবা । {গা.} 

গা.থং [গা.-থং] বি কা; গুঁড়ি । {গা.} 

গাদলা [গাদ্‌লা] ১ বি মেঘ ৷ ২ বিণ মেঘলা । {অমু} 

গাদুয়া, গাদোয়া দ্র গাআ 

গানচি [গান্চি] বি বেদী; চিতা ৷ {গা} 

গানচেং [গান্চেং] বি আদি পুরুষের নাম । {গা} 

গা নদ্রাক [গা.-ন্দ্বাক্] বি গিরগিটি-জাতীয় প্রাণী । {গা.} 

গানসাং [গান্সাং] বি বসার বা শোয়ার জন্য তৈরি করা মাচা; পাতাটন ঘর । {গা.} 

গান্থং [গান্থং] বি গাছের খ; কাঠের গুঁড়ি । {গা.} 

গানা [গানা] বি স্ত্রীলোকের পরিধেয় বস্তুবিশেষ । {গা.} 

গাহ্নুং [গান্থুং] বি চিলজাতীয় পাখি । {গা} 

গান্দা [গান্দা] ১ অব্য জন্য । ২ অব্য বিরক্তি প্রকাশক সাফিক্স। {গা.} 

গান্দাই [গান্দাই] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

গান্দাবারা [গান্দাবারা] বি গারো সমাজের এক এতিহ্যবাহী লোকরীতি। এই রীতি 
অনুযায়ী, গারো লোকসমাজ, ধনী-গরীব নির্বিশেষে, যার যার সাধ্য মতো, একে 
অন্যকে, এক পরিবার অন্য পরিবারকে, এক গোষ্ঠী আরেকটি গোষ্ঠীকে বিবাহ- 
কিংবা রান্নার নানান উপকরণ বা দ্রব্যাদি দিয়ে সাহায্য করে থাকে । পরস্পরকে 
সাহায্য-সহযোগিতা করার এই যে সামাজিক রীতি, পক্ষান্তরে গারোদের 
পারস্পরিক-সামাজিক বন্ধনকে অঙ্কুর থেকে দৃঢ় করে তোলে। যে পরিবার 


ব্যবহারিক গারো অভিধান ১২৬ 


গান্দাবারা পায় সে পরিবারকেও একইভাবে যে পরিবার দেয় সে পরিবারকে 
গান্দাবারা পরিশোধ করে দিতে হয় । {গা.} 
গান্না [গান্না] ক্রি পরা; পরিধান করা । {গা.} 
গান, গানবো [গান্‌, গান্বে৷] ক্রি অনুজ্ঞা । {গা.} 
গানখিনাপা [গান্খিনাপা] ক্রি পরতে সহজ লাগা । {গা.} 
গানগিতা, গানগিলা, গানদিলা [গান্‌গিতা, গান্্‌গিলা, গান্দিলা] ক্রি পরতে বলা; 
পরানো । {গা.} 
WLS aoa UA ill HALLE 
) 
গানচাকা [গান্চাকা] ক্রি সাহায্য্বৰূপ পরা । {গা.} 
গানচিতা, গানসিতা [গান্চিতা , গান্সিতা] ক্রি বদল হিসেবে পরা । {গা} 
গানচিতানি, গানসিতানি [গান্চিতানি, গান্সিতানি] বি বদল হিসেবে পরার 
পোশাক । {গা} 
গানচুপা , গানচিপা [গান্চুপা , গান্চিপা] ক্রি এনাগাড়ে পড়ে যাওয়া । {গা.} 
গানচেঙা [গান্চেঙা] ক্রি প্রথমে পরে নেওয়া । {গা.} 
গানচেপেতা [গান্‌চেপেতা] ক্রি পরে পরে নোংরা করা । {গা.} 
গানজা [গান্জা] ক্রি না পরা । {গা} 
গানথকা [গান্থকা] ক্রি পরা (একত্রে সবাই অর্থে) । {গা} 
গানথতঙা [গান্থঙা] ক্রি কাপড়ে অর্ধাঙ্গ আবৃত করা । {গা} 
গানথাপা [গান্থাপা] ক্রি পরে যাচাই করে দেখা । {গা} 
গানদাপা [গান্দাপা] ক্রি কাপড় থাকা সত্বেও তার উপরে কাপড় পরা । {গা.} 
গানদাপানি [গান্দাপানি] বি বদল হিসেবে পরার পোশাক । {গা.} 
গানদ্রাকা [গান্দ্রাকা] ক্রি যত্বহীনভাবে পরা । {গা} 
গানদিং-চিনদিং, গান্দিং-চিন্দিং [গান্দিং-চিন্দিং, গান্দিং-চিন্দিং] বি পোশাক । 
{গা} 
গানফা [গান্ফা] ক্রি একসাথে পরা (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা} 
গানফুলা, গানফিলা [গান্ফুলা, গান্ফিলা] ক্রি পুনরায় পরা । {গা} 
গানফ্রেতা [গান্‌ফ্রেতা] ক্রি অতিশয় আনন্দে পরা । {গা.} 
গানমানা [গান্মানা] ১ ক্রি ভুলক্ৰমে পরিধান করা। ২ ক্রি পরিধান করার কাজ 
সম্পূর্ণ করা । {গা} 
গানরিকা [গান্রিকা] ক্রি নিয়ে যাওয়ার আগে পরে দেখা । {গা.} 
গানরুরুমা, গানরিরিমা [গান্রুরুমা, গান্রিরিমা] ক্রি দুমড়ে-মুচড়ে পরে দেখা । {গা} 
গানস্বাঙা [গান্স্বাঙা] ক্রি অন্য কিছু না করে আগে পরিধানের কাজ শেষ করা; 
কাঙ্ক্ষিত পোশাক বা অলংকার পরিধান করা । {গা} 
গানস্রাপা [গান্ত্রাপা] ক্রি সময় মতো পরতে পারা । {গা.} 
গানস্থাপা [গান্স্থাপা] ক্রি একটার পর একটা পরা । {গা} 
গানসিয়া, গানসেয়া [গান্সিয়া, গান্সেয়া] ক্রি পোশাক পরিবর্তন করা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১২৭ 


গানসুপা, গানসিপা [গান্সুপা, গান্সিপা] ক্রি পরে পরে নোংরা করে ফেলা । {গা.} 
গানসুয়া, গানসোয়া [গান্সুয়া, গান্সোয়া] ক্রি আগমনের পূর্বে পরিধান করা । {গা} 
গান্দি গ.লদাক মিদ্দি [গান্দি গ.-ল্‌দাক্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । 


{গা} 

গান্দি-দ.মি-চুগারিয়ানি মিদ্দি [গান্দি-দ.-মি-চুগারিয়ানি মিদ্দি] বি সাংসারেক ধর্মের 
একজন দেবতা । {গা.} 

গান্দিম [গান্দিম] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা:চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

গান্দি, গান্দুরি, গান্দু, গিন্দু [গান্দু, গান্দুরি, গান্দু, গিন্দু] বি নাভি । {গা} 

গান্দুরি দ্র গান্দি 

গান্দু দ্র গান্দি 

গান্দো [গান্দো] বি ল্যাংটি; পুরুষদের পোশাকবিশেষ । {গা.} 

গাপ [গাপ্‌] বি গেছো শামুকবিশেষ । {গা.} 

গাপ দ্র গাগ্না 

গাপ্পা [গাপ্‌পা] ১ বিণ পূর্ণ । ২ ক্রি পূর্ণ হওয়া । {গা} 
গাপ-ং, গাপবো [গাপ্‌, গাপ্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
গাপগিতা, গাপগিলা, গাপদিলা [গাপ্‌গিতা, গাপ্‌গিলা, গাপৃদিলা] ক্রি পূর্ণ করতে 
বলা; পূর্ণ করানো । {গা} 
গাপচুয়াকা, গাপসুয়াকা [গাপ্চুয়াকা , গাপ্‌সুয়াকা] ক্রি উপচে পড়া । {গা.} 
গাপজা [গাপৃ্‌জা] ১ বিণ পূর্ণ নয় এমন ৷ ২ ক্রি পূর্ণ না হওয়া । {গা} 
-গাপা [-গাপা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে । যেমন: মা.গাপা; চা.গাপা; খলগাপা ইত্যাদি । {গা} 

গাবলা, গামলা [গাবলা, গাম্‌লা] বি গামলা {প. ৪Umell৭>বা. গামলা>} 

গা বরং [গা.-ব্ং| বি আঁটি । {গা} 

গাবিল [গাবিল] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

গামচাতা [গাম্‌চাতা] ১ বিণ মূল্যবান৷ ২ ক্রি মূল্যবান হওয়া । {গা} 

গামজিন [গাম্‌জিন্‌] ১ বি ধনী ব্যক্তি । ২ বিণ ধনী । {গা} 

গামবাতা [গাম্বাতা] ১ বিণ মূল্যবান । ২ ক্রি মূল্যবান হওয়া; দামী হওয়া । {গা} 
গামবাতগুবা, গামবাতগুয়া, গামবাতগিবা [গাম্বাত্গুবা, গাম্বাত্গুয়া, গাম্বাত্গিবা] 
বি অত্যন্ত মূল্যবান বস্তু৷ {গা.} 

গামলা দ্র গাবলা 

গামারি, গাম্বারি, গাম্মারি [গামারি, গাম্বারি, গাম্‌মারি] বি বৃক্ষবিশেষ । {অমূ.} 

গাম্মা [গাম্‌মা] ক্রি জরিমানা দেওয়া । {গা} 
গামচাকা [গাম্চাকা] ক্রি অন্যের জন্য জরিমানা দেওয়া । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১২৮ 


গাম্মাসিয়া [গাম্‌মাসিয়া] ক্রি জরিমানা প্রদান করা; খেসারত দেওয়া । {গা.} 
গা ম্মা [গা.-ম্‌মা] ১ বি শব্দ । ২ ক্রি শব্দ হওয়া । {গা} 
গা.মফ্রেতা [গা.-মূফ্রেতা] ১ বিণ অত্যধিক শব্দ । ২ ক্রি অত্যধিক শব্দে বাজা। 
গা.} 
র দ্র গামারি 
গাম্মারি দ্র গামারি 
গামু [গামু] বি কাজ । {গা} 
গামু রু.মগুবা, গামু রু:মগুয়া, গামু রি.মগিবা [গামু রু.-মৃখুবা, গামু রু.-মগুয়া, গামু 
রি.-মৃগিবা] বি কাজের লোক; কামলা । {গা.} 
গামু রু.ম্মা, গামু রি ম্মা [গামু রু.-মূমা, গামু রি.-মৃমা] বি কাজ করা । {গা.} 
গামুকখা [গামুক্খা] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 
গামুকা-গাওয়ালি মিদ্দি [গামুকা-গাওয়ালি মিদ্‌দি] বি সাংসারেক ধর্মের একজন 
দেবতা । {গা} 
গারা [গারা] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 
{গা} 
রি ং [গারাগান্চিং] ১ বি গারোদের দলবিশেষ ৷ ২ বি গারাগানচিং দলের ভাষা; 
গারোদের উপভাষাবিশেষ । {গা.} 
গারিয়োনি [গারিয়োনি] ১ বি মঙ্গোলীয় নৃগোষ্ঠীর একটি জাতির নাম। ২ বি টলেমির 
(খ্ৰিষ্টীয় ২য় শতাব্দী) মতে, গারো পাহাড়ের আরেকটি নাম। ৷ {গা.} 
গারে [গারে] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 
{গা} 
গারো [গারো] বি গারো জাতি; আ.চিক জাতি; মান্দি জাতি । {গা.} 
গারোয়ানা [গারোয়ানা] বি বর্তমান মেঘালয় রাজ্যের গারো হিলস । {গা} 
-গাল দ্র -গাগাল 
গালওয়াং- [গাল্‌ওয়াং-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাত্রিত নির্দেশকবিশেষ । আটটি 
কলার গুচ্ছ নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: গালওয়াংসা; গালওয়াংরিনিং 
গালওয়াংগিথাম ইত্যাদি । {গা.} 
গালদা [গাল্দা] বি টকজাতীয় শাক । {গা.} 
গালমাকজা [গাল্মাক্‌জা] ১ বি ফেব্ুয়ারি ও মার্চ মাসের মাঝামাঝি সময় (১৬ 
ফেব্রুয়ারি-১৫ মার্চচ২৮দিন, ২৯দিন) ৷ ২ বি জুম ফসল রোপন করার জন্য বন 
পোড়ানোর সময় । {গা.} 
গালমাকদুয়া মিদ্দি [গাল্মাক্দুয়া মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 
গালাচেপ্না [গালাচেপ্‌পা] বি পান বা তামাক বহনের জন্য ব্যবহৃত বাশের পাত্রবিশেষ। 
{গা} 
গাল্লা [গাল্লা] ক্রি ফেলা; ত্যাগ করা; খরহণ না করা; নষ্ট করা; বর্জন করা । {গা.} 
গাল, গালবো [গাল্‌, গাল্বো| ক্রি অনুজ্ঞা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১২৯ 


গালওয়াকা [গাল্ওয়াকা] ক্রি তুচ্ছভাবে ফেলে দেওয়া । {গা} 

গালগপা [গাল্গপা] ক্রি পরিত্যাগ করা । {গা .} 

গালগিতা, গালগিলা, গালদিলা [গাল্‌গিতা, গাল্‌গিলা, গাল্দিলা] ক্রি ফেলতে বলা । 
{গা} 

গালগ্রিকা [গাল্গ্রিকা] ক্রি পরস্পর আলাদা হওয়া; বিচ্ছেদ হওয়া; ফেলা (পরস্পর 
একসাথে বা প্রতিযোগিতা অর্থে) প্রশ. ওয়াতগ্রিকা । {গা.} 

গালগুবা, গালগুয়া, গালগিবা [গাল্গুবা, গাল্গুয়া, গাল্‌গিবা] বি, বিণ কুলি; যে 
ফেলার কাজ করে । {গা.} 

গালচুপা, গালচিপা [গাল্চুপা, গাল্চিপা] ক্রি একবারে ফেলে দেওয়া । {গা .} 
গালচেঙা [গাল্চেঙা] ক্রি প্রথমে ফেলে দেওয়া । {গা.} 

গালচেপেতা [গাল্চেপেতা] ক্রি জোরে ফেলে দেওয়া । {গা} 

গালজা [গাল্জা] ক্রি ফেলে না দেওয়া; ত্যাগ না করা; বর্জন না করা । {গা.} 
গালদাতা [গাল্দাতা] ক্রি ফেলে রাখা; জোরে ফেলে দেওয়া । {গা.} 

গালদাপা [গাল্দাপা] ক্রি কোনো কিছুর উপর ফেলে দেওয়া । [গা .} 

গালদ্রাকা [গাল্দ্বাকা] ক্রি বেপরোয়াভাবে ফেলে দেওয়া । {[গা.} 

গালনাপা [গাল্নাপা] ক্রি ফেলে দেওয়া । {গা} 

গালফা [গাল্ফা] ক্রি ফেলে দেওয়া (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা.} 

গালফ্ৰিফা [গাল্‌ফ্ৰিফা] ক্রি ছড়িয়ে-ছিটিয়ে দেওয়া । {গা.} 

গালফুলা, গালফিলা [গাল্‌ফুলা, গাল্ফিলা] ১ ক্রি পুনরায় ফেলে দেওয়া । ২ ক্রি 
অন্য কাজ সম্পন্ন হতে হতে ফেলে দেওয়া । {গা.} 

গাল্বকা [গাল্বকা] ক্রি সমানে ফেলে দেওয়া; নিষ্ঠুরভাবে ফেলে দেওয়া; যেখানে- 
সেখানে ফেলে দেওয়া । {গা} 

গাল্বাকা [গাল্বাকা] ক্রি চারদিকে ছিটানো । {[গা.} 

গালবুংবাঙা, গালবিংবাঙা [গাল্বুংবাঙা, গাল্বিংবাঙা] ক্রি সমানে ফেলে দেওয়া; 
নিষ্ঠুরভাবে ফেলে দেওয়া; যেখানে-সেখানে ফেলে দেওয়া । {গা.} 

গালব্রেকা [গাল্ব্রেকা] ক্রি ফেলে দেওয়া (তুচ্ছার্থে) । {গা.} 

গালমানা [গাল্মানা] ১ ক্রি ভুলক্ৰমে ফেলে দেওয়া । ২ ক্রি ফেলার কাজ সমাপ্ত 
করা । {গা} 
গালরিকা [গাল্রিকা] ক্রি গমনের পূর্বে ফেলে দেওয়া । {গা.} 

গালরুরুমা, গালরিরিমা [গাল্রুরুমা, গাল্রিরিমা] ক্রি গড়িয়ে গড়িয়ে ফেলে দেওয়া । 
{গা} 
গালস্থাপা [গাল্স্থাপা] ক্রি বেপরোয়াভাবে ফেলে দেওয়া । প্রশ. গালওয়াতা । {গা.} 
গালস্রাঙা [গাল্ল্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্ত্বেও আগে ফেলে দেওয়া । {গা.} 
গালস্রাপা [গাল্স্রাপা] ক্রি সময় মতো ফেলতে পারা । {গা} 

গালসুয়া, গালসোয়া [গাল্সুয়া, গাল্সোয়া] ক্রি আগমনের পূর্বে ফেলে দেওয়া । {গা.} 
গালা, -গাল্লা [-গালা, -গাল্লা] সাফিক্সবিশেষ । ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত 
হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: ওয়াকগালা; সু.গালা; রিংগালা ইত্যাদি । {গা} 
গাল্লাঙা [গাল্লাঙা] ক্রি ফেলে রেখে যাওয়া । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৩০ 


গাল্লেতা [গাল্লেতা] ক্রি ফেলে দেওয়া । {গা} 
গাল্লোকা [গাল্লোকা] ক্রি ময়লা পরিষ্কার করা । {গা.} 

গাসা [গাসা] বি প্ৰদীপদানি । {গা} 

গা সুয়া’ দ্র গা.আং 

গা সুয়াং [গা.-সুয়া! ১ বিণ উপযুক্ত; বিখ্যাত; অতি সুন্দর; চমৎকার । ২ বিণ উপযুক্ত 
হওয়া; বিখ্যাত হওয়া; অতি সুন্দর হওয়া; চমৎকার হওয়া । {গা} 

গাহাতা দ্র গাখাতা 

-গনাং [-গৃনাং] ১ অব্য সহ। ২ বিণ বিদ্যমান। শব্দের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে 
বিশেষণ পদ গঠন করে । যেমন: অকগ্নাং; জাকগ্নাং; চা.আগ্নাং ইত্যাদি । {গা} 

গ্ৰা [খরা] অব্য শস্যদানা পড়ার শব্দ । {গা.} 
গ্রাগ্রা থ্রাত্থা] ১ অব্য বৃষ্টি পড়ার শব্দ । ২ বিণ ছাড়া ছাড়া । {গা.} 

গ্রাইগ্রাই [খরাইগ্রাই] ১ অব্য বৃষ্টি পড়ার শব্দ । ২ ক্রিবিণ অঝোর ধারায় । {গা.} 

গ্রাগসি মিদ্দি [গ্রাগ্‌সি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা; যিনি বুকে ব্যথা বা 
নিমোনিয়ার ধারক ও বাহক । {গা.} 

গ্রাং [গ্রাং! বি পালক । {গা} 

গ্রাঙা [খ্রাঙা] বিণ হালকা; ঘন নয় এমন; পরিষ্কার । {গা} 
গ্রাংগ্রাং (গ্রাংখাং] বিণ হালকা-পাতলা; হালকা হালকা । {গা.} 
গ্রাংজা [গ্রাংজা] বিণ ঘন; হালকা নয় এমন; পরিষ্কার নয় এমন ৷ {গা} 

গ্রান (গ্রান্‌] বি মাংস বা মাছের শুকনা অংশ । {গা.} 

গ্রাপা (গ্রাপা] ১ বি কান্না । ২ ক্রি কাদা । {গা.} 
গ্রাপখক [গ্রাপ্খক্‌] বিণ অল্পতেই যে কাদে; কাদুনে । {গা.} 
গ্রাপগুগুয়া [খ্রাপ্‌গুগুয়া] ক্রি কান্নাকাটি করা । {গা} 
গ্রাপজা [থাপূজা] ক্রি কান্নাকাটি না করা । {গা} 
গ্রাপসলা, খগ্রাপসল্লা [খাপ্‌সলা, গ্রাপূসল্লা] ১ বি প্রিয়জনের মৃত্যুর পর নারী কর্তৃক 
গাওয়া শোক সঙ্গীত । ২ ক্রি শোক সঙ্গীত গাওয়া ৷ প্রশ. খাবি রি.ওঙা । {গা.} 
মিকগিু; গ্রাপসুক-মিকগিসুক [গ্রাপ্‌সু-মুক্গুসু, গ্রাপ্তু-মুক্ণুসু; গ্রাপ্‌সুক্-মুক্গুসুক্‌, 
গ্রাপ্‌সু-মিক্্‌গিসু, গ্রাপ্‌সু-মিক্গিসু; গ্রাপসুক্-মিক্গিসুক্‌] ক্রিবিণ কাদো কাদো হয়ে । 
প্রশ, ৷ {গা} 

গ্রাম চুপফু, গ্রাম চিপফু, গ্রাম চুক্ুু, গ্রাম চিব্রু [ঘাম্‌ চুপ্‌ফু, গ্রাম্‌ চিপ্‌ফু, গ্রাম 
চুব্বু, গ্ৰাম্‌ চিব্বু] বি সাপবিশেষ ৷ {গা} 

-গ্রাকা [-গৃলাকা] প্রত্যয়বিশেষ । শব্দমূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে। যেমন: মুকগ্নাকা ইত্যাদি । {গা} 

গি.- [গি.-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ। কোনো বস্তু বা 
জিনিস নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: গি সা; গিগ্নিং; গি.গিথাম ইত্যাদি । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৩১ 


গিংদ্ৰগুং 

গিচ্চা [গিচ্চা] ক্রি অবশিষ্ট থাকা; অবশিষ্ট হওয়া । {গা.} 
গিচ্চাগুবা, গিচ্চাগুয়া, গিচ্চাগিবা [গিচ্চাগুবা , গিচ্চাগুয়া, গিচ্চাগিবা] বিণ অবশিষ্ট; 
উদ্ধৃত্ত; বাকি; অতিরিক্ত । {গা.} 
গিচ্চাজা [গিচ্চাজা] ক্রি অবশিষ্ট না থাকা; অবশিষ্ট না হওয়া । {গা.} 

গিচ্চাক' [গিচ্চাক্‌] বিণ লাল । {গা} 
গিচ্চাকখংখং [গিচ্চাক্খংখুং] বিণ গাঢ় লাল; টকটকে লাল । {গা} 
গিচ্চাকখালা, গিচ্চাকখাল্লা [গিচ্চাক্খালা, গিচ্চাক্খাল্লা] ১ বিণ হালকা লাল 
রঙের ৷ ২ ক্রি হালকা লাল রঙের হওয়া । {গা .} 
গিচ্চাক গিচ্চাক [গিচ্চাক্‌ গিচ্চাক্‌] বিণ লালচে লালচে । {[গা.} 
গিচ্চাকজা [গিচ্‌চাক্‌জা] ১ বিণ লাল বর্ণের না এমন ৷ ২ ক্রি লাল না হওয়া । {গা .} 
গিচ্চাক দিগগি [গিচ্‌চাক্‌ দিগৃগি] বি ভেষজ উদ্ভিদবিশেষ । {গা.} 
গিচ্চাকম্নাং [গিচ্চাক্মমাং] বি লালচে বেগুনি । {গা} 
গিচ্চাকম্নাঙা [গিচ্চাক্মাঙা] ক্রি লালচে বেগুনি হওয়া । {গা} 
গিচ্চাকফ্ৰেতা [গিচ্চাক্্‌ফ্রেতা] ১ বিণ অতিশয় লাল বর্ণের । ২ ক্রি অতিশয় লাল 
বর্ণের হওয়া । {গা.} 
গিচ্চাকস্রাং [গিচ্‌চাক্সাং] বিণ লাল টুকটুকে । {গা} 
গিচ্চাকস্রাঙা [গিচ্চাক্ত্রাঙা] ১ বিণ সবচেয়ে বেশি লাল। ২ ক্রি সবচেয়ে বেশি লাল 
হওয়া । {গা.} 
গিচ্চাকসিসি [গিচ্চাক্সিসি] বিণ লাল টুকটুকে । {[গা.} 
গিচ্চাকা [গিচ্চাকা] ১ বিণ লাল বর্ণের ৷ ২ ক্রি লাল হওয়া । {গা} 

গিচ্চাকং [গিচ্‌চাক্‌!] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

গিচ্চাম [গিচ্চাম্‌] বিণ পুরনো ৷ {[গা.} 
-গিচ্চাম [-গিচ্চাম্‌] সাফিক্সবিশেষ ৷ বিশেষ্য বা ক্রিয়ার সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে 
বিশেষ্য বা বিশেষণ পদ গঠন করে। যেমন: সংগিচ্চাম; হা.গিচ্চাম; ব্িয়াগিচ্চাম 
ইত্যাদি । {গা} 

গিচ্চি [গিচ্‌চি! বি ছোট আকারের কোদাল; কোদাল । {গা} 

গিচ্চিতা [গিচ্চিতা] ১ বিণ ছিড়া ৷ ২ ক্রি ছিড়ে যাওয়া ৷ {গা} 
গিচিচিতজা [গিচ্চিত্‌জা] ১ বিণ না ছিড়া । ২ ক্রি ছিড়ে না যাওয়া ৷ {গা} 

গিচ্চিলা [গিচ্চিলা] ক্রি পড়ে যাওয়া । {গা.} 
গিচ্চিলজা [গিচ্চিল্‌জা] ক্রি পড়ে না যাওয়া । {গা .} 

গিচ্চিয়া [গিচ্চিয়া! ১ ক্রি অসুখে ভোগা; কষ্টে ভোগা । ২ ক্রি ভুলের মাসুল দেওয়া 


{গা} 
গিচ্চিগুবা, গিচিচগুয়া, গিচ্চিগিবা [গিচ্চিগুবা, গিচ্চিগুয়া, গিচ্চিগিবা] বি, বিণ 
ব্যবহারিক গারো অভিধান ১৩২ 


ভুক্তভোগী ৷ {গা.} 
গিচ্চিজা [গিচ্চিজা] ১ ক্রি অসুখে না ভোগা; কষ্টে না ভোগা । ২ ক্রি ভুলের মাসুল 
না দেওয়া । {গা} 

গিচে্চেম [গিচ্চেম্‌] বি উচ্ছিষ্ট চু। {গা} 

গিজিপ দ্র গিজুপ 

গিজুপ , গিজিপ [গিজুপ্‌ , গিজিপ্‌! বি হাতপাখা ৷ [গা.} 

গিত [গিত্‌] বি গীত ৷ {স. গৈ+ত (ক্ত)>বা. গীত>} 

-গিতা, -গিলা, -দিলা [-গিতা, -গিলা, -দিলা] কৃৎ প্রত্যয়বিশেষ। কোনো কিছু 
করতে বলা বা করানো বোঝাতে ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে ব্যবহত হয়। যেমন: 
বু:মগিতা; রু:মগিলা; রু.মদিলা ইত্যাদি । {গা} 

গিত্তাল দ্র গিদ্দাল 

গিত্তেল দ্র গিদ্দেল 

গিখাং [গিত্থাং] বিণ কাচা । {গা} 

গিখামা [গিত্থামা] ১ বি প্রস্রাব । ২ ক্রি প্রস্রাব করা । {গা} 
গিখামজা [গিত্থাম্‌জা] ক্রি প্রস্রাব না করা । {গা.} 

গিখিম দ্র গুখুম 

গিথাম [গিথাম্‌] ১ বি তিন; ৩ সংখ্যা । ২ বিণ ৩ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট ৷ {গা.} 
গিথামগুবা, গিথামগুয়া, গিথামগিবা [গিথাম্‌গুবা, গিথাম্‌গুয়া, গিথাম্‌গিবা] বিণ 
তৃতীয় । {গা} 

গিথিং [গিথিং] বিণ অপরিপক্ক । প্রশ. মিনমানজা; রংগিথিং ৷ {গা.} 

গিদ্দক দ্র গদ্দক 

-গিদা [-গিদা] অব্য মতো; ন্যায় । সাফিক্সরূপে ব্যবহৃত হয় । যেমন: মান্দিগিদা; বিগিদা; 
মা সুগিদা ইত্যাদি । {গা} 

গিদ্দাকা [গিদ্দাকা] ক্রি কুচিকুচি করে কাটা । {গা.} 

গিদ্দাল, গিত্তাল [গিদ্দাল্‌ , গিত্তাল্‌] বিণ নতুন । {গা} 

-গিদ্দাল, -গিত্তাল [-গিদ্দাল্‌ , -গিত্ৃতাল্‌] সাফিক্সবিশেষ । বিশেষ্য বা ক্রিয়ার সাথে 
সাফিক্সরূপে যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ গঠন করে। যেমন: সংগিদ্দাল; 
হা.গিদ্দাল; বিয়াগিদ্দাল ইত্যাদি । {গা.} 

গিদ্দাল ভ্রাকভ্রাক, গিত্তাল ভ্রাকভ্রাক [গিদ্দাল্‌ ভ্রাক্জ্রাক্‌, গিত্তাল্‌ ভ্রাক্জ্বাক্‌] বিণ 
একদম নতুন; চকচকে নতুন। {গা} 

-গিদিকা [-গিদিকা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: ব.নগিদিকা; নিকগিদিকা; গা.গিদিকা ইত্যাদি । {গা} 

গিদ্দিকা [গিদ্দিকা] ১ ক্রি নাড়াচাড়া করা । ২ ক্রি সংগ্রাম করা (বিশিষ্টার্থে) । {গা} 
গিদ্দিকজা [গিদ্দিক্‌জা] ১ ক্রি নাড়াচাড়া না করা। ২ ক্রি সংগ্রাম না করা 
(বিশিষ্টার্থে) । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৩৩ 


গিদ্দিগিদ্দাক [গিদ্দিগিদ্দাক্‌] ক্রিবিণ হঠাৎ । {গা.} 
গিদ্দেল, গিত্তেল [গিদ্দেল্‌, গিত্তেল্‌] বি প্রভু; রাজা; ঈশ্বর । {গা.} 
গদ্দুয়া দ্র গুদ্দুয়া 


গিনি, গিনিং, সনি, গ্িনিং [গিনি, গিনিং, গৃনি, গৃনিং] ১ বি দুই; ২ সংখ্যা । ২ বিণ ২ 
সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট। {গা } 
গিনিগুবা, গিনিংগুবা, গ্নিগুবা, গ্নিংগুবা, গিনিখুয়া, গিনিংগুয়া, গ্নিগুয়া, গিনিংগুয়া, 
গিনিগিবা, গিনিংগিবা, গিনিগিবা, গিনিংগিবা [গিনিগুবা, গিনিংগুবা, গৃনিগুবা, গৃনিংগুবা, 
গিনিগুয়া, গিনিংগুয়া, গৃনিগুয়া, গৃনিংগুয়া, গিনিগিবা, গিনিংগিবা, গৃনিগিবা, 
গৃনিংগিবা] বিণ দ্বিতীয় । {গা.} 

গিহ্েং দ্র গুহ্েং 

গিন্দি [গিন্দি] ১ বি কুঁড়া; ধানের মিহি গুঁড়া; ভূষি । ২ বি পাউডার; কোনো পদার্থের 
গুড়া । {গা} 

গিন্দু দ্র গান্দি 

গিনেই [গিনেই] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

গিপ্না দ্র গুগ্না 

গিপ্নাং দ্র গুপ্নাং 

গিপি [গিপি] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 


গিবেবেং দ্র গুবেং 


ব্যবহারিক গারো অভিধান ১৩৪ 


গি.রাম মিদ্দি [গি.-রাম্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 

গি,রিত দ্র গি.রুত 

গি.রুত, গি.রিত, গ্রিত [গি.-রুত্‌, গি.-রিত্‌, থিত! বি আখ; ইক্ষু । {গা.} 

গিরো [গিরো] বি অস্থির জোড় । {ফা. গিরাহ্‌>বা. গিরা>} 
গিরো খাআ [গিরো খাআ|] ক্রি গিরা বাধা । {ফা. গিরাহ্‌>বা. গিরা>গা. গিরো+গা. 
খাআ=গিরো খাআ!} 

-গিল [-গিল্‌] তদ্ধিত প্রত্যয়বিশেষ ৷ বিশেষ্যের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে বিশেষ্য পদ 
গঠন করে । যেমন: মিগিল; বিগিল; হা.গিল ইত্যাদি । {গা} 

ado [গিল্‌ওয়েংওয়েং] ক্রিবিণ বেশি পরিমাণে; গভীরভাবে (কেটে যাওয়া 

) 1} 

গিলগ.কা [গিল্‌গ.-কা] ক্রি চামড়া খসে যাওয়া ৷ {গা.} 

-গিলগিল [-গিল্‌গিল্‌] তদ্ধিত প্রত্যয়বিশেষ ৷ বিশেষ্য বা বিশেষণের সাথে প্রত্যয়রূপে 
যুক্ত হয়ে ক্রিয়াবিশেষণ পদ গঠন করে। যেমন: সাক্কাগিলগিল; নি.ঙওঙাগিলগিল; 
খা.মাগিলগিল ইত্যাদি । {গা.} 

গি.লগিল-সাকসাক [গি.-লৃগিল্‌-সাক্সাক্‌] ক্রিবিণ কিলবিল করে । {গা} 

গিলচ্বাকা [গিল্ছাকা] ক্রি খোসা উঠানো ৷ {[গা.} 

গিলথং [গিল্থং] বিণ অসমভাবে গোলাকার ৷ {গা.} 
গিলথং মাহি [গিল্থং মান্থি] বি পিঠাবিশেষ । {গা .} 

গিলদ্তা [গিল্দ্বতা] ক্রি ঘষা লেগে চামড়া উঠে যাওয়া । {গা} 

গিলদুয়া [গিল্দুয়া! ১ বিণ কুঁচকানো ৷ ২ ক্রি চামরা কুঁচকে যাওয়া ।। [গা.} 

গিলপ্রাকা [গিল্প্রকা] ক্রি বাইরের আবরণ কেটে যাওয়া ৷ {গা.} 

গিলসুয়া [গিল্সুয়া] ক্রি ঘষা লেগে চামড়া উঠে যাওয়া । {গা.} 

-গিলা দ্র -গিতা 

গিল্লা [গিল্লা] ক্রি আদায় করা; সংগ্রহ করা; মাগা । {গা.} 
গিলগুবা, গিলগুয়া, গিলগিবা [গিল্‌গুবা , গিল্‌গুয়া, গিল্‌গিবা] বি আদায়কারী; মাগে 
যে; সংগ্রহ করে যে। {গা} 
গিল্পে চা.গুবা, গিন্নে চা-গুয়া, গিল্নে চা.গিবা [গিল্লে চা.-গুবা, গিল্লে চা.-গুয়া, 
গিল্লে চা.-গিবা] বি, বিণ ভিক্ষুক; ভিক্ষা করে জীবন-ধারণ করে যে। {গা.} 
গিলজা [গিল্জা] বি আদায় না করা; না মাগা; সংগ্রহ না করা । {গা.} 

গিল্লোকা [গিল্লোকা] ক্রি খোসা উঠানো; চামড়া ছাড়ানো ৷ {গা.} 

গিসি [গিসি] ১ ক্রিবিণ মাত্র । ২ বিণ শুকনা; পুরনো; জীর্ণ । {গা.} 

গিসিক [গিসিক্‌] বি হৃদয়; মন৷ {গা.} 
গিসিকযগ্নাং [গিসিক্গৃনাং] বিণ সুবিবেচক; হৃদয়বান । {গা.} 
গিসিকণ্রি [গিসিক্ণ্রি! বিণ অবিবেচক; নিষ্ধুর; হৃদয়হীন । {গা} 
গিসিক গিসিক [গিসিক্‌ গিসিক্‌] ক্রিবিণ মনে মনে; বাইরে প্রকাশ না করে । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৩৫ 


গিসিকথাংথাং [গিসিক্থাংথাং] ক্রিবিণ মনে মনে ৷ {গা} 
গিসিক নাআ [গিসিক্‌ নাআ|] ক্রি মনে পড়া । {গা.} 
গিসিক নাংঙা [গিসিক্‌ নাংঙা] ক্রি আগ্ৰহী হওয়া । [গা.} 
গিসিক নাংঙে, গিসিক হন্নে [গিসিক্‌ নাংঙে, গিসিক্‌ হ.-ন্‌নে] ক্রিবিণ মনোযোগ 
দিয়ে । {গা.} 
গিসিক নারারাম [গিসিক্‌ নারারাম্‌] ক্রিবিণ হঠাৎ মনে পড়ে; আনমনে ৷ {গা.} 
গিসিক ফুল্লা, গিসিক ফিল্লা [গিসিক্‌ ফুল্লা, গিসিক্‌ ফিল্লা] ক্রি অনুতাপ করা; মন 
পরিবর্তন করা । {গা.} 
গিসিক মুকথা, গিসিক মিকথা [গিসিক্‌ মুক্থা, গিসিক্‌ মিক্থা] ক্রি বুদ্ধি-জ্ঞান 
আসা । {গা} 
গিসিক রা.আ [গিসিক্‌ রা.-আ[] ক্রি স্মরণ করা । {গা} 
গিসিক রা.জা [গিসিক্‌ রা.-জা] ক্রি স্মরণ না করা । {গা .} 
গিসিক সা.আ [গিসিক্‌ সা.-আ|] ক্রি মৰ্মাহত হওয়া ৷ {গা.} 
গিসিক সে.ঙঙা [গিসিক্‌ সে.-ঙ্ঙা] ক্রি সচেতন হওয়া । {গা.} 
গিসিকা [গিসিকা] ক্রি মোরগ ডাকা । {গা} 
গিসিকজা [গিসিক্জা] ক্রি মোরগ না ডাকা । {গা} 
গিসিকথ্রিকা [গিসিক্ঞ্রিকা] ক্রি পালটা-পালটি ডাকা (মোরগ ডাকা অর্থে) । {গা} 
গিসিম দ্র গিসুম 
গিসিলা [গিসিলা] ১ ক্রি অভিমান করা; মৃদু রাগ করা । ২ ক্রি ভাগ হয়ে যাওয়া । {গা.} 
গিসিলজা [গিসিল্‌জা] ১ ক্রি অভিমান না করা । ২ ক্রি ভাগ না হয়ে যাওয়া । {গা.} 
গিসিয়া [গিসিয়া] ক্রি ঝগড়া করা । {গা.} 
SN গিসিম [গিসুম্‌, গিসিম্‌] বিণ কালো । প্রশ. সুম্মা ৷ {গা} 
গিসুম গিসুম, গিসিম গিসিম [গিসুম্‌ গিসুম্‌, গিসিম্‌ গিসিম্‌] বিণ কালো কালো; 
কালচে কালচে । {গা .} 
গিসুমা, গিসিমা [গিসুমা, গিসিমা] ১ বিণ কালো রঙের ৷ ২ ক্রি কালো হওয়া । {গা.} 
গিসেপ [গিসেপ্‌] বি মধ্য; পাশ; কোনা । {গা} 
গিয়া [গিয়া] ক্রি বৃক্ষরোপন করা । [গা.} 
গি.ই, গি.বো [গি.-ই, গি.-বো| ক্রি অনুজ্ঞা । {গা} 
গি.জা [গি.-জা] ক্রি বৃক্ষরোপন না করা । {গা} 
গি.ফুলা, গি.ফিলা [গি.-ফুলা, গি.-ফিলা] ক্রি পুনরায় রোপন করা । {গা} 
গি.মানা [গি.-মানা] ১ ক্রি ভুলক্ৰমে রোপন করা । ২ ক্রি রোপন করার কাজ সমাপ্ত 
করা । {গা} 
গনি, গিনিং দ্র গিনি 
খ্রি [থ্রি| বি ভাগ্না; ছোট বা বড় বোনের ছেলে । {গা} 
-গ্রি [-গ্রি] বিণ হীন । শব্দমূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে বিশেষণ পদ গঠন করে। 
যেমন: মুকগুলগ্রি; খু খ্রি ইত্যাদি । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৩৬ 


-গ্রি' [-গ্রি] বি পাড়া; গ্রাম । শব্দের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে মাহারি-বিষয়ক বিশেষ্য 
পদ গঠন করে। যেমন: চিরানথ্রি; রিছিলগ্রি; রেমাত্রি ইত্যাদি । {গা.} 

গ্রিক [-গ্রিক] সাফিক্সবিশেষ ৷ শব্দমূল বা ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে 
বিশেষণ পদ বা ক্রিয়াপদ গঠন করে। যেমন: বুলগ্রিক; নামগ্রিক; সু.খরিক ইত্যাদি ৷ 
গা. 

থিকা [ঠকা বি সমর নৃত্য । {গা} 

গ্রিকাং [গরিকা] ১ বিণ পরিষ্কার; পরিচ্ছন্ন; স্বচ্ছ। ২ ক্রি পরিষ্কার হওয়া; পরিচ্ছন্ন হওয়া; 
স্বচ্ছ হওয়া । {গা.} 
খ্রিকগুবা, খ্রিকথুয়া, গিকগিবা [গ্রিক্গুবা, গ্রিক্গুয়া, গরিক্‌গিবা] বি পরিষ্কার-পরিচ্ছন্ন 
যে। {গা} 
গ্রিকজা [গ্রিক্‌জা] ১ বিণ অপরিঞ্কার; অপরিচ্ছন্ন। ২ ক্রি পরিষ্কার না হওয়া; পরিচ্ছন্ন 
না হওয়া । {গা} 
গ্রিকজাংজাং [খ্রিক্‌জাংজাং] বিণ স্বচ্ছ; পরিষ্কার (তরল অর্থে) । {গা.} 
খ্রৰিকা-খুম্মুলা, গ্রিকা-খিম্মিলা [গ্রিকা-খুম্‌মুলা, গ্রিকা-খিম্‌মিলা] (বাগ.) বি রক্তের 
দোষ; কুল-কলঙ্ক; বংশগত ক্ৰুটি ৷ [গা.} 

গ্রিকা' [গ্রিং| ক্রি একত্রে কিছু করা । {[গা.} 
খথ্রিকা [-গ্রিকা] সাফিক্সবিশেষ। কোনো কাজ পরস্পর একসাথে বা প্রতিযোগিতা 
অর্থে করা বোঝাতে ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে ব্যবহৃত হয়। যেমন: নামগ্রিকা; 
দাকগ্রিকা; সু.গ্রিকা ইত্যাদি । {গা.} 

গিগ্রা [খিথ্া! বিণ ছাড়াছাড়া । {গা.} 

গ্রিংদ্ৰগ্ুং 

গ্রিংগ্রিং গিচ্চাংগিচ্চাং [গ্রিংখ্রিং গিচ্চাংগিচ্চাং] বিণ গড়মিল; অমিল; ব্যবধান; দ্বন্দ্ব । 
{গা} 

খ্রিংগ্রাং [গ্রিংগ্রাং] বিণ ফাকা ফাকা । {[গা.} 

গ্রিজং [খিজং] ১ বি ভাগ্না । ২ বি ভাই ৷ {গা} 
গ্ৰিজংথাং [গ্রিজংথাং] ১ বি আপন ভাগ্না। ২ বি আপন ভাই । {গা} 

খ্রিত দ্র গি'বুত 

গ্রিনা [খনা] ক্রি মিশে যাওয়া; মিলিয়ে যাওয়া; ক্ষয়ে যাওয়া ৷ {গা.} 
খ্রিনাঙা [গ্রিনাঙা] ক্রি মিলিয়ে যাওয়া; ক্ষয় হয়ে যাওয়া । {গা} 

গ্রিপথ্থাপ দ্র গুপগ্রাপ 

গ্রিপথ্রিপ দ্র গ্ুপগ্থুপ 

গ্রিপা দ্র ্ুপা 

গ্রিম দ্রএ্ুম 

গ্রিমা দ্রগুমা 

-গ্রিমা দ্র -খুমা 


ব্যবহারিক গারো অভিধান ১৩৭ 


গ্রিসো [গ্রিসো] বি মঙ্গলবার ৷ {গা.} 
গুক [গুক্] বি ফড়িং । ্রশ. হাগুক । {গা} 
গুগুয়া [গুগুয়া] ক্রি বিলাপ করা; অনুশোচনা করা । {গা .} 
গুং, গিং [গুং] বি নাক । {গা.} 
গুংখলুক , গিংখ্লুক [গুংখ্লক্‌, গিংখ্লক্‌] বি নাকের গর্ত । {গা.} 
গুংখিথাপ , গিংখিখাপ [গুংখিথাপ্‌ , গিংখিথাপ্‌] বি রুমাল । {গা.} 
গুংগ্রপা , গিংগ্রপা [গুংখপা , গিংগ্রপা] ক্রি নাক থেকে রক্ত পড়া । {গা.} 
গুং গাল্লা, গিং গাল্লা [গুং গাল্লা, গিং গাল্লা] ক্রি সর্দি ফেলা । {গা} 
গুংচক, গিংচক [গুংচক্‌ , গিংচক্‌] বিণ সৰু নাকবিশিষ্ট । {গা.} 
গুংচি, গিংচি [গুংচি , গিংচি] বি নাক দিয়ে বের হওয়া তরল পদার্থ । {গা} 
গুংথং, গুংথিং, গিংথং, গিংথিং, [গুংথং, গুংথিং, গিংথং, গিংথিং] বি নাক; নাসিকা । 


{গা} 
গুংথি, গিংথি [গুংথি, গিংথি] বি নাক । {গা} 
গুংথেংথেং, গিংথেংথেং [গুংথেংথেং, গিংথেংথেং] বিণ লম্বা নাকবিশিষ্ট । {গা .} 
গুংদেপ, গিংদেপ [গুংদেপ্‌ , গিংদেপ্‌] বিণ নাকচ্যাপটা । {গা .} 
গুংবৃংব্রং, গিংবংব্ৰং [গুংবংব্রং, গিংবংবরং] বিণ সর্দিতে ভর্তি নাক । {গা} 
গুংবেবেল, গিংবেবেল [গিংবেবেল্‌, গুংবেবেল্‌] ক্রিবিণ অনবরত সর্দি লেগে । {গা.} 
গুংসি, গিংসি [গুংসি, গিংসি] বি নাকের নরম হাড় । {গা.} 
চোখে-মুখে জল বের হয়ে । {গা} 
গুংসিকা, গিংসিকা [গিংসিকা, গুংসিকা] ক্রি নাকে ঝাঁজ লাগা । {গা.} 
ea গিংসু-মিকজু [গুংসু-মিক্সু, গিংসু-মিক্সু] ক্রিবিণ চোখে-মুখে সর্দি 
| B 
গুংসেপ, গিংসেপ [গুংসেপ্‌ , গিংসেপ্‌] বিণ চাপা নাকবিশিষ্ট । {গা .} 
[গুং হা.-খুলক্‌, গুং হা.-খলক্‌, গুং হা.-ঙ্খলক্‌, গিং হা.-খলক্‌, গিং হা.-খলক্‌, গিং 
হা.-ঙখলক্‌] বি নাকের ছিদ্র । {গা} 
গুংগিয়া [গুংগিয়া] বি টেংড়া । {গা} 
গুংথিক দ্র না.থিক 
গুখুম, গিখিম [গুত্থুম্‌, গিত্থিম] বি পাড়া; কয়েকটি বাড়ি; কোনো মাহারির 
আবাসম্থল । {গা} 
গুদ্দক দ্ব গদ্দক 
গুদ্দুয়া, গিন্ুয়া [গুদ্দুয়া, গিদ্দুয়া] ক্রি ফোটা (পানি) । {গা} 
গুন্যুসুয়া, গিদ্দুসুয়া [গুদ্দুসুয়া, গিদ্দুসুয়া] ক্রি পানি ফুটে উপচে পড়া । {গা} 
গুনচি , গিনচি [গুন্চি, গিন্‌চি] বি পাউডার । {গা} 
গুনচিরা , গিনচিরা [গুন্চিরা, গিন্চিরা] বি চালুনি । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১৩৮ 


গুনা [গুনা] বি তার । {স. গুণ>বা. গুনা>} 

গুন্থেং, গিন্থেং [গুন্থেং, গিন্থেং] বি নলখাগরা-জাতীয় উদ্ভিদ । [গা.} 

গুপ্পা, গিপ্পা [গুপ্‌পা, গিপ্‌পা] ১ বিণ পর্যাপ্ত । ২ ক্রি পর্যাপ্ত হওয়া । {গা} 

গুপ্রাং, গিপ্লাং [গুপ্লাং, গিপ্‌লাং] বিণ ফাপা । প্রশ. গুগ্লাং; গুববং । {গা.} 

গুব্বক , গিব্বক [গুব্বক্‌, গিব্বক্‌] বিণ সাদা; ফর্সা । {গা} 
গুব্বকজা , গিব্বকজা [গুব্বক্জা , গিব্বক্জা] ১ বিণ সাদা নয় এমন ৷ ২ ক্রি সাদা 
না হওয়া; ফর্সা না হওয়া । {গা.} 
গুব্বকা , গিব্বকা [গুব্বকা, গিব্বকা] ১ বিণ সাদা । ২ ক্রি সাদা হওয়া; ফৰ্সা হওয়া । 
{গা} 

-গুবা, -গুয়া, -গিবা [-গুবা, -গুয়া, -গিবা] প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূল বা শব্দমূলের 
CO LU EAE 
দাকগুবা; বু.মগুবা ইত্যাদি । {গা.} 

গুব্বাকা , গিব্বাকা [গুব্বাকা, গিব্বাকা] ক্রি কোলে নেওয়া; আলিঙ্গন করা । {গা} 
গুব্বাকগ্রিকা, গিব্বাকগ্রিকা [গুব্বাক্গ্রিকা, গিব্বাক্গ্রিকা] ১ বি কোলাকুলি । ২ ক্রি 
কোলাকুলি করা । {গা} 
গুব্বাকজা, গিব্বাকজা [গুব্বাক্‌জা, গিব্বাক্‌জা] ক্রি কোলে না নেওয়া; আলিঙ্গন না 
করা । {গা} 
গুব্বাক-, গিব্বাক- [গুব্বাক-, গিব্বাক-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত 
নির্দেশকবিশেষ। কতবার কোলে নেওয়া হচ্ছে তা নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: 
গুব্বাকসা; গুব্বাকগিনি; গুব্বাকগিথাম ইত্যাদি । 

গুব্বি, গিবিবি [গুব্বি, গিব্বি] বিণ বয়োজ্যেষ্ঠ । {গা} 
গুব্বিগিচ্চাম, গিব্বিগিচ্চাম [গুব্বিগিচ্চাম্‌ , গিব্বিগিচ্চাম্‌] বিণ প্রবীণ; প্রাচীন । {গা.} 

গুক্ুুন, গিব্বিন [গুব্বুন্‌, গিব্বিন্] বিণ পর; বিদেশি; অন্য । [গা.} 
গুক্ুুন গুক্বুন, গিব্বিন গিব্বিন [গুব্বুন্‌ গুব্বুন্‌, গিবৃ্‌বিন্‌ গিবৃবিন্‌] বিণ অন্যান্য । 
{গা} 

-গুক্বুন , -গিব্বিন [-গুব্বুন্‌ , -গিব্বিন্] সাফিক্সবিশেষ । বিশেষ্যের সাথে সাফিক্সরূপে 
যুক্ত হয়ে বিশেষ্য পদ গঠন করে। যেমন: সংগুক্ুুন; নকগুব্বুন; মান্দিগুব্ুুন 
ইত্যাদি । {গা} 

গুক্ুয়া, গিব্ৰুয়া [গুব্বুয়া, গিব্বুয়া] ক্রি ফুটা হওয়া ৷ {গা.} 
গুক্বুজা , গিক্বুজা [গুব্বুজা , গিব্বুজা] ক্রি ফুটা না হওয়া । {গা} 

গুব্বেং , গিবেবেং [গুব্বেং, গিব্বেং] বি প্রস্থ । {গা} 
গুব্বেংফাকা , গিব্বেংফাকা [গুব্বেংফাকা , গিব্বেংফাকা] ক্রি পাশ ফিরা । {গা} 
গুব্বেংফাং, গিব্বেংফাং [গুব্বেংফাং, গিবৃবেংফাং] ১ বিণ আড়াআড়ি । ২ ক্রিবিণ 
আড়াআড়িভাবে । {গা} 

গুম্মা, গিম্মা [গুম্‌মা, গিমৃমা] ক্রি হারিয়ে যাওয়া । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৩৯ 


গুম্মাজা, গিম্মাজা [গুম্‌মাজা , গিম্‌মাজা] ক্রি হারিয়ে না যাওয়া ৷ {গা.} 
গুম্মা-নাসিয়া, গিম্মা-নাসিয়া [গুম্‌মা-নাসিয়া, গিম্‌মা-নাসিয়া] ক্রি বিলুপ্ত হওয়া ৷ 
{গা} 

গুমি [গুমি] বি দিদির স্বামী; ভগ্নিপতি; দুলাভাই । {গা} 

গুম্থি [গুম্‌বি] বি কলসি । {গা} 

গুম্মুক, গিম্মিক [গুম্মুক্‌ , গিম্‌মিক] বি, বিণ সব; সবাই । {[গা.} 
-গুমুক, -গুম্মুক , -গিমিক, -গিম্মিক [-গুষুক্‌, -গুম্মুক্‌, -গিমিক্‌, -গিম্্‌মিক্‌] 
সাফিক্সবিশেষ ৷ বিশেষ্যের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে বিশেষণ পদ গঠন করে। 
যেমন: সংগুমুক; নকণুমুক; হা.গুমুক ইত্যাদি । {গা} 
গুন্মুকখন, গিম্মিকখন [গুম্‌মুক্খন্‌, গিম্‌মিক্খন্‌] বিণ সব; সবটা । {গা} 
গুন্মুকান, গিম্মিকান [গুম্মুকান্‌, গিম্‌মিকান্‌] বিণ সবাই । {গা} 

গুম্মুন., গিম্মিন: [গুম্মুন্‌, গিমমিন্‌] অব্য ছাড়া । {গা} 
-গুমুন, -গু্মুন , -গিমিন, -গিম্মিন [-গুমুন্‌, -গুম্মুন্‌ , -গিমিন্‌, -গিম্মিন্‌] 
সাফিক্সবিশেষ ৷ বিশেষ্যের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে বিশেষ্য গঠন করে। যেমন: 
অকগুমুন; মিথুমুন; চিগুমুন ইত্যাদি । {গা.} 

গুম্মুন, গিম্মিনং [গুম্মুন্‌, গিম্‌মিন|] ১ বি আতিথ্য । ২ বি সামাজিক অনুষ্ঠানে 
গৃহকর্তাকে অর্থ ও বস্তু দিয়ে সাহায্য করার রীতি । {গা} 

গুম্মুন-, গিম্মিন* [গুম্মুন্‌, গিমমিন্‌] তরকারিবিশেষ {গা} 

গুরা:, গুরে [গুরা, গুরে] বি ঘোড়া । {স. ঘোটক>বা. ঘোড়া>} 
গুরেওয়াত্তা [গুরেওয়াত্তা] ১ বি নবান্ন উৎসব । ২ বি ঘোড়ানৃত্য । ৩ ক্রি ঘোড়ানৃত্য 
করা । {স. ঘোটক>বা. ঘোড়া>গা. গুরে+গা. ওয়াত্তা=গুরেওয়াত্তা} 

গুরাং [গুরা] বিণ ছোট্ট । প্রশ. চনবিয়া । {স. গ'-ক>বা. গুঁড়া>} 
গুরাগারা [গুরাগারা] বিণ ক্ষুদ্র ক্ষুদ্র; পিচ্চি পিচ্চি । প্রশ. সে.ম্মুক সে.ম্মুক। {স. 
গ-ক>বা. গুঁড়া>} 
গুরাগুরা [গুরাগুরা] বিণ গুঁড়া গুঁড়া । পরশ. রুকুক রুক্ুুক ৷ {স. গ'"ক>বা. গুঁড়া>} 

গুরাইয়া [গুরাইয়া] ক্রি ঘুরানো; বৃত্তাকারে ঘুরানো । {স. ঘূর্ণ>বা. Jঘোর>বা. ঘুরানো>} 

গুরি [গুরি] বি ঘন কুয়াশা । {গা.} 
গুরি অন্না [গুরি অন্না] ক্রি ঘন কুয়াশায় ছেয়ে যাওয়া । {গা} 

গুরিয়া [গুরিয়া] ক্রি ঘুরা। পরশ. ওয়েন্না । {স. ঘূর্ণ>বা. ঘুরা>} 

গুরে দ্র গুরা. 

গুরেওয়াত্তা দ্র গুরা: 

গুলগুলা [গুল্‌গুলা] বি মিষ্টিবিশেষ; গোলপিঠা । {আঞ্চ.বা.>} 

গুলগুলিয়া [গুল্গুলিয়া] বি গুগরি পোকা । {গা} 

গুল্লা [গুল্‌্লা] বি শূন্য; জিরো । {স. গোল-+-বা. লা=গোল্লা; ফা. গুল্লা>} 

গুসি [গুসি] বি ঘুষি । {স. খঘৃষ্>হি. ঘসা, ঘুংসা>বা. ঘুষি>} 
গুসি সু:য়া [গুসি সু.-য়া] ক্রি ঘুষি মারা। প্রশ. জাক থ.ম্মে দক্কা। {স. খঘুষ্‌>হি. 


ব্যবহারিক গারো অভিধান ১৪০ 


ঘূসা, ঘুংসা>বা. ঘুষি>গা. গুসি+গা. সু'য়া=গুসি সু:য়া} 
গুসুয়া [গুসুয়া] ১ বি কাশি ৷ ২ ক্রি কাশি দেওয়া । {গা} 
গুয়া [গুওয়া] বি সুপারি । {অমূ.} 
গুয়া কেক্কা [গুয়া কেক্‌কা] ক্রি সুপারি কাটা বা ছোলা । {অমূু.+গা. কেক্কা} 
কেক্‌গিবা] বি সরতা । {অমূ.+গা. কেকগুবা, কেকগুয়া, কেকগিবা} 
গুয়াবাদা [গুয়াবাদা] বি সুপারিগুচছ। {অমু.+গা. বাদা} 
গুয়া বিজাক [গুয়া বিজাক্‌] বি সুপারি গাছের পাতা । {অমূ.+গা. বিজাক} 
গুয়া ফাং [গুয়া ফাং] বি সুপারি গাছ। {অমূ.+গা. ফাং} 
-গুয়া দ্র -গুবা 
গুয়াং [গুয়াং] বি মাকড়সা । {গা} 
গুয়াংফা [গুয়াংফা] ১ বি মাকড়সার রাজা । ২ বি আদিপুরুষের নাম । {গা.} 
গুয়াংসিং [গুয়াংসি্ং] বি মাকড়সার জাল । {গা} 
গুয়ারে [গুয়ারে] বি দেয়াল । {গা.} 
গুয়ালা [গুয়ালা] ক্রি ভুলে যাওয়া । প্রশ. জামাঙা । {গা} 
গুয়ালখক [গুয়াল্খক্‌] বিণ মনভোলা । {গা} 
গুয়াল গুয়াল [গুয়াল্‌ গুয়াল্‌|] ক্রিবিণ ভুলবশত; ভুলক্ৰমে । {গা} 
গুয়ালজা [গুয়াল্‌জা] ক্রি ভুলে না যাওয়া । {গা} 
-গুয়ালা [-গুয়ালা] সাফিক্সবিশেষ। কোনো কিছু ভূলে গিয়ে করা বোঝাতে 
ক্রিয়ামূলের সাথে সাফিক্সরুপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: দনগুয়ালা 
হত্যাদি । {গা} 
গুয়াসি [গুয়াসি] বি পীজর; পাজরের হাড় । {গা.} 
গ্ুুথ্া (খুথা] বিণ খুলে পড়ার পর বিশৃঙ্খল অবস্থা । {গা.} 
খুুগু জা.চং জা.চং [গুগু জা.-চং জা.-চং] ক্রিবিণ বংশ পরম্পরায় । {গা.} 
গ্নুং, গিং [গ্ুং, থিং] বি খাঁচা ৷ [গা.} 
গুংখং, গরিংগং [গুংগৰং, খ্রিংগ্ৰং] বি দরজা আটকানোর বাশ । {গা} 
খনা [গুনা] ক্রি সেলাই খুলে যাওয়া । {গা} 
গ্ুপগ্রাপ, গ্রিপগ্রাপ [গ্ুপথ্থাপ, গ্রিপগ্রাপ] ক্রিবিণ অপ্রস্তুত মুহূর্তে; অতর্কিতে । {গা} 
গ্রুপগ্রুপ , গ্রিপথ্রিপ [গবপ্থুপ্‌, খিপৃত্রিপ] ১ ক্রিবিণ মুষলধারে। ২ ক্রিবিণ অন্ধকারে ঢাকা 
অবস্থায় । {গা} 
গ্নুপা , খিঁপা [গুপা, খিপা] ক্রি ঢাকনা দেওয়া । {গা} 
গুপজা , গ্ৰিপজা [গুপ্‌জা , গ্ৰিপ্‌জা] ক্রি ঢাকনা না দেওয়া । {গা} 
-গুপা, -গ্রিপা [-গুপা, -খ্রিপা] সাফিক্সবিশেষ । ছেয়ে যাওয়া বা ঢেকে যাওয়া 
বোঝাতে ক্রিয়ামূলের সাথে সাফিক্সরুপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: 
অননগ্রুপা; দনগ্রুপা ইত্যাদি । {গা.} 
গুম, গ্রিম [গম্‌ , থিম্‌] ক্রিবিণ একসাথে; একত্রে । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১৪১ 


গ্ুমগ্ুম, খিমগ্রাম, গ্রিমখ্রিম [গুম্গুম, গ্রিম্থাম্‌, খিম্‌ত্রিম ১ ক্রিবিণ একসাথে; 
সর্বসম্মতিক্রমে; সর্বসাকুল্যে । ২ বিণ সমসাময়িক । ৩ বিণ ভরপুর । 8 বিণ ছায়া- 
সুনিবিড় । {গা} 
-গ্রুমা, -খ্রিমা [-গুুমা, -গ্রিমা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত 
হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: অননগ্রুমা ইত্যাদি । {গা} 
গ্নুমা, থ্রিমা [গ্ুমা, গ্রিমা] ক্রি ফৌড়া ভালো হয়ে যাওয়া ৷ {গা} 
খুুয়া [খুয়া] ক্রি সেলাই খুলে যাওয়া; সেলাই খোলা ৷ এ্রশ. গ্ুনা, বুয়া । {গা.} 
-গেকা [-গেকা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূল বা শব্দমূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে। যেমন: দি.ঙগেকা; সি.নগেকা; রাগেকা ইত্যাদি । {[গা.} 
গেগাক , গগাক [গেগাক্‌, গগাক্‌! বি একপ্রকার গাছপোকা । {গা.} 
গেংগেং [গেংগেং] বিণ লম্বা লম্বা । {গা.} 
গেংমারা-গুংমারা [গেংমারা-গুংমারা] বিণ অসুবিধাজনকভাবে লম্বা । {গা.} 
গে.ঙা [গে.-ঙা] ১ বিণ ঢিলা । ২ ক্রি ঢিলা হয়ে যাওয়া; খুলে যাওয়া । {গা.} 
গে.ঙগিতা [গে.-ঙ্গিতা] ক্রি ঢিলা করে দেওয়া; ঢিলা করতে বলা । {গা} 
গে.ঙজা [গে.-ঙ্জা] ১ বিণ ঢিলা নয় এমন; আঁটসাট ৷ ২ ক্রি আটসাট হওয়া । {গা.} 
গেতগেতা [গেত্গেতা|] ক্রি পীড়াপীড়ি করা; বারবার চাওয়া; তর্ক করা । {গা.} 
গে.লগেল [গে.-ল্‌গেল্‌] বিণ দুশ্চরিত্রা; দুষ্ট নারী । {গা} 
গে.লগেল চকচক [গে.-লৃগেল্‌ চক্চক্‌] বিণ কামুক নারী । {গা.} 
গে.লগেল সাকসাক [গে.-লৃগেল্‌ সাক্সাক্‌] বিণ নাছোড়বান্দা । {গা.} 
গেল্লা [গেল্লা] ক্রি পাশ কেটে যাওয়া; এড়িয়ে যাওয়া । {গা.} 
্রেওগ্নেও [গ্রেওগ্রেও] বিণ পুরোপুরি । {গা} 
গ্রেং [গ্েং] বি হাড় । {গা} 
গ্রেংগাসি [গ্রেংগাসি] বিণ শুধু হাড়; কঙ্কালসার; হাডিডসার । {গা.} 
গ্রেংরারা [গ্রেংরারা] বিণ শুধু হাড়; কঙ্কালসার; হাডিডিসার । {গা} 
গোয়া’দ্র গওয়৷’ 
গোয়া-দ্র গওয়াং 
য্বো [গো] বি দ; দোষ; ক্ষতিপূরণ । {গা.} 
গ্নো খু.ফা [গ্রো খু.-ফা] ১বি অপরাধ-বিষয়ক যুক্তিতর্ক । ২ ক্রি যুক্তিতর্ক করা । {গা.} 
গো গাম্মা [গ্ৰো গাম্মা] ক্রি ক্ষতিপূরণ দেওয়া; জরিমানা দেওয়া । {গা} 
গো গাল্লা [গ্রো গাল্লা] ক্রি ক্ষতিপূরণ দেওয়া । {গা} 
গ্রো চাননি মিদ্দি [গ্রো চা.-আনি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 
খ্রো নাংঙা [থ্োো নাংঙা] ক্রি দোষী হওয়া; অপরাধ করা; অপরাধী হওয়া । {গা.} 
গো সিক্কা [গো সিক্কা] ক্রি জরিমানা চাপানো; দোষ ধরা; অপরাধ ধরা । {গা.} 


হব 
ব্যবহারিক গারো অভিধান ১৪২ 


ঘ [ঘ] ক-বৰ্গের চতুর্থ বর্ণ 
ঘাগ্রা দ্র গাগা 
ং 
£ - অনুস্বার; বাংলা ভাষার পরাশ্রয়ী ব্যঞ্জনবর্ণবিশেষ 
-ংজক দ্র ওডজক 
-ংজকমুং, -ংজকমিং দ্র -ওজকমুং, -ওজকমিং 


ঙঁ 

ঙঁ [উয়ো, উয় , উঅ] ক-বৰ্গের পঞ্চম বা শেষ বর্ণ 

-ঙজক, -ংজক [-ঙজক, -ংজক|] ক্রিয়া-বিভক্তিবিশেষ ৷ পুরাঘটিত ঘটমান বর্তমান 
কাল নির্দেশে ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়। যেমন: চা.ওজক; খা.ওজক; সাংজক 
হত্যাদি । {গা} 

-ঙজকমুং, -ঙজকমিং, -ংজকমুং, -ংজকমিং [-ঙজকমুং, -ওজকমিং, -ংজকমুং, 
-ংজকমিং] ক্রিয়া-বিভক্তিবিশেষ । পুরাঘটিত ঘটমান অতীত কাল নির্দেশে 
ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়। যেমন: চা.ওজকযষুং; খা.ওজকমুং; সাংজকমুং ইত্যাদি । 
{গা} 

-ঙা [-ঙা] ক্রিয়া-বিভক্তিবিশেষ । ঘটমান বর্তমান কাল নির্দেশে ক্রিয়ামূলের সাথে যুক্ত 
হয়। যেমন: বা.ঙঙা; সা.ঙঙা; খাংঙা ইত্যাদি । {গা.} 

-ডাষুং, -ঙামিং [-ঙাষুং, -ঙামিং] ক্রিয়া-বিভক্তিবিশেষ । ঘটমান অতীত কাল নির্দেশে 
ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়। যেমন: বা.ঙঙামুং; সা.ঙঙামুং; খাংঙামুং ইত্যাদি । {গা} 


চ 

চ [চ] চ-বৰ্গের প্রথম বর্ণ 

চওয়া:, চোয়া: [চওয়া, চোয়া] ক্রি ছাকা । {গা} 
চও, চবো, চোও, চোবো [চও, চবো, চোও, চোবো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
চজা, চোজা [চজা, চোজা] ক্রি না ছাকা ৷ {গা} 
চদ্রাকা, চোদ্রাকা [চদ্রাকা, চোদ্রাকা] ক্রি অযত্বে ছাকা । {গা.} 

চওয়াং, চোয়াং [চওয়া, চোয়া] ক্রি দাড় টানা । {গা.} 
চও, চবো, চোও, চোবো [চও, চবো, চোও, চোবো!] ক্রি অনুজ্ঞা । {গা.} 
চজা, চোজা [চজা, চোজা] ক্রি দাড় না টানা । {গা.} 

চ.ওয়া, চো য়া [চ.-ওয়া, চো.-য়া] ক্রি খনন করা; খৌড়া ৷ {গা.} 
চ.ও, চ্‌বো, চো.ও, চো.বো [চ.ও, চ.বো, চোও, চোবো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
চ.খ্ুতা, চো.খ্নতা [চ.-খ্‌লতা, চো.-খ্‌লতা] ক্রি অল্প পরিমাণ খনন করা । [গা .} 
চ.জা, চোজা [চ.-জা, চো.-জা] ক্রি খনন না করা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৪৩ 


চ.বুলা, চ.বিলা, চো.বুলা, চো.বিলা [চ.-বুলা, চ.-বিলা, চো.-বুলা, চো.-বিলা] ক্রি 
উপড়ানো ৷ {গা.} 
চ.ওয়াক্কা [চো.-ওয়াক্‌কা] ক্রি চামচ দিয়ে তোলা । {গা} 
চকওয়াকা , চক্কাকা [চক্ওয়াকা, চক্কাকা] ক্রি কিছু পরিমাণ তোলা । {গা.} 
চকখেলা [চক্খেলা] বি ছোট আকৃতির মাটির পাত্র । {গা} 
চকখেলা-চুগারিয়ানি মিদ্দি [চক্খেলা-চুগারিয়ানি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন 
দেবতা । {গা} 
চকচকা’ [চক্্‌চকা] ১ বিণ সূচালো ৷ ২ ক্রি সুচালো হওয়া । {গা} 
চক্চকা-ং [চক্চকা] বিণ খারাপ স্বভাবের । {গা.} 
চকচাকা [চক্্‌চাক] ক্রি কোনো পাত্রে কোনো জিনিস রেখে উপর-নিচ নাড়াচাড়া করা; 
ঝাকুনি দিয়ে ধোয়া । {গা.} 
চকচেম [চক্্‌চেম্‌] বি গুচ্ছ । {গা} 
চকচেম- [চক্্‌চেম্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ ৷ গুচ্ছ 
নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: চকচেমসা; চকচেমগ্নিং; চকচেমগিথাম ইত্যাদি । {গা.} 
-চকা, -চক্কা [-চকা, চক্কা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে । যেমন: সু.চকা; বুচকা; গুংচকা ইত্যাদি । {গা} 
চক্কা [চক্কা] ক্রি লেখা । {গা} 
চক, চকবো [চক্‌, চক্বো] ক্রি অনুজ্ঞা । {গা} 
চকওয়াকা [চক্ওয়াকা] ক্রি হিজিবিজি লেখা । {গা} 
চকখালা, চকখাল্লা [চক্খালা , চক্খাল্লা] ক্রি বেশ কিছু লেখা । {গা} 
চকখিনাপা [চক্খিনাপা] ক্রি লিখতে সহজ বা ভালো লাগা । {গা.} 
চকগাগালা [চক্গাগালা] ক্রি দুত লেখা । {গা} 
চকগিতা, চকগিলা, চকদিলা [চক্্‌গিতা, চক্গিলা, চক্দিলা] ক্রি লিখতে বলা; 
লেখানো । {গা} 
চকগ্রিকা [চক্ঞ্রিকা] ১ বি লেখালেখি ৷ ২ ক্রি লেখালেখি করা (পরস্পর একসাথে বা 
প্রতিযোগিতা অর্থে) । {গা} 
চকগুবা, চকগুয়া, চকগিবা [চক্গুবা , চক্গুয়া, চক্গিবা] বি লেখক । {গা} 
চকচেঙা [চক্্‌চেঙা] ক্রি প্রথমে লিখে নেওয়া । {গা.} 
চকচেম [চক্্‌চেম্‌] বি ছড়া । {গা} 
চকজা [চক্‌জা] ক্রি না লেখা । {গা} 
চকথকা, চকথক্কা [চক্থকা, চক্থক্কা] ক্রি লেখা (একত্রে সবাই অর্থে) । {গা} 
চকদাদাল, চকদালদাল [চক্‌দাদাল্‌ , চক্দাল্দাল্‌] বিণ মাত্র লেখা হয়েছে এমন। 
{গা} 
চকদাপা [চক্্‌দাপা] ক্রি লেখার উপর লেখা । {গা} 
চকদ্রাকা [চক্দ্রাকা] ক্রি যত্বহীনভাবে লেখা । {গা.} 
চকফা [চক্ফা] ক্রি একসাথে লেখা (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৪৪ 


চকফাকা [চক্্‌ফাকা] ক্রি অবসরে লেখা । {গা.} 
চকফিল্লা] ১ ক্রি পুনরায় লেখা । ২ ক্রি অন্য কাজ সম্পন্ন হতে হতে লিখে ফেলা । 
{গা} 
চকবা [চক্বা] ক্রি লিখে আসা । {[গা.} 
চকবাতা, চকবাত্তা [চক্বাতা, চক্বাত্তা] ক্রি অপেক্ষাকৃত বেশি পরিমাণ বা 
বেশিবার লেখা । {গা.} 
চকবুংবাঙা , চকবিংবাঙা [চক্বুংবাঙা , চক্বিংবাঙা] ক্রি হিজিবিজি লেখা । {গা.} 
চকতুয়া [চক্বুয়া] ক্রি লিখে দেখানো (অনুকরণ বা ভান অর্থে) । {গা} 
চকমানা [চক্মানা] ১ ক্রি ভুলক্ৰমে লেখা ২ ক্রি লেখার কাজ সমাপ্ত করা । {গা .} 
চকরিকা [চক্রিকা] ক্রি লিখে রাখা । {গা.} 
চকস্রাঙা [চক্স্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্ত্বেও লেখা । {গা} 
চকসুয়া, চকসোয়া [চক্সুয়া, চক্সোয়া] ক্রি আগমনের পূর্বে লেখা । {গা.} 
চক্কাকা দ্র চকওয়াকা 
চক্কোতা দ্র চোক্কোতা 
চক্কোনা [চক্কোনা] ক্রি ঝাপ দেওয়া । {গা} 
চক্রা [চক্রা] বি মোড়া । {গা.} 
চখা [চখা] বি চুলা । {গা} 
চখি [চখি] বি চৌকি; খাট; বিছানা; চেয়ার । {স. চতুষ্ধী>বা. চৌকি>} 
চখিদার [চখিদার্‌] বি চৌকিদার । {স. চতুষ্ধী>বা. চৌকি>চৌকিদার>} 
চং [চং] বি বর্শা । [গা.} 
চংগিবিরেত [চংগিবিরেত্‌] বি কচুজাতীয় সবজি । {[গা.} 
চংগেতা [চংগেতা] ১ বিণ দাতলম্বা। ২ ক্রি দাত লম্বা হওয়া । {গা} 
চংঙা [চংঙা] ক্রি আরম্ভ হওয়া । {গা} 
চংঙাং [চংঙা] ক্রি কোনো বস্তু এক জায়গায় জমা বা স্তূপ করা । {গা} 
চংচং [চংচং] বি স্বয়ং । {গা} 
-চংচং [-চংচং] প্রত্যয়বিশেষ । শব্দমূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াবিশেষণ পদ 
গঠন করে। যেমন: ফ্রুচংচং ইত্যাদি । {গা.} 
চংচংগি [চংচংগি] বি একপ্রকার জংলি আলু । {গা.} 
চংচ্রা, চংস্বাআ [চংচ্রা, চংচাআ] ১ বিণ উচু । ২ ক্রি উচু হওয়া । {গা} 
চংচেপ চংচেপ [চংচেপ্‌ চংচেপ্‌] ক্রিবিণ হেলে-দুলে । {গা.} 
চংচেপা [চংচেপা] ক্রি তীৰ্যকভাবে যাওয়া । {গা} 
চংথা [চংথা] বি প্রাণীর পশ্চাৎদেশের মাংসপি; প্রান্তদেশ ৷ {গা.} 
চংদা [চংদা] বি সবজিবিশেষ । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৪৫ 


চংদাং [চংদা] বিণ দীঘল ৷ {গা} 
চংদিক [চংদিক্‌] বিণ অল্প অংশ ৷ {[গা.} 
চংফেঙা [চংফেংচা] ক্রি সূত্রপাত করা । {গা.} 
চংফেংচা [চংফেংচা] ক্রি বানানো । {গা} 
চংমুরু, সংমরু [চংমুরু, সংমরু] বি কচুজাতীয় সবজি । {গা.} 
চংসুয়া [চংসুয়া] বিণ সোজা-সরল । {গা} 
চ.ঙ [চ.-ঙ] বি ঘুড়ি । {গা} 
চ.ঙ্চুত [চ.-ঙুচুত্‌] ক্রিবিণ দুততার সাথে । {গা.} 
চ.ঙুচুতে [চ.-ঙ্চুতে] ক্রিবিণ হাত-পা গুটিয়ে । {গা.} 
চ.ঙুচুতে আসোঙা [চ.-ঙ্‌চুতে আসোঙা] ক্রি হাত-পা গুটিয়ে বসা । {গা} 
চ.ঙুচুতে খাত্তা [চ.-৬্চুতে খাত্তা] ক্রিবিণ হাত-পা গুটিয়ে পালানো । {গা} 
চ.ঙমত [চ.-ঙ্মত্‌] বিণ প্রকৃত; আসল; সঠিক । {গা} 
চ.ঙঙ্া [চ.-ঙ্ঙা] ১ বিণ যথেষ্ট । ২ ক্রি যথেষ্ট হওয়া । {গা} 
চা [চঙা] ক্রি ছড়িয়ে থাকা বস্তু জড়ো করে বিছানো; থরে থরে সাজানো । {গা.} 
চচ্চুরু, চুচ্চুরু [চচচুরু, চুচ্চুরু! বি ছোট জাতের শামুক । প্রশ. স্কু। {গা.} 
চচেপা দ্র চ.লচেপা 
চচো [চচো|] বি স্তন (শিশুদের ক্ষেত্রে ব্যবহার্য শব্দ) । {গা.} 
চচোঙা [চচোঙা] ক্রি বসা (শিশুদের ক্ষেত্রে ব্যবহার্য শব্দ) । {গা.} 
চচোং, চচোংবো [চচোং, চচোংবো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
চচোয়া [চচোয়া] ক্রি শক্ত খাবার চিবিয়ে শিশুদের জন্য খাওয়ানো । {গা.} 
চত্তা’ [চত্তা] ১ বিণ ছিড়া । ২ ক্রি ছিড়ে যাওয়া । {গা} 
চত, চতবো [চত্‌ , চত্বো] ক্রি অনুজ্ঞা । {গা} 
চতচাঙা [চত্চাঙা] ক্রি মাঝপথে শেষ হওয়া । {গা} 
চতজা [চত্জা] ১ বিণ ছিড়া নয় এমন ৷ ২ ক্রি ছিড়ে না যাওয়া । {গা.} 
-চতা, -চত্তা [-চতা, -চত্তা] সাফিক্সবিশেষ। কোনো কাজ সৰম্পূৰ্ণবূপে করা 
বোঝাতে ক্রিয়ামূলের সাথে সাফিক্সবূপে ব্যবহৃত হয়। যেমন: ব.নচতা; মা.নচতা; 
দাকচতা ইত্যাদি । {গা.} 
চত্তা: [চত্তা] ক্রি পরিশোধ করা । {গা.} 
চত, চতবো [চত্‌, চত্বো| ক্রি অনুজ্ঞা । {গা} 
চতজা [চত্জা] ক্রি পরিশোধ না করা । {গা.} 
চতররোতা [চত্ররোতা] ক্রি নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তি দেওয়া । {গা.} 
চতররোতানি [চত্ররোতানি] বি কিন্তি । {গা.} 
চথঙা [চত্থঙা] ১ বিণ ছিড়া ৷ ২ ক্রি ছিড়ে যাওয়া ৷ {গা.} 
চথংজা [চত্থঙা] ক্রি না ছিড়া । {গা.} 
চথঙে খাত্তা [চত্থঙে খাত্তা] ক্রি ছিড়ে যাওয়া ৷ {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১৪৬ 


চ:নচ:ন [চ.-নৃচ.-ন্‌] ১ বিণ সূচালো। ২ ক্রিবিণ সুরেলাভাবে । {গা.} 

চন্থা [চন্থা] বি, বিণ ক্ষুদ্াংশ; ক্ষুদ্ৰদল; অল্প পরিমাণ লোক; অপর্যাপ্ত লোক । {গা} 
চন্থাসিয়া [চন্থাসিয়া] ক্রি নির্বংশ হওয়া । প্রশ. মা খুম্মাঙা । {গা.} 

চন্না [চন্ন৷] ১ বিণ ছোট ৷ ২ ক্রি ছোট হওয়া; শেষ হওয়া ৷ {গা .} 
চনজা [চন্‌জা] ১ বিণ ছোট নয় এমন; বড়। ২ ক্রি ছোট না হওয়া; বড় হওয়া । 
{গা} 
চনতেংতেং [চন্তেংতেং] বিণ ক্ষুদ্ৰাতিক্ষুদ্র । {গা.} 
চনল্রাঙা [চন্ল্রাঙা] ১ বিণ সবার ছোট । ২ ক্রি সবার থেকে ছোট হওয়া; একবারে 
শেষ হওয়া । {গা} 
চন্না-দা ল্লা [চন্না-দা.-ল্‌লা] বিণ ছোট-বড় । {গা} 
চন্নিকা [চন্‌নিকা] ক্রি তুচ্ছ মনে করা; ছোট মনে করা; অপমান করা; ঘৃণা করা । 
{গা} 
চন্নো [চন্নো|] ক্রিবিণ ছোটকালে । {গা} 

চ ন্না [চ.-ন্না] বিণ ব্যবহার করে শেষ করা । {গা.} 

চপা [চ.-পা] ১ বিণ সংকুচিত; চাপা । ২ ক্রি সংকুচিত হওয়া; চেপে যাওয়া । {গা.} 

চ:ম- [চ.-মৃ-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ ৷ গুচ্ছ নির্দেশে 
ব্যবহৃত হয়। যেমন: চ.মসা; চ.মগ্নিং; চ.মগিথাম ইত্যাদি । {গা.} 

চমবাক [চ.-ম্বাক্‌] বি গুচ্ছ । {গা} 
চ.মবাক- [চ.-ম্বাক্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ । গুচ্ছ 
নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: চ.মবাকসা; চ.মবাকর্নিং; চ.মবাকগিথাম ইত্যাদি । 
{গা} 

চমা [চ.-মা] ক্রি মতলব করা; মতলব হাসিল করা । প্রশ. জ.ম্মা । {গা.} 

চম্মঙা, চুম্মঙা, চিম্মঙা [চম্‌মঙা, চুম্‌মঙা, চিম্‌মঙা] ক্রি জড়ো করা; জমা করা; সঞ্চয় 
করা । {গা} 

চরা [চরা] বি চোরা । {স. চোর+বা. আ=চোরা>} 
চরাই চা.আ [চরাই চা.-আ!] বি চুরি করে খাওয়া । {স. চোর+বা. আ=চোরা>গা. 
চরাই চা আঁ} 

চরেং [চরেং] বি একপ্রকার ধান । {গা.} 

চল [চল্‌] ১ বি উপায় । ২ বি রেওয়াজ । প্রশ. বেওয়াল । {অমু.} 
চলগ্রি [চল্‌গি] বিণ উপায়হীন; নিরুপায় । {অমূ.+গা. গরিকচলথ্ী 
চলজকা [চল্‌জকা] ১ বিণ নিরাপদ; সুবিধাজনক । ২ ক্রি নিরাপদ হওয়া; 
সুবিধাজনক হওয়া । {অমূ.+গা. জকা=চলজকা} 
চলন [চলন্‌] বি ব্যবহার; আচরণ; চরিত্র । {অমূ.} 
চলফাকজা [চল্‌ফাকজা] ১ বিণ অচল। ২ ক্রি অচল হওয়া । {অমূ.+গা. 
ফাকজা=চলফাকজা} 


ব্যবহারিক গারো অভিধান ১৪৭ 


চল- [চল্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ । কোনো কিছুর মুখ 
নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: চি চলসা; দ.গা চলসা ইত্যাদি । {গা} 

চলচেপা , চচেপা [চল্‌চেপা, চচেপা] ১ বিণ সংকীর্ণ; আটসাট । ২ ক্রি সংকীর্ণ হওয়া; 
আঁটসাট হওয়া । {গা} 
চলচেপচেপ [চল্চেপ্‌চেপ্‌] ক্রিবিণ সংকীর্ণ হয়ে; আটসাট হয়ে । {গা} 

চলসি মিদ্দি [চল্‌সি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 

চল্লকজা-প.ল্কজা [চ.-ল্‌ূলক্‌জা-প.-লূলক্জা] বিণ অথর্ব; অকেজো; কোনো কাজেরই 
না।({গা.} 

চলা [চলা] বি জামা । {গা.} 

চলিয়া, চল্লিয়া [চলিয়া, চল্‌লিয়া! ১ বিণ উপকারী; চলনসই। ২ ক্রি চলা । প্রশ. 
জাকখালনা নাম্মা; গাল্লানি হ.ওজা ৷ {স. খঁচল্‌+-বা. আ=চলা>} 
চলিজা, চল্লিজা [চলিজা, চল্‌লিজা] ১ বিণ অকেজো; অনুপযুক্ত; অচল । ২ বিণ 
অকেজো হওয়া; অনুপযুক্ত হওয়া; অচল হওয়া । {স./চল্‌+অ (অচ্্‌)>বা. চল+গা. 
ইজা=চলিজা} 
চলিস্রাংজা, চনল্লিস্রাংজা [চলিস্রাংজা, চল্লিস্রাংজা] ১ বিণ একদম অচল। ২ ক্রি 
একদম না চলা । {স.৷চল্‌+-অ (অচ্)>বা. চল+গা. ইস্রাংজা=চলিত্রাংজা) 

ভুকা, চাচুকা [চুকা , চকা] ক্রি লাফ দেওয়া । {গা} 
ভকদেংদেঙা [চুক্দেংদেঙা] ক্রি লন্ষজন্ফ করা । {গা.} 
ভ্রকে খাত্তা [চুকে খাত্তা] ক্রি লাফ দিয়ে পালানো । {গা} 

-ভুতা [-ভুতা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামুলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে । যেমন: ব.ন্চ্বতা ইত্যাদি । {গা.} 

চা [চা] ১ বি একপ্রকার গাছ ও তার পাতা । ২ বি উক্ত গাছের পাতা থেকে প্রস্তুত 
পানীয় । {চা. চা>বা. চা>} 

-চা১ [চা] অব্য দ্বারা; দিয়ে; কর্তৃক; তৃতীয় বিভক্তি। যেমন: আংচা; মান্দিচা; বিচা 
ইত্যাদি । {গা} 
-চাদে [-চাদে] দ্বারা তো; দিয়ে তো । শব্দের সাথে বিভক্তি বা সাফিক্সরুপে ব্যবহত 
হয়। যেমন: আংচাদে; মান্দিচাদে; বিচাদে ইত্যাদি । {গা.} 

-চাং [চা] বি দিক; দিকে । সাফিক্সরুূপে ব্যবহৃত হয়। যেমন: হু.চা; হি.চা; চেল্লাচা 
হত্যাদি । {গা} 

-চাং [চা] অব্য কাছে; নিকট । সাফিক্সরুপে ব্যবহৃত হয়। যেমন: আংচা; মান্দিচা; বিচা 
হত্যাদি । {গা} 

চাঃ [চা] অব্য এ; য়; তে; এতে; সপ্তমী বিভক্তি । যেমন: হা.থিচা; নকচা; হা.থালাচা 
হত্যাদি । {গা} 

চাআ [চাআ] ১ ক্রি অঙ্কুরোদগম হওয়া; গজানো । ২ ক্রি পরিপক্ক হওয়া; গাঁজানো। 
{গা} 
চা, চাবো [চা, চাবো|] ক্রি অনুজ্ঞা । {গা .} 


ব্যবহারিক গারো অভিধান ১৪৮ 


চাখাতা, চাহাতা [চাখাতা , চাহাতা] ক্রি ওঠা; দীড়ানো ৷ {গা} 

চাহাতফুল্লা , চাহাতফিল্লা] ক্রি পুনরায় জেগে ওঠা, পুনরুখান করা । {গা.} 
চাখিংখাঙা [চাখিংখাঙা] ক্রি গা ঝাড়া দিয়ে ওঠা ৷ {গা.} 

চাখারি [চাখারি] বি ফসল অঙ্কুরোদগমের সময় । {গা} 

চাগাগালা [চাগাগালা] ক্রি দুত বেড়ে ওঠা । {গা .} 

চাগিদ্দাল [চাগিদ্দাল্‌] বিণ নতুন; তরুণ । {গা} 

চাচুরা, চাচিরা [চাচুরা, চাচিরা] বি মাথার চুলগুলো যেখানটায় গোল হয়ে গজায় । 
{গা} 

চাজা [চাজা] ১ ক্রি অঙ্কুরোদগম না হওয়া; না গজানো। ২ ক্রি পরিপক্ক না হওয়া; 
না গাঁজানো । {গা.} 

চারাম [চারাম্‌] বি অন্কুরোদগমের জায়গা । {গা} 

চাৱুৱুয়া [চাৱুৱুয়া] ক্রি অসংখ্য অঙ্কুরোদগম হওয়া । {গা.} 

চাল্ঙা [চাস্রঙা] ক্রি তরতর করে বেড়ে ওঠা ৷ {গা.} 

চাসেলা [চাসেলা|] ক্রি বক্র অবস্থায় জন্মানো । প্রশ. চাসেলসেলা । {গা.} 


চাআ' [চাআ|] ক্রি উত্তেজিত হওয়া । {গা} 


চা, চাবো [চা, চাবো|] ক্রি অনুজ্ঞা । {গা .} 

চাগপা, চাগুপা, চাগিপা, চাগোপা [চাগপা, চাগুপা, চাগিপা, চাগোপা] ক্রি আক্ৰমণ 
করা; হামলে পড়া । {গা} 

চাগ্রঙা [চাগ্রঙা] ক্রি সম্মুখীন হওয়া । {গা} 

চাগ্ৰপা [চাগ্রপা] ক্রি হঠাৎ আক্ৰমণ করা । {গা} 

চাগ্রিক [চাগ্রিক] বি বিরোধী দল । {গা} 

চাগ্রিকা [চাত্িকা] ক্রি ঝগড়া করা; বিবাদ করা; প্রতিরোধ করা; মোকাবিলা করা । 
{গা} 

চাগুবাক্কা, চাগিবাক্কা [চাগুবাক্কা, চাগিবাক্কা] ক্রি চারদিক দিয়ে ঘিরে ফেলা; 
জড়িয়ে ধরা । {গা} 

চাঞ্নুপা , চাখ্রিপা [চাগ্বুপা, চাগ্রিপা] ক্রি ঘিরে ধরে আক্রমণ করা । {গা.} 

চাঞ্নুমা , চাগ্রিমা [চাঞ্ুমা, চাত্রিমা] ক্রি সংঘবদ্ধ হয়ে আক্ৰমণ করা । {গা.} 

চাজা [চাজা] ক্রি উত্তেজিত না হওয়া । {গা} 

চাদ্রাপা [চাদ্রাপা] ক্রি সদলবলে হামলে পড়া; অতর্কিত আক্রমণ করা । প্রশ. 
চাগাকা । {গা.} 

চাদিকা [চাদিকা] ক্রি ঘিরে ফেলা । {গা.} 

চাবাকা [চাবাকা] ক্রি হামলে পড়া । {গা} 

চাৱুৰুয়া [চারুরুয়া] ক্রি হটানো ৷ {গা} 


চা.-আ [চা.-আ] ক্রি খাওয়া । {গা} 


চা., চা.বো [চা.-, চা.-বো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
চা.আনি [চা.-আনি] বি আহাৰ্য; খাদ্য । {গা} 
চা.আ-মন্নোকা, চা.আ-মুন্নোকা, চা.আ-মিন্নোকা [চা.-আ-মন্নোকা, চা.-আ- 


ব্যবহারিক গারো অভিধান ১৪৯ 


মুন্নোকা, চা.-আ-মিন্নোকা] ক্রি খাওয়া-গিলা । {গা.} 

চা.ওখক , চা.খক [চা.-ওখক্‌, চা.-খক্‌] বি, বিণ চোর । {গা.} 

চা.ওয়া [চা.-ওয়া] ক্রি চুরি করা । {গা} 

চা.ওয়াকফা [চা.-ওয়াক্‌ফা] ক্রি ভুরিভোজন করা । {গা.} 

চা.খকা [চা.-খকা] ক্রি চুরি করা । {গা} 

চা.খিখিয়া [চা.-খিখিয়া] ক্রি একটু-আধটু খাওয়া । {গা.} 

চা.খিনাপা, চা.খিনাগ্না [চা.-খিনাপা, চা.-খিনাপৃপা] বিণ সুস্বাদু; ভালো মতো খাওয়া 
যায় এমন ৷ {গা} 

চা.গপ মিদ্দি [চা.-গপ্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 

চা.গপা [চা.-গপা] ১ ক্রি আত্মসাৎ করা । ২ ক্রি কারো সাথে ভাগ না করে খাওয়া । 
{গা} 

চা.্ৰপা [চা.-এপা] ক্রি গপাগপ গিলে খাওয়া । {গা} 

চাগাগালা [চা.-গাগালা] ক্রি দুত খেয়ে ফেলা । {গা} 

চা-.গিচিচয়া [চা.-গিচ্চিয়া] ক্রি খেতে ঘৃণা করা । {গা} 

চা.গ্রিকা [চা.-খ্ৰিকা] ক্রি প্রতিযোগিতা করে খাওয়া । {গা.} 

চাগ্ুমা, চা গ্রিমা [চা.-এুমা, চা.-গ্রিমা] ক্রি একসাথে খাওয়া । {গা} 

চা.চতা [চা.-চতা] ১ বি শেষ ভোজ । ২ ক্রি শেষ ভোজ করা । {গা.} 

চা.চনা [চা.-চনা|] ক্রি খাওয়া শেষ করা । {গা.} 

চা.চপচপা [চা.-চপ্চপা] ক্রি শোষণ করা । {গা.} 

চাুপা, চা.চিপা [চা.-চুপা, চা.-চিপা] ক্রি শুষে নেওয়া; শোষণ করা । {গা} 
চা.চেঙা [চা.-চেঙা] ক্রি প্রথমে খেয়ে নেওয়া । {গা} 

চা.জলা, চা.জলজলা [চা.-জলা, চা.-জল্জলা] ১ ক্রি খেতে খেতে যাওয়া । ২ ক্রি 
অন্য কাজের সাথে বা ফাকে খাওয়ার পর্ব সারা । {গা.} 

চা.জা [চা.-জা] ক্রি না খাওয়া । {গা} 

চা.থমফা [চা.-থম্‌ফা] বিণ স্বার্থপর; পেটুক । {গা.} 

চা.থমা [চা.-থম্া] ক্রি একা সব খেয়ে ফেলা । {গা} 

চা:থোয়া [চা.-থোয়া] ক্রি খেতে সুস্বাদু লাগা । {গা} 

চাদাতা [চা.-দাতা|] ক্রি বেশি পরিমাণে খাওয়া । {গা.} 

চা:দাপা [চা.-দাপা|] ক্রি খাওয়ার উপর খাওয়া; পুনরায় খাওয়া । {গা.} 

চাদামা [চা.-দামা] ক্রি বসে বসে শুধু খাওয়া । {গা.} 

চা.নাগিদ্দিক [চা.-নাগিদ্দিক্‌] বিণ খেয়ে ফেলবে এমন । {গা} 

চা.না নালগুবা, চা.না নালগুয়া, চা.না নালগিবা [চা.-না নাল্গুবা, চা.-না নাল্গুয়া , 
চা.-না নাল্‌গিবা] বি পেটুক ব্যক্তি । {গা} 

চানা নাল্লা [চা.-না নাল্লা] ১ বিণ পেটুক ৷ ২ ক্রি পেট ফুলে খেতে পারা । {[গা.} 

চা নামা [চা.-নামা] ক্রি খেতে ভালো লাগা । {গা} 

চা.ফারক [চা.-ফারক্‌] ১ বি অনুকরণকারী। ২ বি তোষামোদকারী । {গা.} 
চা.ফারক্কা [চা.-ফারক্কা] ১ বি অনুকরণ; চামচামি ৷ ২ ক্রি অনুকরণ করা; চামচামি 


ব্যবহারিক গারো অভিধান ১৫০ 


করা । ৩ ক্রি পরিবারের নির্দিষ্ট সদস্যদের মাঝে খাবার মুখ বৃদ্ধি করা । {গা.} 
চা.ফ্রেতা [চা.-ফ্ৰেতা] ক্রি অধিক পরিমাণে খাওয়া । {গা} 
চা.বং [চা.-বং] বিণ পেটুক । {গা} 
চা ব্ৰকা [চা.-ব্রকা] ১ বি অপদাৰ্থ ৷ ২ ক্রি গপাগপ গিলে খাওয়া । {গা.} 
চা.বুলা, চা.বিলা [চা.-বুলা, চা.-বিলা] ক্রি পানিতে ভাসমান কিছু খেতে ভেসে ওঠা 
(মাছ ভেসে ও্ঠা অর্থে) । [গা.} 
চা.মরাম [চা.-মরাম্‌] বি চারণভূমি । {গা} 
চা.মাতা [চা.-মাতা] ১ বিণ খাওয়ার যোগ্য । ২ ক্রি খেতে পারা । {গা} 
চা.মাতজা [চা.-মাত্জা] ১ বি খাওয়ার অযোগ্য । ২ ক্রি খেতে না পারা; কাউকে 
রেখে খেতে ইচ্ছা না করা । {গা.} 
চা.মুকা, চা.মিকা [চা.-মুকা, চা.-মিকা|] ক্রি অল্প পরিমাণ খাওয়া । {গা.} 
চা মুখাপ্পা, চা.মিথাগ্লা [চা.-মুথাপ্‌পা, চা.-মিথাপ্‌পা] ক্রি লোভী হওয়া; জিহ্বায় জল 
আসা । {গা} 
চা.রকা [চা.-রকা|] ক্রি লেহন করা । {গা.} 
চা.রাম [চা.-রাম্‌] বি খাবার ঘর । {গা.} 
চারিকা [চা.-রিকা] ক্রি গমনের পূর্বে খেয়ে নেওয়া । {গা} 
চা.রুমা, চা রিমা [চা.-রুমা, চা.-রিমা] ক্রি একত্রে খাওয়া । {গা.} 
চা স্রাক-রিংস্রাক [চা.-স্রাক-রিংস্রাক] ক্রিবিণ তড়িঘড়ি করে চেটে-পান করে । {গা} 
চা স্রাকা [চা.-স্রাকা] ক্রি চাটা । {গা} 
চা ল্রাপা [চা.-স্রাপা] ক্রি সময় মতো খেতে পারা । {গা.} 
চা-সিল্লা [চা.-সিল্রা] ক্রি হালকা-পাতলা খাওয়া । {গা} 
চা:সিয়া [চা.-সিয়া] বি দুৰ্ভিক্ষ । {গা.} 
চা.সুপা;, চা.সিপা [চা.-সুপা, চা.-সিপা] ১ ক্রি অন্যের খাওয়া খাবার খাওয়া । ২ বিণ 
উচ্ছিষ্ট । ৩ বিণ অশুচি । {গা.} 
চা সুয়া, চা:সোয়া [চা.-সুয়া, চা.-সোয়া] ১ ক্রি আগমনের পূর্বে খেয়ে ফেলা । ২ ক্রি 
অতিশয় উত্তেজিত হওয়া । ৩ ক্রি টনটন ব্যথা করা । {গা.} 

চাও, চেও [চাও, চেও] অব্য তেলে কিছু ভাজার শব্দ । {গা} 

চাওয়ারি [চাওয়ারি] বি জামাতা ৷ {গা.} 
চাওয়ারি ওয়াত্তা [চাওয়ারি ওয়াত্তা] ক্রি জামাতা হিসেবে ছেড়ে দেওয়া । {গা} 
চাওয়ারি রা.আ [চাওয়ারি রা.-আ!] ক্রি জামাতা ঘরে তোলা । {গা.} 
চাওয়ারি রি.বা [চাওয়ারি রি.-বা] ক্রি জামাতা হিসেবে আসা । {গা.} 
চাওয়ারি সিক্কা [চাওয়ারি সিক্কা] ক্রি জোরপূর্বক জামাতা হতে বাধ্য করা । {গা.} 
চাওয়ারি সি.ঙঙা [চাওয়ারি সি.-ঙ্ঙা] ১ বি সম্পর্ক স্থাপনের জন্য পক্ষদ্বয়ের মধ্যে 
চূড়ান্ত আলাপ-আলোচনার উদ্দেশ্যে ছেলেপক্ষের গৃহে চ্রা, মানক ও নকচিকসহ 
বিশেষ রীতি মেনে গমন করার রীতি। ২ ক্রি বিবাহের পূর্বে চূড়ান্ত আলাপ- 
আলোচনার উদ্দেশ্যে ছেলেপক্ষের গৃহে রা, মা'নক ও নকচিকসহ বিশেষ রীতি 
মেনে গমন করা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১৫১ 


চাওয়ারি হা.খাঙা [চাওয়ারি হা.-খাঙা] ক্রি জোরপূর্বক জামাতা নির্ধারণ করা । {গা} 
চাউ [চাউ্‌] অব্য পানিতে ঝাপ দেওয়ার সময় উৎপন্ন শব্দ । {গা.} 
চাকখল [চাক্খল্‌] বি চাকর; কাজের লোক; গৃহকর্মী । প্রশ. নকখল । {ফা. চাকর> বা. 
চাকর>} 
চাকখা [চাক্খা] বি চাকা । {স. চক্ৰ>বা. চাক+আ=্চাকা>} 
চাকচিকা [চাক্্‌চিকা] বি ধৈৰ্যসহকারে সহ্য করা । {গা} 
চাকচিক , চাকচিকবো [চাক্চিক্‌ , চাক্চিক্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
চাক্চিক্‌গিবা] ১ বি কষ্ট সহ্যকারী । ২ বি সাহায্যকারী । {গা.} 
চাকচিকজা [চাক্চিক্‌জা] ক্রি ধৈৰ্য না ধরা; সহ্য না করা । {[গা.} 
চাকচিকা-দেংগকা [চাক্‌চিকা-দেংগকা|] ক্রি ধৈৰ্য ধারণ করা; সহনশীল হওয়া । {গা.} 
চাকচিকানি [চাক্চিকানি] বি ধৈৰ্য ৷ {গা} 
চাকচিকে দংঙা [চাক্্‌চিকে দংঙা] বি ধৈর্য ধরে থাকা; সহ্য করে থাকা । {গা.} 
চাক্কা’ [চাক্‌কা] ক্রি সমৰ্থন করা; সহায় হওয়া; সাহায্য করা । {গা.} 
চাকগুবা , চাকগুয়া, চাকগিবা [চাক্গুবা , চাক্গুয়া, চাক্গিবা] বি সাহায্যকারী । {গা.} 
-চাকা, -চাক্কা [-চাকা, -চাক্‌কা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সবূপে 
যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: বু.মচাকা; রিংচাকা; আগানচাকা ইত্যাদি ৷ 


{গা} 
চাক্কা-খিংঙা [চাক্কা-খিংঙা] ক্রি পক্ষ সমৰ্থন করা । {গা} 
চাক্কে হন্না [চাক্‌কে হ.-ন্না] ক্রি সমর্থন করা; সাহায্য করা । {গা.} 
চাক্কা- [চাক্‌কা] ক্রি কষ্ট সহ্য করা । {গা.} 
চাকগুবা , চাকগুয়া, চাকগিবা [চাক্গুবা , চাক্গুয়া, চাক্গিবা] বি সহ্যকারী । {গা.} 
চাকথোজা [চাক্থোজা] বিণ অসহনীয় । {গা} 
চাকথোয়া [চাক্থোয়া] বিণ সহনীয় । {গা.} 
চাক্কে হন্না [চাক্‌কে হ.-ন্‌না] ক্রি আত্মসমর্পণ করা; সওয়ে যাওয়া । প্রশ. 
ফাকওয়াত্তা । {গা .} 
চাক্কা* [চাক্কা] ক্রি এটে যাওয়া । {গা} 
চাকজা [চাক্জা] ক্রি না আটা । {গা} 
চাক্কা [চাক্কা] ক্রি ভিজা (বৃষ্টিতে) ৷ {গা.} 
চাকজা [চাক্জা] ক্রি না ভিজা । {গা} 
চাক্কা' [চাক্‌কা] ক্রি পোহানো (আগুন) । {গা.} 
চাকজা [চাক্জা] ক্রি না পোহানো । {গা} 
চাক্কি [চাক্্‌কি] বি প্রদীপ; বাতি । {গা} 
চাকু [চাক্কু| বি চাকু । {তু. চাকু>বা. চাকু>} 
চাখাতা, চাহাতা দ্র চাআ 
চাং- [চাং-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ ৷ সময়, সংখ্যা 


ব্যবহারিক গারো অভিধান ১৫২ 


ইত্যাদি নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: চাংসা; চাংগিনিং; চাংগিথাম ইত্যাদি । {গা.} 
চাংখেতা [চাংখেতা] ১ ক্রি আটকে যাওয়া; ঠিকমতো না আটা ৷ ২ বিণ ঠাসা । {গা} 
চাংখেতজা [চাংখেত্জা] ১ ক্রি আটকে না যাওয়া; ঠিকমতো আঁটা । ২ বিণ ঠাসা 
নয় এমন । {গা} 
চাংভঙা [চাংঙা] ক্রি অবরোধ করা; বাধা দেওয়া । {গা.} 
চাং, চাংবো [চাং , চাংবো] ক্রি অনুজ্ঞা । {গা} 
চাংগ্রিকা [চাংগ্রিকা] ক্রি পরস্পরের রাস্তা অবরোধ করা । {গা.} 
চাংগুবা , চাংগুয়া, চাংগিবা [চাংগুবা , চাংগুয়া, চাংগিবা] বি অবরোধকারী । {গা.} 
চাংগ্রুপা, চাংগ্রিপা [চাংগ্ুপা, চাংগ্রিপা] ক্রি চারদিক দিয়ে ঘিরে ফেলা বা আক্রমণ 
করা । {গা} 
চাংজা [চাংজা] ক্রি প্রতিরোধ না করা । {গা.} 
চাংথঙা: [চাংথঙা] ক্রি প্রতিরোধ করা । {গা.} 
চাংফেঙা [চাংফেঙা] ক্রি বাধা দেওয়া; ব্যারিকেড সৃষ্টি করা; প্রতিবন্ধকতা সৃষ্টি করা; 
পথৱুদ্ধ করা । {গা} 
চাংরুপা , চাংরিপা [চাংরুপা, চাংরিপা] ক্রি আক্রমণ করা । {গা.} 
চাংরুমা, চাংরিমা [চাংরুমা, চাংরিমা] ক্রি একসাথে কাজ করা; মানববন্ধন করা । 
{গা} 
চাংভঙাং [চাংঙা] ১ বিণ দুত কাজ সম্পাদন করতে পারা । ২ বিণ সুদক্ষ ৷ {গা.} 
চাংগুবা, চাংগুয়া, চাংগিবা [চাংগুবা, চাংগুয়া, চাংগিবা] ১ বি দক্ষ ব্যক্তি । ২ বিণ 
দক্ষ । {গা} 
চাংজা [চাংজা] বিণ অদক্ষ; দক্ষ নয় এমন । {গা.} 
চাংথং [চাংথং] ১ বিণ অর্ধেক ৷ ২ বি বক্ষ । {গা} 
চাংথঙাং [চাংথঙা] ১ ক্রি অর্ধেক হওয়া । ২ ক্রি বুক-অবধি হওয়া । {গা.} 
চাংদুদুয়া [চাংদুদুয়া] ক্রি মুখ উচু করা । {গা} 
চাংসা [চাংসা] ক্রিবিণ একবার; কোনো এক সময়; একদা । {গা} 
চাংসান [চাংসান্‌] ক্রিবিণ একবারই । {গা} 
-চাঙা [-চাঙা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে । যেমন: দনচাঙা; নিকচাঙা; ওয়াতচাঙা ইত্যাদি । {গা.} 
চাচুকা [চাচুকা] ক্রি লাফ দেওয়া । {গা} 
চাক, চ্ৰাচকবো [চাচুক্‌ , জ্রাচক্বো! ক্রি অনুজ্ঞা । {গা.} 
চাচুকখালা, চাচবকখাল্লা [চাচুক্খালা , চাচুক্খাল্লা] ক্রি বেশ কিছু পরিমাণ লাফানো । 
{গা} 
চাচুকগাগালা [চাচুক্গাগালা] ক্রি দুত লাফ দেওয়া ৷ {গা} 
চাচুকগিতা, চাচুকগিলা, চাচুকদিলা [চাচুক্গিতা, চাচুক্গিলা , চাচুক্দিলা] ক্রি লাফ 
দিতে বলা; লাফ দেওয়ানো । {গা.} 
চাচুকগ্রিকা [চাচ্বক্গ্রিকা! ১ বি লাফালাফি। ২ ক্রি লাফালাফি করা (পরস্পর 


ব্যবহারিক গারো অভিধান ১৫৩ 


একসাথে বা প্রতিযোগিতা অর্থে) । {গা} 
চাচুকগুবা , চাচুকগুয়া , চাচুকগিবা [চাচুক্গুবা , চাচুক্গুয়া , চাচুক্গিবা] বি যে লাফায় ৷ 
{গা} 
চাচ্কজা [চাচুক্জা] ক্রি লাফ না দেওয়া । {গা} 
ENN চাচ্ুক্থক্‌কা] ক্রি লাফ দেওয়া (একত্রে সবাই 
) 

চাচুকখুমাকা, চাচুকখিমাকা [চাচুক্থুমাকা, চাচবক্খিমাকা] ক্রি লম্বা লম্বা লাফ 
দেওয়া । {গা.} 
চাচুকথুম্মলা, চাচুকথিম্মলা [চাচুক্থুম্‌মলা, চাচুক্থিম্‌মলা] ক্রি লম্বা লম্বা লাফ 
দেওয়া । {গা.} 
চাচুকনাগিদ্দিক [চাচুক্নাগিদ্দিক্‌] বিণ লাফ দিয়ে ফেলবে এমন । {গা} 
চাচ্বকফা [চাচুক্ফা] ক্রি একসাথে লাফ দেওয়া (সাহায্য বা অনুকরণ অর্থে) {গা.} 
চাচ্রকফুলা, চাচুকফুল্লা, চাচুকফিলা, চাচুকফিল্লা [চাচুক্‌ফুলা, চাচুক্ফুল্লা, 
চাচুক্‌ফিলা, চাচুক্‌ফিল্লা] ১ ক্রি পুনরায় লাফ দেওয়া । ২ ক্রি অন্য কাজ সম্পন্ন 
হতে হতে লাফ দিয়ে ফেলা । {গা.} 
চাচ্বকবা [চাচুক্বা] ক্রি লাফ দিয়ে আসা । {গা} 
চাচবকবাতা, চাচুকবাত্তা [চাচুক্বাতা, চাচবক্বাত্তা] ক্রি অপেক্ষাকৃত বেশিবার বা 
বেশি পরিমাণ লাফ দেওয়া । {গা.} 
চাচুক্বুয়া [চাচুক্বুয়া] ক্রি লাফ দিয়ে দেখানো (অনুকরণ বা ভান অর্থে) । {গা} 
চাচুকমানা [চাচুক্মানা] ১ ক্রি ভুলক্ৰমে লাফ দেওয়া । ২ ক্রি লাফ দেওয়ার কাজ 
সমাপ্ত করা । {গা.} 
চাচুকরিকা [চাচুক্রিকা] ক্রি গমনের পূর্বে লাফ দেওয়া । {গা.} 
চাচুকস্রাঙা [চাচবক্স্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্ত্বেও লাফ দেওয়া । {গা.} 
চাচুকস্রাপা [চাচুক্ত্রাপা] ক্রি সময় মতো লাফ দিতে পারা । {গা} 
চাচুকসুয়া, চাচুকসোয়া [চাচুক্সুয়া, চাচুক্সোয়া] ক্রি আগমনের পূর্বে লাফ দিয়ে 
ফেলা । {গা.} 
চাচুকে খাত্তা [চাচকে খাত্তা] ক্রি লাফ দিয়ে দৌড়ানো বা পালানো । {গা} 

চাচা [চাচা] বিণ সমতুল্য; অবিকল । {গা} 
চাচাগ্রিক [চাচাত্ৰিক] বিণ সমকক্ষ । {গা} 

চাচি [চা.-চি] বি খোসা; তুষ ৷ {গা} 
চা.চিদাম [চা.-চিদাম্‌] বি তুষ রাখার স্থান । {গা.} 

চাচ্চি [চাচ্চি] ১ বি আত্মীয়-স্বজন; রক্ত সম্পকের জন। ২ বি অতিথি । ৩ বি মাহারি; 
মা.চং; উপগোত্ৰ । {গা} 
চাচ্চি চা.আ [চাচ্চি চা.-আ|] ক্রি আত্মীয় বাড়িতে গমন করা । {গা} 
চাচ্চি চান্না [চাচ্চি চান্না] ক্রি আত্মীয়করণ করা । {গা} 

চা.চেত, চা চ্বেত [চা.-চেত্‌ , চা.-চেেত্‌] বি ধূপ । এ্ৰশ. সাসাত । {গা} 
চা.চেত সোয়া, চাচ্েত সোয়া [চা:চেত্‌ সো.-য়া, চা.চ্রেত্‌ সো--য়া] ক্রি ধূপ 


ব্যবহারিক গারো অভিধান ১৫৪ 


জ্বালানো । {গা.} 

চা চ্বেত দ্র চা. চেত 

চাত্তা [চাত্তা] ১ বিণ পুরু । ২ ক্রি পুরু হওয়া । {গা} 
চাতজা [চাত্জা] ১ বিণ পাতলা; পুরু নয় এমন । ২ ক্রি পাতলা হওয়া; পুরু না 
হওয়া । {গা.} 

চাদাতা [চাদাতা|] ক্রি ধাক্কা লাগা । {গা} 

চাদাম্বে, ছাদাম্বে [চাদাম্বে, ছাদাম্‌বে] বিণ যুবক-যুবতী; কম বয়সী; উঠতি বয়সী । 
{গা} 

চাদ্রা [চাদ্রা! বিণ মোটাসোটা (পু.) ৷ {গা} 
চাদ্রি [চাদর] বিণ মোটাসোটা (স্ত্রী.) ৷ {গা.} 

চাদেঙা [চাদেঙা] ক্রি দাড়ানো । {গা.} 
চাদেং, চাদেংবো [চাদেং, চাদেংবো] ক্রি অনুজ্ঞা । {গা} 
চাদেংখানা আগানা [চাদেংখানা আগানা] ক্রি দাড়াতে বলা । {গা} 
চাদেংগিতা, চাদেংগিলা, চাদেংদিলা [চাদেংগিতা, চাদেংগিলা, চাদেংদিলা] ক্রি 
দাড়াতে বলা; দাড় করানো । {গা.} 
চাদেংগুবা, চাদেংগুয়া, চাদেংগিবা [চাদেংগুবা, চাদেংগুয়া, চাদেংগিবা] বি যে 
দাড়ায় । {গা.} 
চাদেংচেঙা [চাদেংচেঙা] ক্রি প্রথমে দাড়ানো । {গা.} 
চাদেংজা [চাদেংজা] ক্রি না দাড়ানো । {গা} 
চাদেংদিকা, চাদেংদিক্কা [চাদেংদিকা, চাদেংদিক্কা! ক্রি হঠাৎ করে দাড়ানো 
(অসুবিধাজনিত কোনো কারণে) । {গা.} 
চাদেংরিকা, চাদেংরিক্কা [চাদেংরিকা, চাদেংরিক্কা] ক্রি কোথাও যাওয়ার সময় না 
গিয়ে থেকে যাওয়া । {গা.} 

চাদোয়া [চাদোয়া] ক্রি উপরের দিকে ওঠা বা লাফানো । {গা.} 

চানচিয়া [চান্চিয়া] ১ বি চিন্তা । ২ ক্রি চিন্তা করা; বিবেচনা করা; ভেবে দেখা ৷ {গা.} 
চানচি, চানচিবো [চান্চি, চান্চিবো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
চানচিগিজা [চান্চিগিজা] ক্রিবিণ না ভেবে । {গা} 
চানচিগ্রিকা [চান্চিত্রিকা] ক্রি একসাথে আলাপ-আলোচনা-চিন্তা করা । {গা.} 
চানচিচুপ্পা, চানচিচিক্না [চান্চিচুপ্‌পা, চান্চিচিপৃপা] ক্রি অনুমান করা; ধরে নেওয়া; 
আন্দাজ করা । {গা.} 
চানচিজা [চান্চিজা] ক্রি চিন্তা না করা । {গা.} 
চানচিবেওয়ালা [চান্চিরেওয়ালা] ক্রি অনুচিন্তা করা; ধ্যান করা; অনুসন্ধান করা। 
{গা} 
চানচিমারোকা [চান্চিমারোকা] ক্রি গভীরভাবে চিন্তা করা । {গা.} 
চানচিমুকরোকা, চানচিমুকরোকা [চান্চিমুক্রোকা, চান্চিমিক্রোকা] ক্রি চিন্তা- 


ভাবনা করা৷ {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১৫৫ 


চান্চিরাক্গিবা] ১ বি দূরদর্শী যে। ২ বিণ দূরদর্শী । {গা} 
চানচিরাক্কা [চান্চিরাক্কা] ১ বিণ দূরদর্শী । ২ ক্রি দূরদর্শী হওয়া । {গা} 
চানচিরিক্কা [চান্চিরিক্কা] ক্রি গমনের পূর্বে চিন্তা করা । {গা.} 
চানচিরুমা, চানচিরিমা [চান্চিরুমা , চান্চিরিমা] ক্রি একত্রে চিন্তা করা । {গা .} 
চানচিসকজা [চান্চিসক্জা] ১ বিণ অচিন্তনীয়। ২ ক্রি চিন্তা করতে না পারা । {গা} 
চানচিসঙ্কা [চান্চিসক্কা] ১ বিণ চিন্তনীয় । ২ ক্রি চিন্তা করতে পারা । {গা.} 
চানচিসুয়া, চানচিসোয়া [চান্চিসুয়া , চান্চিসোয়া] ক্রি আগাম চিন্তা করা । {গা.} 
চানচিয়ে নিয়া [চান্চিয়ে নিয়া] ১ ক্রি চিন্তা করে দেখা । ২ ক্রি বিবেচনা করা । {গা} 
চান্দা [চান্দা মিদ্‌দি] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
চান্দা মিদ্দি [চান্দা মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । [গা.} 
[চান্দাসি-গন্গন্গ্ৰিগুবা , চান্দাসি-গন্গন্গ্ৰিগুয়া, চান্দাসি-গন্গন্গ্ৰিগিবা] বি তাতারা 
রাবুগার আরেকটি নাম । {গা} 
চাম্না’ [চান্না] ক্রি গণনা করা । {গা} 
চান, চানবো [চান্‌, চান্বো| ক্রি অনুজ্ঞা । {গা} 
চানগাগালা [চান্গাগালা] ক্রি দুত হিসাব করা । {গা.} 
চানগালা [চান্গালা] ১ বি বিয়োগ ৷ ২ ক্রি বিয়োগ করা । {গা} 
চানচাঙা [চান্চাঙা] ১ বি গুণ ৷ ২ ক্রি গুণ করা । {গা} 
চানচাপা [চান্চাপা] ক্রি অন্তৰ্ভুক্ত করা; সাথে যোগ করা । {গা.} 
চানজা [চান্জা] ক্রি গণনা না করা; অন্তর্ভুক্ত না করা । {গা.} 
চানদুমা, চানদিমা [চান্দুমা, চান্দিমা] ১ বি যোগ । ২ ক্রি যোগ করা । {[গা.} 
চানফাকা [চান্‌ফাকা] ১ বি ভাগ । ২ ক্রি ভাগ করা । প্রশ. ফি.ফাকা; সাক্ষিয়া । {গা.} 
চানরিকানি [চান্রিকানি] বি হিসাব । {গা} 
চানসকা, চানসক্কা [চান্সকা, চান্সক্কা] ১ বিণ গণনীয়। ২ ক্রি গণনা করতে 
পারা । {গা} 
চানসকজা [চান্সক্জা] ১ বিণ অসংখ্য; অগণনীয়। ২ ক্রি গণনা করতে না পারা । 


{গা} 
চান্নানি [চান্নানি] বি হিসাব; গণিত । {গা} 
চান্নাং [চান্না] ক্রি বসানো (চুলায় হাড়ি-পাতিল প্রভৃতি বসানো); রান্না চড়ানো । {গা.} 
চান, চানবো [চান্‌, চান্বো| ক্রি অনুজ্ঞা । {গা} 
চানখল [চান্খল্‌] বি চুলা । {গা} 
চানজা [চান্জা] ক্রি রান্না না চড়ানো । {গা} 
চাপ [চাপ্‌] বি বড় জাতের মাছি । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৫৬ 


চাপচরে-ননজে [চাপ্‌চরে-নন্জে] বি মিথুন রাশিস্থ তারাবিশেষ । {গা} 

চাপচাপ [চাপ্চাপ্‌] ক্রিবিণ লাগালাগি অবস্থায় । {গা.} 

চাপচেং [চাপ্‌চেং] বি করতাল । {গা} 

চাপায়া [চাপায়া] ক্রি চাপানো । {স. খচাপা+-বা. আনো=চাপানো>} 

চাগ্না: [চাপ্‌পা] ক্রি শর্তসাপেক্ষে প্রথম স্ট্রী বা স্বামীর সাথে দ্বিতীয় স্ত্রী বা স্বামী প্রদান করা; 
স্বামী বা স্ত্রীর মৃত্যুর পর স্বামী বা স্ত্রী প্রদান করা । {গা.} 
-চাপা [-চাপা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামুলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: হ.নচাপা ইত্যাদি ৷ {গা} 

চাগ্লাং [চাপ্‌পা] ক্রি চাপিয়ে দেওয়া । {গা.} 
চাপজা [চাপ্‌জা] ক্রি না চাপানো । {গা} 
-চাপা [-চাপা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সফিক্সরুূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: দনচাপা; অনচাপা; মা.নচাপা ইত্যাদি । {গা.} 

চাপ্পী* [চাপ্‌পা] ক্রি ভাজ করা । {গা.} 
চাপজা [চাপৃজা] ক্রি ভাজ না করা । {গা} 

চাফা [চাফা] বি চাপা । {স. খচাপা+-বা. আ=্চাপা>} 
চাফাচাফা দাক্কা [চাফাচাফা দাক্কা] বি তর্ক-বিতর্ক করা। {স. খচাপা+-বা. 
আহ্চাপা>গা. চাফা>চাফাচাফা দাক্কা} 

চাবায়া , চিবায়া [চাবায়া , চিবায়া] ক্রি চিবানো । {স. চৰ্ব+-বা. আনো=চিবানো>} 

চাম [চাম্‌] বি সমসাময়িক; সমবয়সী । {গা.} 

চাম [চা.-ম্‌] বি হাত-ঢেঁকির গর্ত । {গা.} 

চামচরা [চাম্‌চরা] বি চড়ুই পাখি । {গা} 

চা ম্মা [চা.-ম্‌মা] ১ বিণ পাতলা ৷ ২ ক্রি ক্ষয়ে যাওয়া । {গা} 
চামজা [চাম্‌জা] ১ বিণ পুরু । ২ ক্রি ক্ষয়ে না যাওয়া । {গা} 

চামিসা দ্র চামুসা 

চামুস [চামুস্‌] বি চামচ । প্রশ. আত্তা । {স. চমস; ফা. চাম্‌চাহ্‌>বা. চামচ>} 

চামুসা, চামিসা [চামুসা, চামিসা] ক্রি জাগানো; ঘুম ভাঙানো । [গা.} 

চান্বুগং [চাম্বুগং] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

চাম্বুল: [চাম্‌বুল] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

চান্বুলং [চাম্বুল্‌! বি একপ্রকার জংলি ফল । {[গা.} 

চামে [চামে] বি প্রেমিক বা প্রেমিকা; গুপ্ত প্রেমিক বা প্রেমিকা; উপপত্নী বা উপপতি ৷ 
{গা} 
চামে রোয়া [চামে রোয়া] বি সঙ্গম করা । {গা .} 

চারা [চারা] বি চারা গাছ। {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১৫৭ 


চারি [চারি] বি মাটি দিয়ে তৈরি করা পানি রাখার বা খাবার দেওয়ার পাত্রবিশেষ । {গা} 

চালায়া [চালায়া] ক্রি চালানো ৷ প্রশ. রি.য়েতা ৷ {স. Vচালা+আনোস>বা. চালানো>} 

চাল্লাক [চাল্লাক্‌] বিণ চালাক । প্রশ. সে.ঙঙা । {ফা. চালাকি>বা. চালাক>} 

চাল্লাং [চাল্লাং] ১ বি যোদ্ধা । ২ বিণ চালাক । {গা} 

চালুনি [চালুনি] বি চালুনি। প্রশ. গুনচিরা । {মু. চালুনি>} 

চাসং [চাসং] ১ বি প্রজন্ম। ২ বি যুগ । {গা} 
চাসং- [চাসং-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ । যুগ নির্দেশে 
ব্যবহৃত হয়। যেমন: চাসংসা; চাসংগিনি; চাসংগিথাম ইত্যাদি । {গা.} 
চাসংগ্রিক [চাসংগ্রিক] বিণ একই প্রজন্মের; সমবয়সী; সমসাময়িক । {গা.} 
চাসংগ্রিকা [চাসংগ্রিকা] ক্রি সমসাময়িক হওয়া । {গা.} 
চাসংনি চাসংনা [চাসংনি চাসংনা! ক্রিবিণ যুগে যুগে; যুগ হতে যুগান্তরে ৷ {গা.} 

চাসাম [চাসাম্‌] বি একই সময় । প্রশ. চাসংসান । {গা.} 

চা.সু [চা.-সু] বি শিরা । {গা} 

স্রা, ভ্রা-দ.মা [চ্রা, জ্রা-দ.-মা] বি নিজস্ব মাহারির পুরুষগণ। একজন পুরুষ জন্মসূত্রেই 
আপন মাহারি বা উপগোত্রের ড্রা। ছেলে সন্তান তার আপন মাতৃগোষ্ঠীর কোলে 
ভ্রাবূপেই জন্ম নেয়। এই ছ্রাতব আজীবন বহাল থাকে । এমনকি এই ছ্রা পুরুষের 
মৃত্যুর পর বিভিন্ন সামাজিক ক্রিয়াদি না করা পর্যন্ত মাতৃগোষ্ঠী চ্রার দাবি থেকে সরে 
ইত্যাদি ক্ষেত্রে ছাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ বা স্রাদের ইচ্ছা-অনিচ্ছাকে মর্যাদার 
সাথে বিবেচনা করা হয়। এ কারণে মাতৃগোষ্ঠীর মধ্যে ভ্রাদের ভূমিকা ব্যাপক ও 
গভীর ৷ গারো প্রবাদ-প্রবচনে আছে “চা মংথেং, ওয়া.গি জা.থেং” অর্থাৎ “গোষ্ঠীর 
বল ড্রাতে, বাশের বল গোড়াতে” ৷ {গা.} 

ভ্রাক্চাক [চাক্চাক্‌] ক্রিবিণ স্পষ্টভাবে । {গা.} 

স্রাকা [চাকা] ক্রি লম্বালম্বি ভাঙা । {গা.} 

-ভ্রাকা [-ভ্রাকা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামুলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে । যেমন: আগানচ্রাকা; নিক্চ্রাকা; গাল্‌চ্রাকা ইত্যাদি । {গা.} 

ভ্রাংচ্বাং [চাংচাং] ক্রিবিণ পাতলা-স্বচ্ছভাবে । {গা .} 

ভ্রা-দমা দ্রড্রা 

স্রাপচ্রাপ [চ্বাপ্‌ছাপ! ১ অব্য ভরপুর । ২ বিণ ফলে ভরপুর; ফলবান। ৩ ক্রিবিণ ফলে 
ভরপুর হয়ে । {গা} 

-ভ্রাপা [-ছ্রাপা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে । যেমন: দকচ্রাপা; নাংচ্রাপা; ফা চ্রাপা ইত্যাদি । {গা} 

চি [চি] বি পানি । {গা} 
চি [-চি] সাফিক্সবিশেষ । বিশেষ্যের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে বিশেষ্য পদ গঠন 


ব্যবহারিক গারো অভিধান ১৫৮ 


করে । যেমন: মুকচি; হা.নচি; বে.নচি ইত্যাদি 

চিওয়ারি, চিওয়ারিং [চিওয়ারি, চিওয়ারিং] বি গভীর পানি; গভীর জলাশয় । {গা} 
চিওয়াসিং [চিওয়াসিং] বি সাংসারেকদের পূজার বেদীতে ব্যবহৃত নকশা খচিত বাশ; 
পবিত্ৰজল রাখার পাত্রবিশেষ । {গা} 

চিক্লাং-পাক্লাং [চিক্লাং-পাক্লাং] বিণ পানসে পানসে; খালি খালি; লবণহীন । {গা.} 
চিখং: [চিখং] বি গামলা; পানি তোলার পাত্র । {গা} 

চিখং মিদ্দি [চিখং মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা; ঠান্ডাজনিত জ্বরের 
রক্ষাকর্তা । {গা.} 

চিখল, চিখংং, চিহা.খল [চিখল্‌, চিখং , চিহা.-খল্‌] বি ক্য়া । {গা} 

চিখা মা [চিখা.-মা] বি, বিণ ভাটা ৷ প্রশ. চির.কা । {গা.} 

চিগা [চিগা] বি জলাধার । {গা.} 

চিগাত [চিগাত্‌] বি ঘাট । {গা. চি+বা. ঘাট>গা. গাত=চিগাত} 

চিগ্রাং [চিগ্রাং] বিণ পানসে; লবণহীন ৷ {গা.} 

চিগ্রাং-ওয়াগ্রাং [চিগ্রাং-ওয়া্াং] বিণ পানসে; লবণহীন । {গা .} 

চিগ্রাঙা [চিথ্বাঙা] ১ বিণ পানসে। ২ ক্রি পানসে হওয়া । {গা} 

চি্রাংগ্রাং [চিত্রাংখরাং] ১ বিণ পানসে ৷ ২ ক্রিবিণ পানসে হয়ে । {গা} 

চিগিচ্চাক [চিগিচ্‌চাক্‌] ১ বিণ লাল পানি; লোহাযুক্ত পানি। ২ বি মারাক গোত্রের 
অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা} 

চিগিচ্চাম [চিগিচ্চাম্‌] বি পুরনো পানি; বাসি পানি। {গা} 

চিগিখাং [চিগিত্থাং] বিণ সিদ্ধ করা নয় এমন পানি। {গা} 

চিগুদ্দক, চিগিদ্দক [চিগুদ্দক্‌ , চিগিদ্দক্‌] বি পানির সরু উৎসস্থল । {গা.} 

চিগুম্মা, চিগিম্মা [চিগুম্‌মা, চিগিম্‌মা] ক্রি বাল্পায়িত হওয়া । {গা} 

চিচা.আ [চিচা.-আ|] ক্রি পানি ফোটা । {গা} 

চিচত চিচত [চিচত্‌ চিচত্‌] ক্রিবিণ চুইয়ে চুইয়ে; দরদর করে । {গা} 

চিচতা [চিচতা] ১ বিণ স্যাতসেতে ৷ ২ ক্রি স্যাতসেতে হওয়া । {গা} 

চিচিনেক [চিচিনেক্‌] বি ফেনা । {গা.} 

চিজং [চিজং] বি কাছিম; পানির পোকা । {গা. চি+জং<জ.ঙ} 

চিজল [চিজল্‌] বি নদীর পার । {গা} 

চিজাংগি [চিজাংগি] বি পানি শক্তি; জীবন জল । {গা} 

চিজাংচি [চিজাংচি] বি পুকুর বা নদীর মধ্যভাগ । {গা.} 

চিজাংজাং [চিজাংজাং] বিণ পরিষ্কার (পানি) । {গা.} 

চিজাচ্চি [চিজাচ্চি] বি মধ্যভাগের স্রোত । {গা.} 

চিজুমা, চিজিমা [চিজুমা, চিজিমা] ১ বিণ স্যাতসেতে ৷ ২ ক্রি স্যাতসেঁতে হওয়া ৷ 
{গা} 

চিত্রোয়া [চিত্রোয়া] ক্রি সাতার কাটা । {গা} 

চিথমখা [চিথম্খা] বি, বিণ অপেক্ষাকৃত গভীর পানি । {গা} 

চিথাল [চিথাল্‌] বি সাংসারেকদের পূজার বেদীতে ব্যবহৃত নকশা খচিত বাশের 


ব্যবহারিক গারো অভিধান ১৫৯ 


চোঙা; পবিত্ৰজল রাখার পাত্রবিশেষ । {গা.} 

চিদনরা [চিদন্রা] বি পানি রাখার স্থান । {গা.} 

চিদারি [চিদারি] বি জলপ্রপাত । {গা.} 

চিদাল [চিদাল্‌] বি পানির স্রোত । {গা.} 

চিদা ল্লা [চিদা.-লৃলা] ১ বি বন্যা । ২ ক্রি বন্যা হওয়া । {গা} 

চিদিক [চিদিক্‌] বি প্ৰস্রাবখানা । {গা .} 

চিদিলমা [চিদিল্মা] বি নদী; বড় নদী । প্রশ. চিবিমা । {গা} 

চিদুবেক , চিদিবেক [চিদুবেক্‌ , চিদিবেক্‌] বি কাদা । প্রশ. হা.দুবেক । {গা.} 
চিদুম্মাক, চিদিম্মাক [চিদুম্‌মাক্‌, চিদিম্‌মাক্‌] বি মৃত্যুর পর মৃত আত্মার 
বালফাকরাম পর্যন্ত যাবার পূর্বে মুখ ধোয়া বা গোসলের পুকুরবিশেষ । {গা} 

চিনাগ্না [চিনাপ্‌পা] ক্রি পানি ঢোকা । {গা.} 

চিনাবেং মিদ্দি [চিনাবেং মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 
চিনি.ঙঙা [চিনি.-ঙ্‌ঙা] বি, বিণ ভাটা । {গা} 

চিফি য়া [চিফি.-য়া] ক্রি পানি তোলা । {গা} 

চিবংবং [চিবংবং] বিণ অত্যধিক পানিযুক্ত । {গা.} 

চিবল [চিবল্‌] বি হৃদ; জলাশয়; বিল । {গা} 

চিবিবা [চিবিবা] বি বাষ্প । {গা} 

চিবিমা [চিবিমা] বি নদী । {গা} 

চিবিসিক [চিবিসিক্‌] বি পদ্ম; সরোবর । {গা} 

চিবেঙা [চিবেঙা] ১ বিণ পানসে ৷ ২ ক্রি পানসে হওয়া ৷ {গা.} 

চিব্রেকা [চিব্রেকা] ১ বিণ স্যাতসেঁতে। ২ ক্রি তরকারিতে পানির পরিমাণ বেশি 
হওয়া । {গা} 

চিমা [চিমা] বি নদী । {গা} 

চিমুক , চিমিক [চিমুক্‌, চিমিক্‌] বি ঝরনা; জলের উৎস । {গা} 

চিরামা [চিরামা] বি পানির রাস্তা । {গা.} 

চিরিং [চিরিং] বি ঝরনা । {গা} 

চিরিং-চি:দিকনি মিদ্দি [চিরিং-চি.-দিক্‌নি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন 
দেবতা । {গা} 

চিরুপ্না, চিরিপ্পা [চিরুপ্‌পা, চিরিপৃপা!] ১ বি দুপক্ষের সমস্যা সমাধানকল্পে 
পরীক্ষামূলক পানিতে ডুব দেওয়ার রীতি। ২ ক্রি দুপক্ষের সমস্যা সমাধানকল্পে 
পরীক্ষামূলক পানিতে ডুব দেওয়া । ৩ ক্রি পানিতে ডুব দেওয়া । {গা} 

চিরুম্মুত, চিরিম্মিত [চিরুম্মুত্‌, চিরিম্মিত্‌] বি সাংসারেক ধর্মের পাতালপুরীর একজন 
সুন্দরী দেবী । {গা.} 

চিরেনেক [চিরেনেক্‌] বি পানির ময়লা; শেওলা । {গা.} 

চিসাক্কা [চিসাক্কা] বি, বিণ জোয়ার ৷ প্রশ. চিদিকদোয়া । {গা} 

চিসাত্তা [চিসাত্তা] ক্রি পানি নিষ্কাশন করা । {গা.} 

চিসাম, চিহা.সাম [চিসাম্‌ , চিহা.-সাম্‌] বি নদীর ধার বা নদীর পাড় । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১৬০ 


চিক্কু [চিসৃফু] বি পানির ময়লা; শেওলা । {গা} 
চিস্েং [চিত্রেং| বি ঝরনা । {গা} 
চিহাংগাল [চিহাংগাল্‌] বি মৃত্যুর পর মৃত আত্মার বালফাকরাম পর্যন্ত যাবার পূর্বে মুখ 
ধোয়া বা গোসলের পুকুরবিশেষ । {গা.} 
চি.ওক চি.ওক দ্র চিপচিপ 
চিকমাং [চিক্মাং] বি গারো পাহাড়ের চূড়াবিশেষ । আদি গারোদের বিশ্বাস মতে, মানুষ 
মৃত্যুবরণ করার পর তার আত্মা চিরস্থায়ীভাবে চিকমাং পাহাড়ে বসবাস করে । {গা} 
চিক্কা: [চিক্কা] ক্রি কামড় দেওয়া; শিকার করা । [গা.} 
চিক, চিকবো [চিক্‌, চিক্বো] ক্রি অনুজ্ঞা । {গা} 
চিকন্তা [চিক্ক্ধৃতা] ক্রি দাত কড়মড় করে কামড়ানো । {গা.} 
চিক্খপা [চিক্খপা] ক্রি কামড় দিয়ে তছনছ করে ফেলা (কামড় বসিয়ে খপ 
আওয়াজসহ গুঁড়া গুড়া করে ফেলা) । {গা.} 
চিক্খুমা, চিকখুমা, চিকখ্রিমা [চিক্খমা, চিক্খুমা, চিক্খিমা] ক্রি সশব্দে 
কামড়ানো ৷ {গা.} 
চিকখাপ-দাংখাপ দাক্কা [চিক্খাপ্‌-দাংখাপ্‌ দাক্কা] ক্রি কামড়া-কামড়ি করা । {গা} 
চিকখাপা [চিক্খাপা] ক্রি মুখে আটকানোর জন্য হালকা কামড় দেওয়া । {গা.} 
চিকগাকা [চিক্গাকা] ক্রি কামড় দিয়ে মেরে ফেলা । {গা.} 
চিকগিতা, চিকগিলা, চিকদিলা [চিক্‌গিতা, চিক্‌গিলা, চিক্দিলা] ক্রি কামড় দিতে 
বলা; কামড় দেওয়ানো । {গা} 
চিকগুবা, চিকগুয়া, চিকগিবা [চিক্গুবা, চিক্গুয়া, চিক্‌গিবা] বি হত্যাকারী; যে 
কামড়ে দেয়। {গা} 
চিকগ্রিকা [চিক্গ্রিকা] ১ বি কামড়া-কামড়ি । ২ ক্রি কামড়া-কামড়ি করা । {গা.} 
চিকজা [চিক্্‌জা] ক্রি না কামড়ানো । {গা.} 
চিকজেজেতা [চিক্‌জেজেতা] ক্রি শরীরের উপর বসে উপর্যুপরি কামড় দেওয়া ৷ 
{গা} 
চিকথঙা [চিক্থঙা] ক্রি কামড় দিয়ে দুভাগ করা । {গা.} 
চিকথাতা [চিক্থাতা] ক্রি দাত বসিয়ে কামড়ানো । {গা.} 
চিকথেতা [চিক্থেতা] ক্রি কামড়িয়ে ছিড়া । {গা.} 
চিকদেপমা ন্না [চিক্দেপমা.-নৃনা] ক্রি ভুলক্রমে নিজের মুখের কোনো অংশকে 
কামড় দিয়ে ফেলা ৷ {গা.} 
চিকদেপা [চিক্দেপা] ক্রি নিজের মুখের কোনো অংশকে কামড় দেওয়া । {গা.} 
চিকফ্ুয়া [চিক্ফুয়া] ক্রি কামড় দিয়ে ফুটা করা । {গা.} 
চিকফ্রেতা [চিক্‌ফ্রেতা] ক্রি কামড় দিয়ে দুই অংশে ভাগ করা । {গা} 
চিকরুপা, চিকরিপা [চিক্রুপা, চিক্রিপা] ক্রি বাছ-বিচার না করে কামড় দেওয়া ৷ 
{গা} 
চিকরুমরুমা, চিকরিমরিমা [চিক্রুম্রুমা, চিক্রিম্রিমা] ক্রি সবাই মিলে কামড় 
দেওয়া । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৬১ 


চিকরুরুয়া [চিক্রুরুয়া] ক্রি কামড়ে ফালা ফালা করা । {গা.} 
-চিকা, -চিন্কা [-চিকা, -চিক্কা] সাফিক্সবিশেষ । ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত 
হয়ে ক্রিয়াপদ গঠন করে । যেমন: দিংচিকন্কা; চাকচিকা; খা.নচিকা ইত্যাদি । {গা} 
চিক্কে চা.আ [চিক্্‌কে চা.-আ] ক্রি হত্যা করে খাওয়া; কামড়ে খাওয়া । {গা .} 
চিক্কাং [চিক্কা] ১ বিণ ঠান্ডা; শীতল ৷ ২ ক্রি ঠান্ডা হওয়া । {গা.} 
চিক, চিকবো [চিক্‌, চিক্বো] ক্রি অনুজ্ঞা । {গা} 
চিকক্ৰপা [চিক্ক্ৰপা] বিণ খুব ঠান্ডা । {গা.} 
চিকক্ৰমা [চিক্ক্ৰমা] ১ বিণ খুব ঠান্ডা । ২ ক্রি খুব ঠান্ডা হওয়া । {গা} 
চিকখুক্ৰপ [চিক্খুক্ৰপ] বিণ অতিশয় ঠান্ডা ৷ {গা.} 
চিকগুগ্নুপ, চিকগিথ্রিপ [চিক্গুগুপ্‌ , চিক্‌গিত্রিপ্‌] বিণ খুব ঠান্ডা । {গা.} 
চিকচুপা, চিকচিপা [চিক্চুপা, চিক্্‌চিপা] ১ বিণ ঠান্ডা অনুভূত হয় এমন ৷ ২ ক্রি 
ঠান্ডা অনুভূত হওয়া । {গা} 
চিকজা [চিক্‌জা] ১ বিণ ঠান্ডা নয় এমন; গরম ৷ ২ ক্রি ঠান্ডা না হওয়া; গরম হওয়া ৷ 


{গা} 
চিকজুমজুম , চিকজিমজিম [চিক্জুম্জুম্‌ , চিক্‌জিম্‌জিম্‌] বিণ ঠান্ডা ঠান্ডা । {গা.} 
চিকথতা [চিক্থতা] ১ বিণ অতিশয় ঠান্ডা । ২ ক্রি অতিশয় ঠান্ডা হওয়া । {গা} 
চিক্কা* [চিক্কা] ক্রি লেগে যাওয়া; বেজে যাওয়া ৷ {গা.} 
চিকজা [চিক্্‌জা] ক্রি লেগে না যাওয়া; বেজে না যাওয়া । {গা.} 
চিকথাপা [চিক্থাপা] ১ বিণ আঠালো । ২ ক্রি আঠার মতো লেগে যাওয়া ৷ {গা.} 
চি .ক্লাং [চি.-ক্লাং] বিণ ন্যাড়া মাথা । প্রশ. খাক্লাৎ; তাক্লাং । {গা} 
চি ক্লাংক্লাং [চি.-ক্লাংক্লাং] বিণ ন্যাড়া । {গা.} 
চিক্কিয়া [চিক্্‌কিয়া] বি শিকা । {অমুূ.} 
চি.খং [চি.-খং] বি গবাদিপশুর জাবপাত্র । {গা.} 
চি.খিং [চি.-খিং] ১ বি দশ; ১০ সংখ্যা । ২ বিণ ১০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
চি খিংগুবা, চি.খিংগুয়া, চি.খিংগিবা [চি.-খিংগুবা, চি.-খিংগুয়া, চি.-খিংগিবা] বিণ 
দশম {গা} 
চিগি [চি.-গি] বি কচু । [গা.} 
চিগি জা.দিল [চি.-গি জা.-দিল্‌] বি লতা । {গা.} 
চিগিচ্চাক দ্র চি 
চিগিচো, চিগিচ্চো [চিগিচো, চিগিচচো] বি রবিবার ৷ {গা.} 
চিগিতসিল [চিগিত্‌সিল্‌] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
চি.গিথাম [চি.-গিথাম্‌] ১ বি তেরো; ১৩ সংখ্যা । ২ বিণ ১৩ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 


{গা} 
চি.গিথামগুবা, চি.গিথামগুয়া, চি.গিথামগিবা [চি.গিথাম্‌গুবা, চি.গিথামূ্‌গুয়া, 
চি গিথাম্্‌গিবা] বিণ ত্ৰয়োদশ; ত্ৰয়োদশতম । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১৬২ 


চি.গিনি, চি.গিনিং, চি গনি, চি গ্নিং [চি.-গিনি, চি.-গিনিং, চি.-গৃনি, চি.-গৃনিং] ১ বি 
বারো; ১২ সংখ্যা । ২ বিণ ১২ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
চিগিনিগুবা, চি.গিনিংগুবা, চিগ্নিগুবা, চিন্নিংগুবা, চি.গিনিগুয়া, চি.গিনিংগুয়া, 
চি্নিগুয়া, চি.গ্নিংগুয়া, চি.গিনিগিবা, চি.গিনিংগিবা, চি .গ্ন্গিবা, চির্নিংগিবা [চি.- 
গিনিগুবা , চি.-গিনিংগুবা , চি.-গৃনিগুবা , চি.-গৃনিংগুবা , চি.-গিনিগুয়া , চি.-গিনিংগুয়া , 
চি.-গৃনিগুয়া, চি.-গৃনিংগুয়া, চি.-গিনিগিবা, চি.-গিনিংগিবা, চি.-গৃনিগিবা, চি.- 
গৃনিংগিবা] বিণ দ্বাদশ; দ্বাদশতম । {গা} 
চিগিসিল [চিগিসিল্‌] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
চিথ্রিং [চিঞ্িং] বি ভিমরুল; বোলতা; কুমার । {গা.} 
চি গ্রিং [চি.-গ্রিং| বি লোহা বা তামার তার দিয়ে তৈরি করা বাদ্যযন্ত্রবিশেষ ৷ {গা} 
চিংঙা [চিংঙা] সর্ব আমরা (মধ্যম পুরুষ বাদে) ৷ {[গা.} 
চিংখো [চিংখো] সর্ব আমাদেরকে (মধ্যম পুরুষ বাদে) ৷ {গা.} 
চিংচা [চিংচা] আমাদের কাছে (মধ্যম পুরুষ বাদে) । {গা.} 
চিংনা [চিংনা] আমাদের জন্য (মধ্যম পুরুষ বাদে) । {গা.} 
চিংনি [চিংনি] সর্ব আমাদের (মধ্যম পুরুষ বাদে) ৷ {গা.} 
চিংনিন [চিংনিন্‌] সর্ব আমাদেরই (মধ্যম পুরুষ বাদে) । {গা.} 
চিংমুং, চিংমিং [চিংমুং, চিংমিং] আমাদের সাথে (মধ্যম পুরুষ বাদে) । {গা.} 
চি.ঙঙা [চি.-ঙ্ঙা] ১ বিণ উজ্জ্বল । ২ ক্রি উজ্জ্বল হওয়া ৷ {গা.} 
চি.ঙ, চি.ঙবো [চি.-ঙ, চি.-ঙুবো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
চি.ঙজা [চি.-ঙ্‌জা] ১ বিণ অনুজ্জ্বল। ২ ক্রি অনুজ্্বল হওয়া । {গা} 
চি.ঙবাতা [চি.-ঙ্বাতা] ১ বিণ উজ্জ্বলতর ৷ ২ ক্রি উজ্ব্বলতর হওয়া । {[গা.} 
চি.ঙচেত চি.ঙচেত, চি.ঙওচ্বেত চি.ওচ্বেত [চি.-ঙ্চেত্‌ চি.-ঙ্চেত্‌ , চি.-ঙ্চ্েত্‌ চি.- 
ঙুচ্বেত্‌] বিণ চকচকে; উজ্জ্বল উজ্জ্বল । {গা.} 
চি.ঙচ্রেতা [চি.-ঙ্‌চ্বেতো] ১ বিণ অতি উজ্জ্বল । ২ ক্রি অতি উজ্জ্বল হওয়া ৷ {গা.} 
চি.ঙচুপা, চি.ঙচিপা [চি.-ঙ্চুপা, চি.-৬্চিপা] ১ বিণ আলোয় উদ্ভাসিত। ২ ক্রি 
আলোয় উদ্ভাসিত হওয়া । {গা.} 
চি.ঙ্ব্াপা [চি.-ঙ্বাপা] ১ বিণ অত্যধিক আলো। ২ ক্রি অত্যধিক আলোয় 
আলোকিত হওয়া । {গা} 
চি.ঙ্ব্রাপা-থা.ঙ্ব্বাপা [চি.-ঙ্বাপা-থা.-ঙ্বাপা] ১ বিণ চোখ ধাধানো আলো। ২ ক্রি 
চোখ ধাধানো আলো হওয়া । {গা} 
চি.চাও চি .চাও [চি.-চাও চি.-চাও] অব্য কিচির-মিচির । {গা.} 
চিচানি দ.গগ মিদ্দি [চিচানি দ.-গগ্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । 


{ar} 
চিচানি দ'গুগু মিদ্দি, চিচানি দ.গিগি মিদ্দি [চিচানি দ.-গুগু মিদ্‌দি, চিচানি দ.-গিগি 


ব্যবহারিক গারো অভিধান ১৬৩ 


মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 

চিচাম [চিচাম্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 
{গা} 

চিচিং-বারচিং মিদ্দি [চিচিং-বার্চিং মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা; 
দেবতা নারেংসির আরেকটি নাম । {গা.} 

চিচিয়া, চিছিয়া [চিচিয়া, চিছিয়া] বি ঝাড়া । {গা} 

চি চু [চি.-চু] বি মূত্ৰথলি; মূত্ৰাশয় । {গা} 
চিযু বুসু [চি.-চু বুসু] বি ফণীমনসা । {গা} 

চিঢু বুসু দ্র চিচু 

চি.চেত [চি.-চেত্‌] ১ বিণ আঠারো; ১৮ সংখ্যা । ২ বিণ ১৮ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 
{গা} 
চি.চেতগুবা, চি.চেতগুয়া, চি.চেতগিবা [চি.-চেত্গুবা, চি.-চেত্গুয়া, চি.-চেত্গিবা] 
বিণ অষ্টাদশ; অষ্টাদশতম । {গা.} 

চি.জাক চি.জাক [চি.-জাক্‌ চি.-জাক্‌] ১ অব্য চিকচিক । ২ বিণ চিকচিকে । {গা} 
চি.জাকজাক [চি.-জাক্‌জাক্‌] বিণ নিখুত; পরিপাটি; ঝকঝকে । {গা.} 
চি.জাজাক [চি.-জাজাক্‌] ১ অব্য চিকচিক ৷ ২ বিণ চিকচিকে । {গা} 

চিজেং [চিজেং] বি চিলজাতীয় পাখি । {গা.} 

চিত- [চিত্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ । কাগজ ও কাপড় 
নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: চিতসা; চিতগ্নিং; চিতগিথাম ইত্যাদি । {গা} 

চিতজলজা [চিত্‌জল্‌জা] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

চি.তাং চি.তাং, চি.তাংতাং [চি.-তাং চি.-তাং, চি.-তাংতাং] ১ অব্য চকচক; 
ঝকঝক । ২ বিণ চকচকে; ঝকঝকে; টসটসে । {গা} 

চিত্তা [চিত্তা] ক্রি ছিড়ে ফেলা ৷ {গা} 
চিত, চিতবো [চিত্‌ , চিত্বো|] ক্রি অনুজ্ঞা । {গা} 
চিতজা [চিত্জা] ক্রি না ছিড়া । {গা.} 
চিতথঙা [চিত্থঙা] ক্রি ছিড়ে দুই টুকরা করা । {গা} 
চিতদ্রাকা [চিত্দ্রাকা] ক্রি বেপরোয়াভাবে ছিড়ে ফেলা । {গা.} 
চিতঙফ্ৰাকা [চিত্ফ্রাকা] ক্রি ছিড়ে দুইভাগ করা । {গা.} 
চিতফ্রিফ্রিয়া, চিতফ্রিয়া [চিত্ফ্রিফ্ৰিয়া, চিত্ফ্রিয়া] ক্রি টুকরা টুকরা করে ছিড়া। 
{গা} 

চিথপ্লা [চিথপ্‌পা] বি ফোটকি ফল । {গা.} 

চি.দক [চি.-দক্‌] ১ বি ষোলো; ষোলো সংখ্যা । ২ বিণ ষোলো সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 
। {গা} 
চি.দকগুবা , চি.দকণগুয়া, চি.:দকগিবা [চি.-দক্গুবা, চি.-দক্গুয়া, চি.-দক্‌গিবা] বিণ 
ষোড়শ; ষোড়শতম । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৬৪ 


চি.নক চি.নক [চি.-নক্‌ চি.-নক্‌] বিণ কচিকচি; কোমল কোমল । {গা} 

চিন্না [চিন্না] ক্রি শরীরের উর্ধ্বাংশে কাপড় পরিধান করা; কাপড় জড়ানো । {গা.} 
চিনজা [চিন্জা] ক্রি কাপড় পরিধান না করা । {গা} 

চিন্না-আন্না [চিন্না-আন্না] ক্রি নৈবেদ্য অৰ্পন করা । {গা.} 

চিনি [চিনি] বি চিনি । প্রশ. খ্রিতগিন্দি । {চা. চিনি>বা. চিনি>} 

চিপচিপ, চি.ওক চি.ওক [চিপ্চিপ্‌, চি.-ওক্‌ চি.-ওক্‌] অব্য মুরগির বাচ্চার ডাক । 
{গা} 

-চিপচিপা দ্র -চুপচুপা 

চিপফু দ্র চুপফু 

-চিপা দ্র -চুপা 

চিপ্না দ্র চুগ্লা 

চিপ্নাংপাং [চিপ্‌লাংপাং] বিণ পানসে; অধিক পানিযুক্ত । {গা} 

চি:পেপেত [চি.-পেপেত্‌] বিণ মোটাসোটা; টসটসে । {গা.} 

চিফং নকমা [চিফং নক্মা] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 

চিফাং [চিফাং] বি তলপেট । {[গা.} 

চি ফুয়া [চি.-ফুয়া] ক্রি ফোক্কা পড়া । {গা} 
চি.ফু চি.ফু [চি.-ফু চি.-ফু] বিণ ফোলা ফোলা । {গা} 
চিফুজা [চিফুজা] ক্রি ফোঙ্কা না পড়া । {গা} 

চিবক [চিবক্‌] ১ বি গারোদের দলবিশেষ। ২ বি চিবক দলের ভাষা; গারোদের 
উপভাষাবিশেষ । {গা} 

চি.বঙা [চি.-বঙা] ১ বি পনেরো; পনেরো সংখ্যা । ২ বিণ পনেরো সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
চিবঙাগুবা, চি.বঙাগুয়া, চি.বঙাগিবা [চি.-বঙাগুবা , চি.-বঙাগুয়া, চি.-বঙাগিবা] বিণ 
পঞ্চদশ; পঞ্চদশতম । {গা.} 

চিব্রা [চিব্রা! বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ 
{গা} 

চিব্বিলা দ্র চুব্ুলা 

চি ব্রি [চি.-ব্ৰি! ১ বি চৌদ্দ; চৌদ্দ সংখ্যা । ২ বিণ চৌদ্দ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট ৷ {গা.} 
চি ব্ৰিগুবা, চি ব্রিগুয়া, চি.ব্ৰিগিবা [চি.-ব্ৰিণুবা, চি.-বিগুয়া, চি.-ব্ৰিগিবা] বিণ চতুৰ্দশ; 
চতুর্দশতম ৷ {গা.} 

চিব্বু দ্ৰ চুপফু 

চিব্রেং মিদ্দি [চিব্রেং মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । [গা.} 

চিম্মঙা দ্র চম্মঙা 

চিমা [চিমা] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 
{গা} 


ব্যবহারিক গারো অভিধান ১৬৫ 


চিম্মা [চিম্‌মা] ক্রি আঘাত করা; মার দেওয়া । {গা.} 
চিম্মিতা দ্র চুম্মুতা 
চি.রঙা [চি.-রঙা] ১ বিণ পরিষ্কার; পরিপাটি । ২ ক্রি পরিষ্কার হওয়া । {গা.} 
চি.রংরং [চি.-রংরং] বিণ পরিষ্কার; পরিচ্ছন্ন । {গা.} 
চি.রংরং-বাইরংরং [চি.-রংরং-বাইরংরং] বিণ পরিষ্কার-পরিচ্ছন্ন । {গা .} 
চি.রত [চি.-রত্] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ ৷ তরল পদার্থ 
নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: চি.রতসা; চি.রতগ্নিং; চি.রতগিথাম ইত্যাদি । {গা.} 
চিরান [চিরান্] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 


{গা} 

চিরিং দ্র চি 

চিলওয়াং [চিল্‌ওয়াং] বি প্রশন্ত গর্ত । {গা} 

চিল্লা: [চিল্লা] ক্রি বহন করা । {গা.} 
চিল, চিলবো [চিল্‌, চিল্বো| ক্রি অনুজ্ঞা । {গা} 
চিলজা [চিল্‌জা] ক্রি বহন না করা । {গা} 
চিলদাতা [চিল্দাতা] ক্রি ভারি কিছু বহন করা । {গা} 

চিল্লা: [চিল্লা] ক্রি চেরা; ফাড়া । {গা} 
চিল, চিলবো [চিল্‌, চিল্বো] ক্রি অনুজ্ঞা । {গা} 
চিলজা [চিল্‌জা] ক্রি না চেরা; না ফাড়া । {[গা.} 
চিলদ্রাকা [চিল্দ্রাকা] ক্রি চিরে ঢোকা বা বের হওয়া । {গা} 
চিলফ্রুতা [চিল্‌ফতা] ক্রি ফাক করে বের হয়ে যাওয়া । {গা} 
চিলফুয়া [চিল্‌ফুয়া] ক্রি ফুটা করে বের হয়ে যাওয়া । {গা.} 
চিলফ্রেতা [চিল্‌ফ্রেতা] ক্রি জোরপূর্বক চিরে-ভীড় ঠেলে এগিয়ে যাওয়া । {গা .} 
চিলরুরুয়া [চিল্রুরুয়া] ক্রি জোরে-চিরে ধাক্কা দিয়ে যাওয়া । {গা.} 

চিসল [চিসল্‌] বি ক্রুশ ৷ {গা} 

চি সা [চি.-সা] ১ বি এগারো; ১১ সংখ্যা । ২ বিণ ১১ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
চি-সাগুবা, চিসাগুয়া, চি.সাগিবা [চি.-সাগুবা, চি.-সাগুয়া, চি.-সাগিবা] বিণ 
একাদশ; একাদশতম । [গা.} 

চিসাক [চিসাক্‌] ১ বি গারোদের দলবিশেষ। ২ বি চিসাক দলের ভাষা; গারোদের 
উপভাষাবিশেষ । {গা} 

চিসিক [চিসিক্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

চিসিম [চিসিম্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 
{গা} 

চি স্ন [চি.-সূনি] ১ বি সতেরো; ১৭ সংখ্যা । ২ বিণ ১৭ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
চি.স্নিগুবা, চি.স্নিগুয়া, চি.স্ন্গিবা [চি.-সৃনিগুবা, চি.-সৃনিগুয়া, চি.-সৃনিগিবা] বিণ 
সপ্তদশ; সপ্তদশতম ৷ {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৬৬ 


চি স্থু [চি.-স্খু] ১ বি উনিশ; ১৯ সংখ্যা । ২ বিণ ১৯ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা} 
চি ্মুগুবা, চিস্থুগুয়া, চি.স্থুগিবা [চি.-স্খুগুবা, চি.-সৃখুগুয়া, চি.-সৃখুগিবা] বিণ 
উনবিংশ; উনবিংশতিতম । {[গা.} 

চিয়া [চি.-য়া] ১ বিণ মিষ্টি । ২ ক্রি মিষ্টি হওয়া ৷ {গা.} 
চি.ই, চি.বো [চি.-ই, চি.-বো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
চি.খুয়াকা [চি.-খুয়াকা] ১ বিণ কড়া মিষ্টি । ২ ক্রি কড়া মিষ্টি হওয়া ৷ {গা.} 
চি.চক-মিসেং [চি.-চক্-মিসেং] বিণ মিষ্ট-টক ৷ {গা.} 
চি.চতা [চি.-চতা] ১ বিণ অতিরিক্তি মিষ্টি । ২ ক্রি অতিরিক্তি মিষ্টি হওয়া ৷ {গা.} 
চি.চিক চি.চিক [চি.-চিক্‌ চি.-চিক্‌] বিণ মিষ্টি মিষ্টি । প্রশ. চি.রিক চিরিক; চি.চক 
চি.চক ৷ {গা.} 
চিডুমুতা, চিডুমিতা [চি.-চুমুতা, চি.-চুমিতা] ১ বিণ খুব মিষ্টি । ২ ক্রি খুব মিষ্টি 
হওয়া । {গা} 
চি.জা [চি.-জা] ১ বিণ মিষ্টি নয় এমন ৷ ২ ক্রি মিষ্টি না হওয়া । {গা.} 
চি.ফেনেঙ্কা [চি.-ফেনেক্কা] ১ বিণ বেশি মিষ্টি । ২ ক্রি বেশি মিষ্টি হওয়া । {গা.} 
চি.ফ্রেকা [চি.-ফেকা] ১ বিণ অতিশয় মিষ্টি । ২ ক্রি অতিরিক্ত মিষ্টি হওয়া । {গা.} 
চি.ফ্রেতা [চি.-ফ্রেতা] ১ বিণ অতিরিক্ত মিষ্টি । ২ ক্রি অতিরিক্ত মিষ্টি হওয়া ৷ {গা.} 
চি.বাত্তা [চি.-বাতৃতা] ১ বিণ অপেক্ষাকৃত বেশি মিষ্টি । ২ ক্রি অপেক্ষাকৃত বেশি 
মিষ্টি হওয়া । {গা.} 
চি.মানজা [চি.-মান্জা] ১ বিণ অন্প মিষ্টি । ২ ক্রি অল্প মিষ্টি হওয়া । {গা} 
চিরুম চিরুম, চি.রিম চি.রিম [চি.-বুম্‌ চি.-রুম্‌ , চি.-রিম্‌ চি.-রিম্‌] বিণ মিষ্টি মিষ্টি । 
{গা} 
চি স্রাঙা [চি.স্রাঙা] ১ বিণ অধিক পরিমাণে মিষ্টি । ২ ক্রি অধিক পরিমাণে মিষ্টি 
হওয়া । {গা.} 
চিয়া-থোয়া [চি.-য়া-থোয়া] বিণ মিষ্টি-মধু ৷ {গা.} 

চিয়াং [চি.-য়া] ক্রি ডিম পাড়া ৷ {গা.} 
চি জ্বতা [চি.-ভ্রতা] ক্রি অনিয়মিতভাবে ডিম পাড়া । {গা} 
চি.জা [চি.-জা] ক্রি ডিম না পাড়া । {গা} 

চিয়া [চি.-য়া] ক্রি সৃষ্টি করা; জন্ম দেওয়া । {গা.} 

চি [চি বি তীর । [গা.} 
চ্রি-ব্ৰা [চ্ি-ব্ৰা! বি তীর-ধনুক । {গা.} 

চকা [চ্রিকা] ক্রি চিৎকার করা । {গা.} 
চ্রিক, চ্রিকবো [চক্‌ , চ্িক্বো] ক্রি অনুজ্ঞা । {গা .} 
চ্িকজা [চ্রিক্‌জা] ক্রি চিৎকার না করা । {গা} 
চ্িক্দ্রাকা [চ্রিক্দ্রাকা] ক্রি জোরে জোরে চিৎকার করা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৬৭ 


মিক্‌গিদ্রাক্‌] ক্রিবিণ চিৎকার-চেচামেচি করে। {গা} 

চিংচাপ [চিংচাপ্‌! বিণ এলোমেলো; হিজিবিজি; অগোছালো । {গা} 

চপচ্র্প দ্র ভুপচুপ 

চিিমা দ্রভুমা 

চু [চু] বি গারোদের পানীয়; মদবিশেষ । {গা} 
চুজাক্রা [চুজাক্রা] বি প্রথম পানীয় । {গা} 
চুজাংগি [চুজাংগি] বি শিশু জন্মের জন্য বানানো চু; অমৃত; জীবন পানীয় । {গা} 
চুদাপ, চানখল [চুদাপ্‌, চান্খল্‌] বি চু রান্নার স্থান; চুলা । {গা} 
চুফেকা, চুফেক্কা [চুফেকা, চুফেক্কা] ক্রি চু খেয়ে মাতাল হওয়া । {গা} 
চুবল [চুবল্‌] বি চু খেয়ে সাহসী হয়ে ওঠার শক্তি । {গা} 
চুবিচ্চি [চুবিচ্চি] বি সোনালি রঙের পানীয়বিশেষ যা চু থেকে পাওয়া যায় । {গা.} 
চুমাহ্থি, চুয়ানচি [চুমান্থি, চুয়ান্চি] বি চু প্ৰস্তুতকাজে ব্যবহত উপকরণবিশেষ । প্রশ. 
গাই; মুকখল । {গা.} 
চুরুগালা [চুরুগালা] ক্রি চু গহণ করতে প্রস্তাব করা । {গা.} 
চুছি [চুস্থি] বি চু-এর উৎিষ্ট; পচুই ভাত । {গা} 
চুসু ম্মা, চুসি ম্মা [চুসু.-মৃমা, চুসি.-ম্মা] ক্রি চু প্ৰস্তুত করা । {গা .} 
চুয়াহি [চুয়ান্থি] বি চু শস্য । {গা} 

চুগারিয়ানি মিদ্দি [চুগারিয়ানি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 

চু-গিমিক, চু.গিম্মিক দ্র চু.গুমুক 

চু-গুমুক, চুগুম্ুক, চু.গিমিক, চু.গিম্মিক চু--গুমুক্‌, চু--গুম্‌মুক, চু.-গিমিক্‌, চু-- 
গিম্‌মিক্‌] বিণ গোটা; পুরোপুরি; সম্মিলিত । {গা .} 
চু-গুমুক দাক্কে, চু.গিমিক দাক্কে [চু.-গুমুক্‌ দাক্‌কে, চু.-গিমিক্‌ দাক্্‌কে] ক্রিবিণ 
পুরোপুরিভাবে; সম্মিলিতভাবে । {গা.} 

চুংচুং [চুংচুং] ক্রিবিণ উঁচু করে। {গা} 

চুচ্চুরু দ্র চচচুরু 

চুত্তা [চুত্তা] বিণ মিথ্যুক ৷ {[গা.} 

-চুপচুপা, -চিপচিপা [-চুপ্‌চুপা, -চিপ্‌চিপা] কৃৎ প্রত্যয়বিশেষ। ক্রিয়ামূলের সাথে 
প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: ব.নচুপচুপা; দাকচুপচুপা; 
দে.নচুপচুপা ইত্যাদি । {গা.} 

চুপা, -চিপা [-চুপা, -চিপা] কৃৎ প্রত্যয়বিশেষ । কোনো কাজ ফেলে দেওয়া বোঝাতে 
ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে ব্যবহৃত হয়। যেমন: ব.নচুপা; গালচুপা; ওয়াতচুপা 
ইত্যাদি । {গা} 

চুপ্পা, চিপ্না [চুপ্‌পা, চিপ্‌পা] ১ বিণ বন্ধ । ২ ক্রি বন্ধ করা । প্রশ, খেত্তা। {[গা.} 

চুক্সি, চেক্গি [চুপ্‌পি, চেপ্‌পি] বি পকেট । {গা} 

চুফাল [চুফাল্‌] ক্রি রেচনতন্ত্রের রোগবিশেষ । {গা .} 


ব্যবহারিক গারো অভিধান ১৬৮ 


চুপফু , চিপফু , চুকু, চিক [চুপ্‌ফু, চিপফু , চুব্বু, চিব্বু| বি সাপ । {গা 
চুপফু আমা, চিপফু আমা, চুব্বু আমা , চিব্বু আমা [চুপ্‌ফু আমা, চিপ্‌ফু আমা, চুব্বু 
আমা, চিব্বু আমা] বি সাংসারেক ধর্মের একজন দেবী; সর্পদেবী । {গা.} 
A চুক্বুচি, চিক্বুচি [চুপ্‌ফুচি, চিপ্‌ফুচি, চুব্বুচি , চিব্বুচি] বি ডোরা 

| 2 

চুপফু দিগগি, চিপফু দিগগি, চুববু দিগগি, চিব্বু দিগগি [চুপ্‌ফু দিগৃগি, চিপ্‌ফু 
দিগৃগি, চুব্বু দিগ্‌গি, চিব্বু দিগৃগি| বি সাপ কাটার গুষধবিশেষ; ভেষজ 
উদ্ভিদবিশেষ ৷ {গা.} 
চুপফু নকমা, চিপফু নকমা, চুব্বু নকমা, চিব্বু নকমা [চুপ্‌ফু নক্মা, চিপ্‌ফু নক্মা, 
চুব্বু নক্মা, চিব্বু নক্মা] বি অজগর সাপ । {গা} 

চুব্বু দ্র চুপফু 

চুব্বুলা , চিব্বিলা [চুব্বুলা, চিব্বিলা] ক্রি পানিতে চুবানো ৷ {গা} 
-চুবুলা, -চিবিলা [-চুবুলা, -চিবিলা] সাফিক্সবিশেষ । ক্রিয়ামূলের সাথে সাফিক্সরুূপে 
ব্যবহৃত হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: সিকচুবুলা; রু.মচুবুলা ইত্যাদি । {গা.} 

চুম্মঙা দ্র চম্মঙা 

চুমিচেং দ্র চুমুচেং 

চুমুচেং, চুমিচেং [চুমুচেং, চুমিচেং] বি শাকবিশেষ । {গা} 

চুম্মুতা , চিম্মিতা [চুম্‌মুতা, চিম্‌মিতা| ক্রি ঝিম ধরা । {গা} 

চুরন [চুরন্‌] বি টেকির হাতল । {গা} 

চুরাবুদি মিদ্দি [চুরাবুদি মিদ্দি] বি প্রসন্ন আত্মার দেবতা; শষ্যদেবতা; ফসলের 
রক্ষাকর্তা । {গা.} 

চুরাসি মিদ্দি [চুরাসি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 

চু:সকা [চু.-সকা] ১ বিণ সক্ষম; কৃতকাৰ্য; সমর্থ । ২ ক্রি সক্ষম হওয়া; কৃতকার্য হওয়া; 
সমর্থ হওয়া । {গা} 

চুয়া [চুয়া! ১ বিণ উচ্চ; লম্বা । ২ ক্রি উচ্চ হওয়া; লম্বা হওয়া । {গা} 
চুজা [চুজা] ১ বিণ নিচু; লম্বা নয় এমন ৷ ২ ক্রি নিচু হওয়া; লম্বা না হওয়া । {গা} 
চুয়াকা [চুয়াকা] ১ বিণ উঁচু । ২ ক্রি উঁচু হওয়া । {গা} 
চুবাতা [চুবাতা] বিণ উচ্চতর । প্রশ. চুয়াবাত্তা; চুয়াকবাত্তা । {গা.} 

UTR মিদ্‌দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা ৷ 

গা} 

চলন মি ন. জিপ বিসংলাক ধর্ম এক দৰত (৭ 

চুয়েং [চু.-য়েং] বিণ সূচালো; তীক্ষ্ণ {গা 

চু:য়োঙা [চু.-য়োঙা] ১ বিণ পৰ্যাপ্ত । EG ৩ ক্রি পর্যাপ্ত হওয়া । 8 
ক্রি সক্ষম হওয়া; চলনসই হওয়া । {গা} 
চু:য়োংজা [চু.-য়োংজা] ১ বিণ অপৰ্যাপ্ত । ২ বিণ অক্ষম; চলনসই নয় এমন । ৩ ক্রি 


ব্যবহারিক গারো অভিধান ১৬৯ 


অপৰ্যাপ্ত হওয়া । 8 ক্রি অক্ষম হওয়া; চলনসই না হওয়া । {গা} 
চু:য়োংনিকা [চু.-য়োংনিকা] বিণ সন্তুষ্ট হওয়া । {গা.} 

ভুপছুপ , চ্িপম্্প [চুপ্ছুপ্‌, চিপুছিপ! ১ অব্য চপচপ । ২ বিণ চপচপে । {গা} 

ছুমা, চিমা [চুমা, রিমা! ১ বিণ ভারী । ২ ক্রি ভারী হওয়া । প্রশ. রুজ্জুমা । {গা.} 
ভুমজা, চ্রিমজা [চুম্‌জা, চ্িম্‌জা] ১ বিণ হালকা । ২ ক্রি হালকা হওয়া । প্রশ. 
বুজ্জুমজা । {গা .} 

চেও দ্র চাও 

চেক [চেক্‌] বি জাল । {গা} 

চেকগেচিত [চেক্গেচিত্] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

চেকচেকা [চেক্‌চেকা] ক্রি মিহিমিহি করে কাটা । {গা} 

-চেকচেকা [-চেক্্‌চেকা] সাফিক্সবিশেষ। কোনো কাজ পুনঃপুন করা বোঝাতে 
ক্রিয়ামূলের সাথে সাফিক্সবুপে ব্যবহৃত হয়। যেমন: দে.নচেকচেকা; সু.চেকচেকা; 
রাতচেকচেকা ইত্যাদি । {গা.} 

চেকরেক [চেক্রেক] বি সাংসারেকদের পূজার বেদীতে ব্যবহৃত বাশের খাচা । {গা} 

চেক্সি [চেক্‌সি] ১ বি ডালপালা; শাখা । ২ বি চারপায়া খাটিয়াবিশেষ । {গা.} 

-চেং [চেং]| প্রত্যয়বিশেষ ৷ প্রথমে কাজটা করে নাও বা নেন বা নে এমন অনুজ্ঞা 
বোঝাতে ক্রিয়ামুলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াবিশেষণ পদ গঠন করে। 
যেমন: দাকচেং; রু.মচেং; খিন্নাচেং ইত্যাদি । {গা.} 

চেংখিনা [চেংখিনা] বি চোয়াল । {গা.} 

চেংঙো [চেংঙো] ক্রিবিণ আদিতে; অতীতে; অতীত সময়ে ৷ {গা.} 
চেংভঙো-চেংচতনি [চেংঙো-চেংচত্্‌নি! ১ বিণ প্রাগৈতিহাসিক । ২ ক্রিবিণ 
প্রাগৈতিহাসিক কাল থেকে । {গা} 
চেংঙো-মিজাওনি [চেংঙো-মিজাওনি] ক্রিবিণ আদিকাল থেকে । {গা} 

চেংচাপ [চেংচাপ্‌] বি কাসার করতাল। {গা} 

চেংচিমা দ্র চেংচুমা 

চেংচুমা, চেংচিমা [চেংচুমা, চেংচিমা] ক্রি মাথা ঝিমঝিম করা । প্রশ. চেংচুয়া । {গা} 

চেংচুয়া [চেংচুয়া] ক্রি দুর্বলতার কারণে অস্বত্তিবোধ করা । {গা.} 

চেংচেং [চেংচেং] বিণ লম্বা লম্বা । {গা} 

চেংচেং-বেংবেং [চেংচেং- বেংবেং] বি শিশু বাচ্চার কান্নাকাটি । {গা .} 

চেংখুয়া [চেংখুয়া] বি মাছ ধরার ফাদবিশেষ । {গা} 

চেংরা [চেংরা] বি সাময়িকভাবে বোঝা ঠেকিয়ে রাখার জন্য তৈরি করা উপকরণবিশেষ ৷ 
{গা} 

চে.ঙঙা [চে.-ঙ্ঙা] ১ বিণ হালকা; পাতলা ৷ ২ ক্রি হালকা হওয়া; পাতলা হওয়া । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১৭০ 


চে.ঙজা [চে.-ঙ্‌জা] ১ বিণ হালকা নয়; ভারী। ২ ক্রি হালকা না হওয়া; ভারী 
হওয়া । {গা} 

-চেঙা [-চেঙা] কৃৎ প্রত্যয়বিশেষ । কোনো কাজ প্রথমে বা আগে করে নেওয়া বোঝাতে 
ক্রিয়ামূলের সাথে প্রত্যয়বূপে ব্যবহৃত হয়। যেমন: নিচেঙা; দাকচেঙা, চা.চেঙা 
হত্যাদি । {গা} 

চে চাচে চা [চে.-চাচে.-চা] ১ বি চিল্লাচিল্লি। ২ বিণ সরগরম । {গা} 
চে.চাচে চা দাক্কা [চে.-চাচে.-চা দাক্কা|] ক্রি চিল্লাচিল্লি করা । {গা} 

চেত [চেত্‌] ১ বি আট; ৮ সংখ্যা । ২ বিণ ৮ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
চেতগুবা, চেতগুয়া, চেতগিবা [চেত্গুবা , চেত্‌গুয়া, চেত্গিবা] বিণ অষ্টম । {গা.} 

চে.তচে ত [চে.-ত্‌চে.-ত্‌] ১ বিণ টানটান ৷ ২ ক্রিবিণ টানটান করে । {গা.} 
চে.তচে.ত খাআ [চে.-তৃচে.-ত্‌ খাআ] ক্রি টানটান করে বাধা । {গা.} 

চেনদিকরি মিদ্দি [চেন্দিক্রি মিদ্‌দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা} 

চেপ্লা১, চেব্বা (আঞ্.) [চেপ্‌পা, চেব্বা] বি কচ্ছপ । {গা} 
চেপ্পাদরা [চেপ্‌পাদরা] বি বস্তায় কচ্ছপ ধরে নিয়ে যায় যে। {গা. চেগ্পা+স. খধূ>বা. 
ধরা>গা. দরা} 

চেপ্পাং [চেপ্‌পা] ক্রি ত্ৰাস পাওয়া; ফোলা কমে যাওয়া । {গা.} 
চেপজা [চেপ্‌জা] ক্রি হ্রাস না পাওয়া; ফোলা না কমা । {গা.} 
চেপ্পীঙা [চেপ্‌পাঙা] ক্ৰিত্বাস পেয়ে যাওয়া । {গা.} 

-চেপা [-চেপা] সাফিক্সবিশেষ । ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে ব্যবহৃত হয়। যেমন: 
বু.মচেপা; দকচেপা ইত্যাদি । {গা} 

চেপ্গি দ্র চুগ্গি 

-চেপেতা, -চেপেত্তা [-চেপেতা, -চেপেত্তা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে 
সাফিক্সবূপে ব্যবহৃত হয়। যেমন: বু.মচেপেতা; দকচেপেতা; সু.চেপেতা ইত্যাদি । 
{গা} 

চে.মচে:ম [চে.-মৃচে.-ম| ক্রিবিণ তিলে তিলে । {গা} 

চেল [চেল্‌] বি বুক । {গা} 
চেলবাক, চেল্ৰ্বাক [চেল্বাক্‌, চেল্বাক্‌] বি বক্ষ । {গা.} 
চেলব্রেত হ.ঙঙা [চেল্ব্রেত্‌-হ.-ঙ্ঙা] ক্রি বুক-অবধি হওয়া । {গা} 

চেলা [চে.-লা] ক্রি অধিকারবশত জোর করে কিছু করা বা বলা । {গা} 

চে ল্লা [চে.-ল্‌লা] ১ বিণ দূর । ২ ক্রি দূরবর্তী হওয়া {গা.} 
চে.লগ্রিকা [চে.-লৃখ্ৰিকা] ক্রি পরস্পর দূরবর্তী হওয়া । {গা.} 
চে.লজা [চে.-লৃজা] ক্রি অদূর; নিকট । {গা} 

চ্রেতম্বেত [চ্রেত্‌চ্েত্‌] ক্রিবিণ ঝিলিকসহ । {[গা.} 

-ঘ্রেতা [-চেেতা] প্রত্যয়বিশেষ ৷ শব্দমূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে। যেমন: মুকচ্রেতা; গুংচ্রেতো ইত্যাদি । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৭১ 


-ম্লেপা [-চুলেপা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রুপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: বি.ম্ল্েপা; দকচ্র্পা ইত্যাদি । {গা} 

চোক্কোতা, চক্কোতা [চোক্‌কোতা, চক্কোতা] বিণ মোড়া ভাঙা । {গা} 
চোক্কোতজা, চক্কোতজা [চোক্কোত্জা , চক্কোত্জা] বিণ মোড়া না ভাঙা ৷ {গা} 
-চোকোতা [-চোকোতা] সাফিক্সবিশেষ। ক্রিয়ামূলের বা শব্দমূলের সাথে 
সাফিক্সরুূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ বা বিশেষণ পদ গঠন করে। যেমন: বি.চোকোতা; 
ব.নচোকোতা; আকচোকোতা ইত্যাদি ৷ {গা.} 

চোয়া’দ্র চওয়া’ 

চোয়া-দ্র চওয়াং 

চো য়া দ্র চ.ওয়া 


ছ 
ছ [ছ] চ-বৰ্গের দ্বিতীয় বর্ণ 
ছাপায়া [ছাপায়া] ক্রি ছাপানো ৷ {স. খছাপ্‌+-বা. আ=্ছাপা; তুল. প. chapএa>} 


জ 

জ [জ] বগীয় জ; চ-বৰ্গের তৃতীয় বর্ণ 

জ.ওয়া, জো য়া [জ.-ওয়া, জো.-য়া] ক্রি ভাজা । {গা.} 
জ.ও, জ:বো, জো.ও, জো.বো [জ.-ও, জ.-বো, জো.-ও, জো.-বো| ক্রি অনুজ্ঞা । 
{গা} 
জখামা, জো.খামা [জ.-খামা, জো.-খামা] ১ বিণ করকরে ভাজা । ২ ক্রি করকরে 
ভাজি করা । {গা} 
জ.জা, জো.জা [জ.-জা, জো.-জা] ক্রি না ভাজা ৷ {গা.} 
জ,রেরেপ্না, জো,রেরেপ্সা [জ.-রেরেপ্‌পা, জো.-রেরেপ্‌পা] ১ বিণ ভাজা-তরকারি। 
২ ক্রি ভাজি করা । {গা.} 
জ.স্রাকা, জো স্রাকা [জ.-স্রাকা, জো.-স্রাকা] ১ বিণ হালকা ভাজা । ২ ক্রি হালকা 
ভাজি করা; রান্নার আগে তেলে হালকা ভেজে নেওয়া । {গা.} 
জনল্রামা, জো ল্রামা [জ.-স্রামা, জো.-স্রামা] ১ বিণ করকরে ভাজা । ২ ক্রি করকরে 
ভাজি করা । {গা} 
জ.সিকসাক্কা, জো.সিকসাক্কা [জ.-সিকসাক্‌কা, জো.-সিকসাক্কা] ১ বিণ হালকা 
ভাজা । ২ ক্রি হালকা ভাজি করা । {গা} 

-জক্‌ [-জক্‌] ক্রিয়া-বিভক্তিবিশেষ । পুরাঘটিত বর্তমান কাল নির্দেশে ক্রিয়ামূলের সাথে 
যুক্ত হয়। যেমন: চা.জক; রিংজক; নিকজক ইত্যাদি । {গা.} 

জকজকা [জক্জকা] ক্রি ঝাকি দেওয়া । {গা} 

-জকমিং দ্র -জকমুং 


ব্যবহারিক গারো অভিধান ১৭২ 


-জকমুং, -জকমিং [-জক্মুং, -জক্মিং] ক্রিয়া-বিভক্তিবিশেষ ৷ পুরাঘটিত অতীত কাল 
নির্দেশে ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়। যেমন: চা.জকমুং; রিংজকমুং; নিকজকযমুং 
হত্যাদি । {গা} 

জক্কা [জক্কা] ১ বিণ মুক্ত । ২ ক্রি ছাড়া পাওয়া । ৩ ক্রি প্রবাহিত হওয়া । {গা.} 
জক, জকবো [জক্‌, জক্বো|] ক্রি অনুজ্ঞা । {গা} 
জকজা [জক্জা] ১ ক্রি ছাড়া না পাওয়া ৷ ২ ক্রি প্রবাহিত না হওয়া ৷ {গা.} 
জকথেতা [জক্থেতা] ক্রি ছাড়া পাওয়া । {গা.} 
জকফাকা [জক্ফাকা] ক্রি অনবরত প্রবাহিত হওয়া । {গা.} 
জকফ্রাকা [জক্ফ্রাকা] ক্রি বাধভাঙা পানি প্রবাহিত হওয়া । {গা.} 
জকবারাম [জক্বারাম্‌] বি ঝরনার উৎসস্থল । {গা.} 
জকসুয়াকা [জক্সুয়াকা] ক্রি পানি উপচে পড়ে প্রবাহিত হওয়া । {গা.} 
জঙ্কাঙা [জক্কাঙা] ১ ক্রি বন্দি অবস্থা থেকে মুক্তি পেয়ে যাওয়া; রেহাই পেয়ে 
যাওয়া ৷ ২ ক্রি স্রোত বয়ে যাওয়া । {গা.} 

জগু মিদ্দি [জগু মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । [গা.} 

জগুরংসিল মিদ্দি [জগুরংসিল্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । [গা.} 

জং [জং] বি ছোট ভাই । {গা} 
জং-আদা [জং-আদা!] বি ভাই ৷ {গা} 
জংসারি [জংসারি] বি শ্যালক; দেবর । {গা} 

জংজং [জংজং] ক্রিবিণ প্রত্যক্ষভাবে । {গা} 

-জংজঙা [-জংজঙা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে। যেমন: খিন্নাজংজঙা; নিকজংজঙা ইত্যাদি । {গা.} 

জংজেতা, জিংজেতা [জংজেতা, জিংজেতা] ক্রি কাত হওয়া; নড়বড়ে হওয়া ৷ {গা.} 

জ.ঙ [জ.-ঙ্‌] বি পোকা-মাকড় ৷ {গা.} 
জ.ঙখাংথত [জ.-ঙ্খাংথত্‌] বি কীটবিশেষ । {গা} 
জ.ঙগারেত [জ.-ঙ্গারেত্‌] বি কীটবিশেষ । {গা.} 
জ.ঙগিলগিল [জ.-ঙ্গিল্‌গিল্‌] বি গুপরি পোকা । প্রশ. গুলগুলিয়া । {গা.} 
জ.ঙগেক [জ.-ঙুগেক্‌] বি একপ্রকার পোকা । {গা.} 
জ.ঙচ্বি [জ.-ঙচি! বি পোকাবিশেষ । {গা} 
জ.ঙচ্বেত [জ.-ঙ্চ্বেত্‌] বি ঝিঝি পোকা । {গা} 
জ.ঙ$থিলাক [জ.-ঙৃথিলাক্‌] বি পোকাবিশেষ । {গা.} 
জ.ঙদল [জ.-ঙ্দল্‌] বি বিঝি পোকা । {গা} 
জ.ঙদাংখেপ [জ.-ঙ্দাংখেপ্‌] বি বৃশ্চিক পোকা । {গা} 

জ.ঙ নাংঙা [জ.-ঙ্‌ নাংঙা] ক্রি বিষাক্ত পোকা লাগা । {গা} 

জ.ঙফুঙা, জ.ওফিঙা [জ.-ঙ্ফুঙা, জ.-ঙ্‌ফিঙা] ১ বিণ গুণধরা; পোকাধরা। ২ ক্রি 
গুণে ধরা; পোকায় ধরা । {গা} 

জ.ঙফুয়া [জ.-৬্ফুয়া! ১ বিণ গুণধরা; পোকাধরা। ২ ক্রি গুণে ধরা; পোকায় ধরা । 


ব্যবহারিক গারো অভিধান ১৭৩ 


{গা} 
জ.ঙবুবুত, জ.ঙবিবিত [জ.-ঙু্বুবুত্‌, জ.-ঙ্বিবিত্] বি পোকাবিশেষ; গোবরে পোকা । 
{গা} 
জ.ওমত [জ.-ঙ্মত] বি একপ্রকার কাঠপোকা । {গা.} 
জ.ঙমংমা [জ.-ঙ্মংমা] বি আমের পোকা । {গা} 
জ.ঙমিমাং [জ.-ঙ্মিমাং] বি কীটবিশেষ । {গা} 
জ.ঙমিসেল [জ.-ঙমিসেল্‌] বি পানির পোকা । {গা.} 
জ.ঙমেন [জ.-ঙ্মেন্‌] বি একপ্রকার কাঠপোকা । {গা.} 
জ.ঙসিক [জ.-ঙ্‌সিক্‌] বি একপ্রকার পোকা । {গা} 
জ.ঙসু, জ.ঙজু [জ.-ঙ্সু, জ.-৬্তু] ক্রি বিষাক্ত কীট । {গা} 
জ.ঙসুগ্রি [জ.-ঙ্সুগ্র! বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {[গা.} 

জ.ঙসুগ্ৰি দ্ৰজ.ও 

জজং [জজং] ১ বি ছোট ভাই । ২ বি ছেলে সন্তানের ম্নেহসঞ্চারক বা আদুরে ডাক । 
{গা} 

জজাং চা.আ, জলজাং চা.আ [জজাং চা.-আ, জল্জাং চা.-আ] ক্রি গোলমাল 
সহকারে প্রকাশ করা । {গা.} 

জতজতা [জত্জতা] ক্রি ঝটপট করা; কাচুমাচু করা; জোর করা । {গা.} 
জতজত [জত্জত্্‌] অব্য কাচুমাচু । {গা} 
জতজতারি [জত্জতারি] ক্রিবিণ কাচুমাচু করে; ঝটপট করে । {গা .} 

জত্তা [জত্ত৷] ক্রি গাড়া; ঢুকানো । {গা} 
জত, জতবো [জত্‌ , জত্বো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
জতগলগলা [জত্গল্গলা] ক্রি খোচা দেওয়া; চাপ প্রয়োগ করা । {গা.} 
জতগ্রৰিকা [জত্গ্ৰিকা] ১ বি খোচাখোচি ৷ ২ ক্রি খোচাখোচি করা । {গা} 
জতগ্নেকা [জত্গ্লেকা|] ক্রি খৌচা দেওয়া । {গা} 
জতজতা [জত্জতা] ১ ক্রি ছটফট করা । ২ ক্রি প্রস্রাব-পায়খানার চাপ পড়া । {গা} 
জতজা [জত্জা] ক্রি না গাড়া; না ঢুকানো । {গা} 
জত্দ্রাকা [জত্দ্বাকা] ক্রি জোর খাটিয়ে ছিদ্র করা । {গা.} 
জতদ্রেকা [জত্দ্ৰেকা] ক্রি খোচা দেওয়া । {গা} 
জতনাপনাপা [জত্নাপ্‌নাপা|] ক্রি জোরে ঢুকতে চেষ্টা করা । {গা} 
জতফ্রতা [জত্ফ্তা] ক্রি একদিক দিয়ে গেড়ে অন্যদিক দিয়ে বের করা । {গা.} 
জতঙফুয়া [জতফুয়া] ক্রি গেড়ে বের করা । {গা.} 
জতফেংফ্রতা [জত্ফেংফ্রতা] ক্রি আড়াআড়িভাবে গাথা । {গা.} 
জত্বকা [জত্বকা] ক্রি অজান্তে ভিতরে ঢুকিয়ে দেওয়া । {গা} 
জতরাকা [জত্ব্লাকা] ক্রি চোখে খৌচা দেওয়া । {গা} 
জতব্রেকা [জত্ব্রেকা] ক্রি হেঁয়ালিভাবে খৌচা দেওয়া । {গা} 
জতরকরকা [জত্রক্রকা] ক্রি খুঁচিয়ে খুঁচিয়ে তোলা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৭৪ 


জতরেকা [জত্রেকা] ক্রি খৌচা দেওয়া । প্রশ. জতগোগলা । {গা.} 

জতরেরেকা [জত্রেরেকা] ক্রি বারবার খোচা দেওয়া । {গা} 

জতসিকসিকা, জতসিসিক্কা [জত্সিক্‌সিকা , জত্সিসিক্কা] ক্রি পাশে ঘেঁষা । {গা.} 
জপজপারি [জপ্‌জপারি] ক্রিবিণ হেলেদুলে । [গা.} 

জম্পল [জম্‌পল্‌] ক্রি শাবল ৷ {গা.} 

জম্মা [জম্‌মা] ক্রি ভ্বর হওয়া । {গা} 
জমজা [জম্‌জা] ক্রি অসুস্থ না হওয়া ৷ {গা.} 
জমর্লাকা [জমব্লাকা] ক্রি ভীষণ অসুস্থ হওয়া । {গা.} 
জমসিক জমসিক [জম্্‌সিক্‌ জম্্‌সিক্‌] বি স্বর জ্বর; ভরের ভাব । {গা.} 
জম্মা-সাআ [জম্্‌মা-সাআ|] ১ বি রোগ-ব্যাধি। ২ বি রোগ-ব্যাধি হওয়া । {গা.} 

জ.ম্মা [জ.-মৃমা] ১ ক্রি চুপিচুপি অনুসরণ করা বা এগিয়ে যাওয়া । ২ ক্রি খারাপ কাজ 
করতে প্রবৃত্ত হওয়া । {গা} 

জরানি [জরানি] ১ বি গালিবিশেষ ৷ ২ বিণ দুষ্ট । {গা.} 
জরানি সঙক্কা [জরানি সক্কা] ক্রি মড়ক লাগা । {গা.} 

জল [জল্‌] ১ বি দিক । ২ বি অঞ্চল । {গা} 

জল- [জল্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ ৷ বাশের সম্পূর্ণ 
দৈৰ্ঘ্য নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: ওয়া.আ জলসা ইত্যাদি ৷ {গা.} 

জলংগা [জলংগা] ১ বি থলে; ব্যাগ । ২ বি কফিনের কাপড় । {গা .} 

জলজল [জল্জল্‌] ১ ক্রিবিণ বরাবর; সরাসরি । ২ ক্রিবিণ একই দিকে । {[গা.} 
জ.লজলারি [জ.-লজলারি] ক্রিবিণ পিছু পিছু ছুটে । {গা.} 

-জলজল [-জল্জল্‌] সাফিক্সবিশেষ । বিশেষ্য বা ক্রিয়ার সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে 
ক্রিয়াবিশেষণ পদ গঠন করে। যেমন: রামাজলজল; হা.সামজলজল; বু.ম্মাজলজল 
ইত্যাদি । {গা} 

জলজাং চা.আ দ্র জজাং চা.আ 

জলস্রি [জল্‌ত্রি! বিণ সরু; চিকন ৷ {গা.} 
জলস্ি দিগগি [জল্স্রি দিগৃগি] বি ভেষজ উদ্ভিদবিশেষ । {গা.} 

জ.লসু জ.লসু [জ.-ল্‌তু জ.-ল্‌তু] ক্রিবিণ খুঁড়িয়ে খুঁড়িয়ে; ভয়ে-লজ্জায়; আড়ষ্ট হয়ে 
{গা} 

জলা [জলা] ক্রি ফুটা দিয়ে তরল বস্তু পড়া; উপচে পড়া । {গা} 

-জলা [-জলা] কৃৎ প্রত্যয়বিশেষ । একটার সাথে অন্যটাও করা বোঝাতে ক্রিয়ামুূলের 
সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: নাপজলা; রিংজলা; চা.জলা 
হত্যাদি । {গা} 

জলাই [জলাই] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 
{গা} 

জয়পল, জয়পই [জয়্ূপল্‌, জয়ূপই] বি জলপাই । {অমু} 


ব্যবহারিক গারো অভিধান ১৭৫ 


জ্বংজ্রং [ভ্রংভ্রং] ক্রিবিণ সারি সারি; ক্রমান্বয়ে; একটার পর একটা । {গা.} 
ভ্বজ্জ [ভ্রজ্র| ক্রিবিণ একবাক্যে । {গা.} 
ভ্বতজ্বত [ভ্ৰত্জ্বত্‌| ক্রিবিণ ধীরে ধীরে; স্বাচ্ছন্দ্যে; পিচ্ছিলভাবে । {গা.} 
-জ্ববতা [-ভ্বতা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামুলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে। যেমন: নাপজ্রতা; রিংজ্রতা ইত্যাদি । {গা.} 
জা [জা] বি মাস । {গা.} 
জা- [জা-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ ৷ মাস নির্দেশে 
ব্যবহৃত হয়। যেমন: জাসা; জাগিনি; জাগিথাম ইত্যাদি । {গা.} 
জাখারি [জাখারি] ১ বি যুগ ৷ ২ বি চেতনা; কল্পনা । {গা.} 
জাগিচ্চাম [জাগিচ্্‌চাম্‌] বিণ মাস পুরাতন । {গা.} 
জাগিদ্দাল [জাগিদ্দাল] ১ বিণ মাস নতুন। ২ বি শুক্লপক্ষ; পূর্ণিমা । {গা.} 
জাচন্নাঙা [জাচন্নাঙা] ক্রি মাস শেষ হয়ে যাওয়া । {গা.} 
জাদাল্লা [জাদাল্লা] ১ বিণ মাস বড় । ২ ক্রি মাস বড় হওয়া । ৩ বি প্রথম পক্ষ ৷ 
{গা} 
জাবুচুম, জাবুছুম, জাবিচিম, জাবিছিম [জাবুচুম্‌, জাবুছুম্‌, জাবিচিম্‌, জাবিছিম্‌] বি 
অমাবস্যা; কৃষ্ণপক্ষ । {গা} 
জামন্নোকা, জামুন্নোকা, জামিন্নোকা [জামন্নোকা, জামুন্‌নোকা, জামিন্নোকা] ১ 
বি চন্দ্ৰ্খহণ ৷ ২ ক্রি চন্দ্ৰখহণ হওয়া ৷ {গা.} 
জাম্বং, জারাম্বং [জাম্বং, জারাম্বং] বি পূর্ণিমা; পূর্ণিমার চাদ । {গা} 
জাসঙ্কা [জাসক্কা] ১ ক্রি নতুন মাস আসা । ২ ক্রি গর্ভধারণের সময় উপস্থিত 
হওয়া । {গা.} 
জাসিল্লা [জাসিল্লা] ক্রি পূৰ্ণিমা হওয়া । {গা} 
জাসিয়া [জাসিয়া] ক্রি মাস শেষ হওয়া । {গা.} 
জাছি [জান্থি] ক্রিবিণ মাসে মাসে । {গা} 
জা [জা] বি প্রতিচ্ছবি ৷ {গা.} 
জাগ্ৰিং, জাগ্রেং [জাঞ্রিং, জাগ্রেং] বি ছায়া; প্রতিচ্ছবি । {গা} 
জা’ [জা] বি আত্মা ৷ {গা.} 
জাদিলা [জাদিলা] ক্রি পথপ্রদর্শন করা । {গা} 
জামা [জামা] বি দেহ; জীবন । {গা.} 
জামা-জাংগি [জামা-জাংগি] বি জীবন-প্রাণ । {গা.} 
-জা [-জা] অব্য না; নঞর্থক অব্যয় পদ যা সাফিক্সরুপে ব্যবহত হয় । {গা.} 
জাআ মিদ্দি [জাআ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 
জা.আ [জা.-আ! বি (সংক্ষিপ্ত বপ) পা । {গা} 
জা.খংখিয়া [জা.-খংখিয়া] ক্রি পা বাজিয়ে ফেলে দেওয়া ৷ {গা.} 
জা.খপ [জা.-খপ্‌] বি জুতা ৷ {গা.} 
জা.খল [জা.-খল্‌] বি পায়ের ছাপের গর্ত । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৭৬ 


জা.খু [জা.-খু! বি পদক্ষেপ ৷ {গা} 

জা.খু গা.আ [জা.-খু গা.-আ|] ক্রি পদক্ষেপ নেওয়া; পা ফেলা । {গা} 

জা.খুনচক, জা.খিনচক [জা.-খুন্চক্‌, জা.-খিন্চক্‌] বি গোড়ালি ৷ {গা} 

জা.খুয়াক [জা.-খুয়াক্‌] বি হীটুর উলটা পিঠ; কুচকি । {গা} 

জা.গদ্দক, জা-গুদ্দক, জা-.গিদ্দক [জা.-গদ্দক্‌, জা.-গুদ্দক্‌, জা.-গিদ্দক্‌] বি পা ও 
পায়ের পাতার সন্ধি । {গা} 

জা.গলদাক [জা.-গল্দাক্‌] বিণ লম্বা পা-বিশিষ্ট । {গা.} 

জা-.গাং [জা.-গাং] বিণ পা-ছড়ানো । {গা} 

জা-গাত্তা [জা.-গাত্তা] ক্রি পায়ে পা তোলা; অন্যের গায়ে পা তোলা । {গা.} 
জা.গাম [জা.-গাম্‌] বি পায়ের ছাপ; পদচিহ্ন । {গা.} 

জা.গাম- [জা.-গাম্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ। 
পায়ের ছাপ নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: জা.গামসা; জা.গামগিনিং; জা.গামগিথাম 
হত্যাদি । {গা} 

জা.গাম গা.আ [জা.-গাম্‌ গা.-আ|] ক্রি পদক্ষেপ নেওয়া । {গা.} 

জাখগ্রা [জা.-খ্রা] বিণ লম্বা পা-ওয়ালা ব্যক্তি । {গা.} 

জা.গ্রা-দাম্বেং [জা.-গ্রা-দাম্বেং] বি ধন্না । {গা.} 

জা.গিপাং মিদ্দি [জা.-গিপাং মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা} 
জা.গিসুম, জা.গিসিম [জা.-গিসুম্‌ , জা.-গিসিম্‌] বি নারীদের পোশাকবিশেষ । {গা} 
জা.-গিদত্তা, জা.-গিলদত্তা] ক্রি কোনো কিছুতে লেগে হৌচট খাওয়া । {গা} 

জা .গ্রেংসাল্লা [জা.-গ্রেংসাল্লা] ক্রি বড় হয়ে ওঠা; যুবক হয়ে ওঠা । {গা} 

জা.চক [জা.-চক্‌] ক্রি পা। {গা} 

জা.চং [জা.-চং] ক্রি অনুজ । {গা.} 

জা.চং জা.চং [জা.-চং জা.-চং] বি প্রজন্মের পর প্রজন্ম। {গা.} 

{গা} 

জাচুমুতা, জা.চিমিতা [জা.-চুমুতা, জা.-চিমিতা] ক্রি পায়ে ঝিম ধরা । {গা.} 
জা.থেং [জা.-থেং] বি পা; গোড়া । {গা.} 

জা.থেং জাগোকা [জা.-থেং জাগোকা!] ক্রি গুড়ি পচে নষ্ট হয়ে যাওয়া । {গা.} 
জা.থেং মা ন্নে [জা.-থেং মা.-ন্‌নে] ক্রিবিণ গোড়া পেয়ে । {গা} 

জা.থেংসুয়া, জা.সুয়া [জা.-থেংসুয়া , জা.-সুয়া] ক্রি পা ধোয়া । {গা.} 

জা.থোকানি [জা.-থোকানি] বি নক্ষত্ৰপুঞ্জবিশেষ । {গা} 

জা.দতচি [জা.-দত্চি] বি পা ও কোমরের সন্ধি । {গা.} 

জা:দাল্লা [জা.-দাল্লা] বি মান্যবর; মুরব্বি । {গা.} 

জা.দিল [জা.-দিল্‌] বি শিকড় । {গা} 

জা.দিল সু'য়া [জা.-দিল্‌ সু.-য়া] ক্রি শিকড় গজানো; বহ্ধুমূল হওয়া । {গা} 

জা.দুরি, জা.দ্রি [জা.-দুরি, জা.-দ্র! ১ বি পদধ্বনি; পায়ের আওয়াজ । ২ বি 


ব্যবহারিক গারো অভিধান ১৭৭ 


আলোক ছটা ৷ {গা} 

জা.নেংথাকা [জা.নেংথাকা] ক্রি বিশ্রাম নেওয়া । {গা} 

জা.ফং বলমা [জা.-ফং বল্মা] বি পায়ের রান {গা} 

জা.ফা [জা.-ফা] বি পায়ের পাতা । {গা.} 

জা.ফাক [জা.-ফাক্‌] বি উনুসন্ধি । {গা.} 

জা.ফাক গাত্তা [জা.-ফাক গাত্তা] ১ বি উৎসবের পালা অপর্ণের নিমিত্তে পালা 
পালনকারী পরিবার কর্তৃক শুকরের পাসহ উনুর মাংস পালা গ্রহণকারী পরিবারকে 
দেওয়ার প্রথাবিশেষ। ২ ক্রি উৎসবের পালা অপর্ণের নিমিত্তে পালা পালনকারী 
পরিবার কর্তৃক শুকরের পাসহ উনুর মাংস পালা গ্রহণকারী পরিবারকে দেওয়া । 
{গা} 

জা.ফাকরা মিদ্দি [জা.-ফাক্রা মিদৃদি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 
জা.ফাখুচক [জা.-ফাখুচক্‌] বি পায়ের গোড়ালি । {গা} 

জা.ফাগাল মিদ্দি [জা.-ফাগাল্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 
জা.ফাং [জা.-ফাং] ১ বি নিকটে ৷ ২ বিণ নিকটবৰ্তী । {গা} 

জা.ফাং-জা.দিল [জা.-ফাং-জা.-দিল্‌] ১ বি শিকড়-বাকড় । ২ বি ভিত্তি । {গা} 
জা.ফাজাংগুল, জা.ফাজাংগিল [জা.-ফাজাংগুল্‌, জা.-ফাজাংগিল্‌] বি পায়ের তলার 
উপরের অংশ । {গা} 

জা.ফাতি [জা.-ফাতি] বি হাটুর নিচ থেকে গোড়ালির উপরের অংশ । {গা.} 

জা.ফুং, জা.ফিং [জা.-ফুং, জা.-ফিং] বি উৰু । {গা} 

জা.বাতা [জা.-বাতা] ক্রি এককদম বেশি হওয়া । {গা} 

জা.ঝুংবাং-সু.বুংবাং, জা.বিংবাং-সু:বিংবাং [জা.-বুংবাং-সু.-বুংবাং, জা.-বিংবাং-সু.- 
বিংবাং] ক্রিবিণ অসাবধানভাবে পা ফেলে । [গা.} 

জা .কুংবাঙা, জা.বিংবাঙা [জা.-বুংবাঙা, জা.-বিংবাঙা] ক্রি অনভ্যাসজনিত কারণে 
নতুন কিছু পরে হোচট খাওয়া; পায়ে পা লাগা; কোনো কিছুতে পা আটকে যাওয়া । 
{গা} 

জামুক, জা.মিক [জা.-মুক্‌, জা.-মিক্‌] বি পায়ের গোড়ালির সামান্য উপরের অংশ৷ 
{গা} 

জা.রংরেতা [জা.-রংরেতা] ক্রি পা মচকে যাওয়া । {গা .} 

জা .রিকগিং [জা.-রিক্গিং] বি হাটুর নিচের লম্বা হাড় । {গা.} 

রিক্‌গিবা] বি অনুসরণকারী; শিষ্য । {গা.} 

জা.রিকা [জা.-রিকা] ক্রি অনুসরণ করা । {গা.} 

জা.রেক [জা.-রেক্‌] বি ভিত্তি; পাদদেশ । {গা.} 

জা.সঙ্ধা [জা.-সক্কা] ক্রি পা নাগাল পাওয়া । {গা} 

জা স্রাং [জা.-স্রাং] বি ঝুমুর; নুপুর ৷ {গা.} 

জা.সি [জা.-সি] বি পায়ের আঙুল ৷ {গা.} 

জা.সিকিল, জা.সিখিল [জা.-সিকিল্‌, জা.-সিখিল্‌] বি পায়ের নখ । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৭৮ 


সিগিদ্দক্‌] বি পায়ের পাতা ও আঙুলের সন্ধিস্থল । {গা.} 

জা.সিগিসেপ [জা.-সিগিসেপ্‌] বি পায়ের দুই আঙুলের মধ্যবর্তী অংশ । {গা.} 
জা.সিবিমা [জা.-সিবিমা] বি পায়ের বুড়ো আঙ্গুল । {গা.} 

জা সিন [জা.-সিন্‌] বি পরবর্তী ছোট ভাই বা বোন; অনুজ । {গা.} 

জা.সিল্লা [জা.-সিল্লা] ক্রি সটান করে পা ছড়িয়ে বসা । {গা} 

জা সুমুল্লা, জা.সিমিল্লা [জা.-সুমুল্লা , জা.-সিমিল্লা] ক্রি দুই পা ছড়িয়ে বসা । {গা} 
জা .সুয়া [জা.-সুয়া] ক্রি পা ধোয়া । {গা.} 

জা সুয়েত্তো-চুগারিয়ানি মিদ্দি [জা.-সুয়েত্ৃতো-চুগারিয়ানি মিদ্‌দি] বি সাংসারেক 
ধর্মের একজন দেবতা । {গা} 

জা 'স্থু [জা.-সৃখু] বি হাটু । {গা.} 

জা স্বেপ [জা.-সৃখেপ্‌] বি ক্ষুর । {গা.} 


জাওয়া [জাওয়া] বিণ পর; অন্য । {গা.} 
জাক [জাক্‌] বি হাত । {গা.} 


জাকওয়াত্তা [জাক্ওয়াত্তা] ১ ক্রি হাত ফসকে পড়ে যাওয়া । ২ ক্রি হাত ছেড়ে 

দেওয়া । {গা.} 

জাকওয়েং [জাক্ওয়েং] বি উর্ধ্ববাহু । {গা.} 

জাকখপ [জাক্খপ্‌] বি হাতের মোজা । {গা.} 

জাক খা খিতা [জাক্‌ খা.-খিতা] (বাগ.) ক্রি শুভলগ্ন উপস্থিত হওয়া । {গা} 

জাকখালা [জাক্খালা] ক্রি ব্যবহার করা । {গা.} 

জাকখিলা [জাক্খিলা] ক্রি শিশুকে বা অসুস্থ মানুষকে চলতে সাহায্য করা । {গা.} 

জাকখিয়া [জাক্খিয়া! ১ বিণ ব্যবহারযোগ্য । ২ বিণ বিবাহযোগ্য। ৩ ক্রি 

স্বাচ্ছন্দ্যবোধ করা । 8 ক্রি বিবাহের যোগ্য হওয়া । {গা} 

জাকখেপ [জাক্খেপ্‌! ১ বি মুঠো। ২ বি হাতের মাধ্যমে কাউকে আটকানোর 

কৌশল । {গা.} 

জাকখেপা [জাক্খেপা] ১ বিণ হাতে আটকে যায় এমন ৷ ২ ক্রি হাতে আটকানো । 

{গা} 

জাকখুম্মাল, জাকখিম্মাল [জাক্খুম্‌মাল্‌ , জাক্খিমৃমাল্‌|] বিণ দক্ষ; হাতপাকা । {গা} 

জাকখুম্মূল, জাকখিম্মিল [জাক্খুম্‌মুল্‌, জাক্খিম্‌মিল্‌| বি হাতের লোম । {গা} 

LY , জাকগুদ্দক, জাকগিদ্দক [জাক্‌্গদ্দক্‌, জাক্গুদ্দক্‌, জাক্গিদ্দক্‌] বি 
। {%} 

জাকগ্রাক [জাক্গ্রাক্‌] বিণ অনভিজ্ঞ । {গা} 

জাকগিখাং [জাক্্‌গিত্থাং] বিণ হাত-কাচা । {গা} 

জাকগিদ্দাল [জাক্গিদ্দাল্‌] বিণ হাত-নতুন; হাত-কাচা ৷ {গা.} 

জাকগিদ্দেল [জাকগিদ্দেল্‌] বি স্বাধীনতা । {গা.} 

জাকগেং [জাক্গেং] বি পাতা জড়ানোর কাজে ব্যবহৃত বাশের আচড়াবিশেষ । {গা.} 

জাকচম [জাক্‌চম্‌] বি মুঠোভর্তি হাত । {গা.} 

জাকচাকা [জাক্চাকা] ১ ক্রি অবসর থাকা৷ ২ ক্রি হাত খালি থাকা (কাজ অর্থে) । 


ব্যবহারিক গারো অভিধান ১৭৯ 


{গা} 

জাকচাপ [জাক্চাপ্‌] বি চুড়ি; বালা । {গা} 

জাক চা .সুয়া [জাক্‌ চা.-সুয়া] ক্রি হাত নিশপিশ করা । {গা.} 

জাকচুমুতা, জাকচিমিতা [জাক্চুমুতা, জাক্‌চিমিতা] ক্রি হাতে ঝিম ধরা । {গা.} 
জাকজাকথিথি [জাক্‌জাক্থিথি] বি, বিণ বাড়ন্ত শিশু । {গা.} 

জাকজাকা [জাক্্‌জাকা] ক্রি বারবার হাত দিয়ে নাড়াচাড়া করা; ঘাটাঘাটি করা । 
{গা} 

জাকজাংগুল, জাকজাংগিল [জাক্জাংগুল্‌, জাক্জাংগিল্‌] বি তালুর বিপরীত অংশ । 
{গা} 

জাকজুপা, জাকজিপা [জাক্জুপা , জাক্্‌জিপা] ক্রি হাত নেড়ে ইশারা দেওয়া । {গা.} 
জাকথং [জাক্থং] বি কুনুই এবং কক্তির মধ্যকার অংশ । {গা.} 

জাকথম [জাক্থম্‌] বি মুঠো । {গা} 

জাকথমা [জাক্থমা] ক্রি দৃঢ়ভাবে জড়িয়ে ধরা । {গা.} 

জাক থ.ম্মে দক্কা [জাক্‌ থ.-মূমে দক্কা] ক্রি ঘুষি মারা । {গা} 

জাকথাং [জাক্থাং] বিণ স্বহস্তে । {গা} 

জাকথুয়েতা [জাক্থুয়েতা] ক্রি হাত ফসকে যাওয়া । {গা} 

জাকনামজা [জাক্নাম্‌জা] বিণ চোর । {গা.} 

জাকনাম্মা [জাক্নাম্‌মা] বিণ কর্মদক্ষ । {গা} 

জাকফং [জাক্ফং] বি বাহু {গা} 

জাকফা [জাক্ফা] বি হাতের তালু । {গা.} 

জাকফা- [জাক্ফা-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাগ্রিত নির্দেশকবিশেষ ৷ হাতের 
তালু নির্দেশে ব্যবহৃ হয়। যেমন: জাকফাসা; জাকফাগিনিং; জাকফাগিথাম ইত্যাদি । 
{গা} 

জাকফাংফুল্লে খা.আ, জাকফাংফিল্লে খা.আ [জাক্ফাংফুল্লে খা.-আ, 
জাক্ফাংফিল্‌্লে খা.-আ] ক্রি পিঠমোড়া দিয়ে বাধা । {গা} 

জাকফা জাংগুল, জাকফা জাংগিল [জাক্‌ফা জাংগুল্‌, জাক্‌ফা জাংগিল্‌] বি তালুর 
বিপরীত অংশ; তালুর উলটা পিঠ । {গা.} 

জাকফা দক্ধা [জাক্‌ফা দক্কা] ক্রি হাততালি দেওয়া । {গা} 

জাক্‌ফা নিগিবা] বি জ্যোতিষ ৷ {গা.} 

জাকফা নিয়া [জাক্ফা নিয়া] ক্রি হাত দেখা; ভবিষ্যৎ বলা; ভাগ্য বলা । {গা} 
জাকফা হা.নথালা [জাক্‌ফা হা.-ন্থালা] ক্রি হাত পাতা । {[গা.} 

জাকফুং, জাকফিং [জাক্ফুং, জাক্্‌ফিং] বি বাহু, কুনুই থেকে কাধের জয়েন্ট পর্যন্ত 
অংশ । {গা} 

জাকরলাক, জাক্ব্রাক [জাকব্লাক্‌ , জাক্বাক্‌] বি বগল । {গা.} 

জাকমা [জাক্মা] ১ বি কাজের ফল; কৃতকর্ম। ২ বি হাতের লেখা; হস্তাক্ষর ৷ {গা.} 
জাকমাচ্চি, জাকমিচি্চি [জাক্মাচ্‌চি, জাক্মিচ্চি] বি নাড়ীর স্পন্দন । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৮০ 


জাকমান [জাক্মান্‌] বি চুড়ি; হাতের অলংকার । {গা} 

জাকমিচি [জাক্্‌মিচি] বি হাতের রগ; নাড়ি । {গা.} 

জাকরাকা [জাক্রাকা] ১ বিণ ক্ষিপ্র । ২ ক্রি ক্ষিপ্র হওয়া । {গা.} 

জাকরারা [জাক্রারা] ১ বিণ হাতখালি; হাতশূন্য। ২ ক্রিবিণ রিক্ত হসন্তে। {গা.} 

জাকরিকরা [জাক্রিক্রা] বি লোহার অস্ত্রবিশেষ । {গা.} 

জাকরু.মরা, জাকরি.মরা [জাক্রু.-মরা, জাক্রি.-মরা] ১ বি হাতিয়ার; অস্ত্র । ২ বি 

হাতল । {গা} 

জাকরেং [জাক্রেং] বি কবজির হাড় । {গা .} 

জাকসঙ্কা [জাক্সক্কা] ক্রি হাতের নাগালে থাকা বা আসা । {গা} 

জাকসংঙা [জাক্সংঙা] ক্রি হাত তোলা । {গা} 

জাকসৃতা [জাক্স্বতা] ক্রি হাত ফসকে যাওয়া । {গা} 

জাকসান [জাক্সান্‌] বি হাতবন্ধনী; হাতবলয়; ব্রেসলেট । {গা.} 

জাকসাগ্না [জাক্সাপৃপা] বিণ পটু; দক্ষ; পরিশ্রমী । {গা.} 

জাকস্থাঙা [জাক্স্খাঙা] ক্রি প্রথমে আঘাত করা । {গা.} 

জাকছ্থাপা [জাক্স্থাপা] ক্রি হাত লাগানো । {গা.} 

জাকস্রাপা [জাক্ত্রাপা] ক্রি সময় মতো করতে পারা । {গা} 

জাকস্রামা [জাক্স্রামা! ১ বিণ হাতখোলা; উদার । ২ ক্রি হাতখোলা হওয়া; উদার 

হওয়া । {গা} 

জাকসি [জাক্্‌সি] বি হাতের আঙুল । {গা.} 

জাকসিওত্রা [জাক্সিওত্ৰা! বি তর্জনী । {গা .} 

জাকসিওতগুবা, জাকসিওতগুয়া, জাকসিওতগিবা [জাক্সিওতগুবা, জাক্্‌সিওতগুয়া, 

জাক্সিওত্গিবা] ১ বি তর্জনী । ২ বি তর্জনী নির্দেশকারী । {গা} 

জাকসিওত্তা [জাক্্‌সিওত্তা] ক্রি আঙুল দিয়ে নির্দেশ করা । {[গা.} 

জাকসিকিল, জাকসিখিল [জাক্‌সিকিল্‌ , জাক্্‌সিখিল্‌] বি হাতের নখ । {গা.} 

জাকসিখংঙা [জাক্সিখংঙা] ক্রি বাধাপ্ৰাপ্ত হওয়া । {গা.} 

LSU [জাক্সিগিরো] বি আঙুলের গিরা। {গা. জাকসি+ফা. গিরাহ্‌>বা. 
রা>} 

জাকসিগিসেপ [জাক্সিগিসেপ্‌] বি দুই আঙুলের মধ্যবর্তী অংশ । {গা.} 


জাকসিজাকস্থেম [জাক্সিজাক্সথেম্‌] বি অনামিকা । {গা} 
জাকসিজাংচি [জাক্্‌সিজাংচি] বি মধ্যমা । {গা.} 

জাকসিদাম [জাক্সিদাম্‌] বি আংটিবিশেষ; অলংকারবিশেষ । {গা} 
জাকসিন [জাক্সিন্‌| বি আংটিবিশেষ; অলংকারবিশেষ ৷ {গা} 
জাকসিবিমা [জাক্সিবিমা] বি বৃদ্ধাঙ্জুল । {গা} 

জাকসিবি:সা [জাক্সিবি.-সা] বি কনিষ্ঠা । [গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৮১ 


জাকসিমা.আ [জাক্‌সিমা.-আ] বি বৃদ্ধাঙ্জুল । {গা} 
জাকসিল [জাক্সিল্‌] বি চুড়িবিশেষ । {গা} 
জাকসিল্লা [জাক্্‌সিল্লা] ক্রি হাত বাড়ানো । {গা} 
জাকসিস্থ [জাক্সিস্খু]| বি হাতের আঙুলের ডগা । {গা} 
জাকসুয়া [জাক্সুয়া] ক্রি হাত ধোয়া । {গা.} 
জাকস্থু [জাক্সখু| বি কুনুই । {গা.} 
জাকসেল [জাক্সেল্‌] বি চুড়িবিশেষ । [গা .} 
জাকছ্বেম [জাক্সথেম্‌] বি আংটি । {গা .} 
জাক্কম, জাক্কাম [জাক্কম্‌, জাক্কাম্‌] বি মুঠো; খাবলা । {গা} 
জাক্কম-, জাক্কাম- [জাক্কম্‌-, জাক্কাম্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাগ্রিত 
নির্দেশকবিশেষ ৷ মুঠো নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: জাক্কমসা; জাক্কামগিনিং; 
জাক্কমগিথিম ইত্যাদি ৷ {গা.} 
জাক্কমসা, জাক্কামসা [জাক্কম্‌সা, জাক্কাম্্‌সা] বিণ একখাবলা । {গা.} 
জাক্কাসি [জাক্‌কাসি] বি বাম । {গা} 
জাক্কাসিচাপাক [জাক্কাসিচাপাক্‌] ক্রিবিণ বাম পাশে । {গা.} 
জাক্রা [জাক্রা] বি ডান । {গা} 
জাক্রাচাপাক [জাক্রাপাক্‌] ক্রিবিণ ডান পাশে । {গা.} 
জাক্রা-জাক্কাসি [জাক্রা-জাক্কাসি] বি, বিণ ডান-বাম; বাম-ডান । {গা} 

জাক- [জাক্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ ৷ পাতা, বইয়ের 
পাতা ইত্যাদি নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: জাকসা; জাকগিনিং; জাকগিথিম 
হত্যাদি । {গা} 

জাকরাক [জাক্রাক্‌] বি মুখের রোগবিশেষ । {গা} 

জা.গাপজাকা [জা.-গাপ্‌জা] বি জুন ও জুলাই মাসের মাঝামাঝি সময় (১৬ জুন-১৫ 
জুলাই=৩০দিন) । প্রশ. ওয়াসোসিজা ৷ {গা.} 

জাকগিচ্চেত [জাকগিচ্চেত্‌] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

জাগোকা [জাগোকা] ক্রি চমকানো; ভয় পাওয়া । {গা} 
জাগুব্রুয়া, জাগিব্বুয়া [জাগুব্বুয়া, জাগিব্বুয়া] ক্রি ভয়ে চমকে যাওয়া । {গা} 
জাগোক-জাব্রাঙা [জাগোক্‌-জাবাঙা] ক্রি ভীত-সন্তন্ত হওয়া । {গা} 
জাগোকজা [জাগোক্‌জা] ক্রি ভীত না হওয়া; ভয় না পাওয়া । {গা} 

জাগ্রোজা [জা.-গোজা] বি এপ্রিল ও মে মাসের মাঝামাঝি সময় (১৬ এপ্রিল-১৫ 
মে=৩০দিন)। প্রশ. খিলগিজা । {গা} 

জাংখেপ [জাংখেপ্‌] বি আগুনের কয়লা বা কোনো বস্তুকে চেপে ধরার জন্য ব্যবহৃত 
বাশের যন্ত্রবিশেষ । {গা.} 

জাংগাল [জাংগাল্‌] বি বড় আল । {গা} 

জাংগি [জাংগি] বি প্রাণ; আত্মা ৷ {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৮২ 


-জাংগি [-জাংগি] সাফিক্সবিশেষ ৷ বিশেষ্য পদের সাথে সাফিক্সবূপে ব্যবহৃত হয়। 
যেমন: চুজাংগি; বালজাংগি; সালজাংগি । {গা} 
জাংগি গাল্লা [জাংগি গাল্লা] ক্রি প্ৰাণত্যাগ করা; মৃত্যুবরণ করা । {গা.} 
জাংগি চওয়া [জাংগি চওয়া] ক্রি মৃত্যু হওয়া । {গা} 
জাংগি জঙক্কা [জাংগি জক্কা] ক্রি মুক্তি পাওয়া । {গা} 
জাংগি মা-.সিয়া [জাংগি মা.-সিয়া] ক্রি মরে যাওয়া ৷ প্রশ. জাংগি চত্তা । {গা.} 
জাংগি সিক্কা [জাংগি সিক্কা] ১ ক্রি প্রাণ ফিরে পাওয়া ৷ ২ ক্রি জীবন দেওয়া । {গা.} 
জাংগিল দ্র জাংগুল 
জাংগুল, জাংগিল [জাংগুল্‌, জাংগিল্‌] বি পিঠ । {গা.} 
জাংগুল থিক্কা, জাংগিল থিক্কা [জাংগুল্‌ থিক্‌কা, জাংগিল্‌ থিক্কা] ক্রি পিছন ফিরা ৷ 
{গা} 
জাংগুল চাক্কা, জাংগিল চাক্কা [জাংগুল্‌ চাক্‌কা, জাংগিল্‌ চাক্কা] ক্রি পিঠ পেতে 
দেওয়া । {গা.} 
জাংগুল বলগ্ুু, জাংগিল বলগ্জু [জাংগুল্‌ বল্গু, জাংগিল্‌ বল্গু] বি মেরুদণ্রে হাড় । 
{গা} 
জাংগুল হা.নদিং, জাংগিল হা.নদিং [জাংগুল্‌ হা.-নৃদিং, জাংগিল্‌ হা.-নৃদিং] বি 
মেরুদ” । {গা} 
জাংঙা’ [জাংঙা] ১ বিণ উচচস্বর; উচচশব্দ। ২ ক্রি শব্দ বা স্বর উচ্চ হওয়া । ৩ ক্রি 
প্রচারিত হওয়া । {গা.} 
জাংজা [জাংজা] ১ বিণ অনুচচস্বর। ২ ক্রি শব্দ বা স্বর উচ্চ না হওয়া । ৩ ক্রি 
প্রচারিত না হওয়া । {গা} 
জাংঙা' [জাংঙা] ১ বিণ দক্ষ ৷ ২ ক্রি দত কাজ করতে পারা । {গা} 
জাংজা [জাংজা] ১ বিণ অদক্ষ ৷ ২ ক্রি দুত কাজ করতে না পারা । {গা} 
জাংচি, জাচি, জাচ্চি [জাংচি, জাচি, জাচ্চি] বি মধ্যাংশ; কেন্দ্ৰ; মাঝখান ৷ {গা.} 
জাংচিত্রিক [জাংচিত্রিক] বিণ মাঝামাঝি ৷ {গা} 
জাচা [জাচা] ক্রি দোষ দেওয়া; অন্যের দোষ ধরা; গিবত গাওয়া । {গা} 
জাচি, জাচ্চি দ্র জাংচি 
জাজক দিগগি [জাজক্‌ দিগৃগি] বি ভেষজ উদ্ভিদবিশেষ ৷ {গা} 
জাজং [জাজং] বি চাদ । {গা.} 
জাজংজা.দিল [জাজংজা.-দিল্‌] বি চাদের কিরণ; জোছনালোক । {গা} 
জাজং-জাবুচুম, জাজং-জাবিচিম [জাজং-জাবুচুমূ, জাজং-জাবিচিম] বি চাদ- 
অমাবস্যা । {গা} 
জাজং থাপফাফাং [জাজং থাপ্‌ফাফাং] বিণ জোছনাসোভিত । {গা.} 
জাজং দা ল্লা [জাজং দা.-ল্‌লা] ক্রি পূৰ্ণিমা হওয়া । {গা} 
জাজং নাআ [জাজং নাআ] ক্রি চাদ ওঠা ৷ {গা} 
জাজং নাওয়াং মন্নোকা, জাজং নাওয়াং মুন্নোকা, জাজং নাওয়াং মিন্নোকা [জাজং 


ব্যবহারিক গারো অভিধান ১৮৩ 


নাওয়াং মন্নোকা, জাজং নাওয়াং মুন্‌নোকা, জাজং নাওয়াং মিন্নোকা] ১ বি 
চন্দ্খহণ; রাহুখাস । ২ ক্রি চন্দ্রখহণ হওয়া । {গা.} 

জাজং নাজা [জাজং নাজা] ক্রি চাদ না ওঠা ৷ {গা.} 

জাজং নাপ্না [জাজং নাপৃপা] ক্রি চাদ ডুবা । {গা.} 

জাজং মন্নোকা, জাজং মুন্নোকা, জাজং মিন্নোকা [জাজং মন্নোকা, জাজং 
মুন্‌নোকা, জাজং মিন্নোকা] ১ বি চন্দ্রখহণ; রাহুখ্রাস। ২ ক্রি চন্দ্রখহণ হওয়া । 
{গা} 

জাজং মিদ্দি [জাজং মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা; দেবী সুস্মির 
অন্তর্ভুক্ত দেবতা । {গা.} 

জাজং সিয়া [জাজং সিয়া] ক্রি চাদ ডুবে যাওয়া । {গা.} 

জাজা৷ [জাজা] ক্রি হতভম্ব হওয়া; চমকে যাওয়া । {গা} 
জাজা-খি.জা [জাজা-খি.-জা] ক্রি হতভম্ব হয়ে যাওয়া; চমকে গিয়ে কাজ করতে না 
পারা । {গা} 
জাজা-জি.জি [জাজা-জি.-জি] ক্রিবিণ দ্বিধায়; সিদ্ধান্তহীনতায় । {গা.} 
জাজুমাং [জাজুমাং] বি স্বপ্ন বা দুঃস্বপ্ন । {গা.} 

জাজা৷ [জাজা] বিণ সমতুল্য; অবিকল । {গা} 

জাজিম দিগগি [জাজিম্‌ দিগৃগি] বি ভেষজ উদ্ভিদবিশেষ । {গা.} 

জাজিল [জাজিল্‌] বি বাশের মাচাঘর । {গা.} 
জাজিল নক [জাজিল্‌ নক্‌] বি বাশের মাচাঘর । {গা} 

জাত [জাত্‌] বি জাত; জাতি । {স. জাতি>বা. জাত>} 

জাত্তা [জাত্তা] বি ঝীটা । {স. /ঝট্‌+-অ(ঘঞ্)>বা. আ=ঝীটা>} 

জাখা [জাত্থা] বি বর্শা । {গা} 

-জাথেক, -জাথেকথেক [-জাথেক্‌, -জাথেক্থেক] কৃৎ বা তদ্ধিত প্রত্যয়বিশেষ । 
ক্রিয়ামূল বা শব্দমূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে বিশেষণ পদ গঠন করে। যেমন: 
নামজাথেকথেক ইত্যাদি । {গা.} 

-জাথেকথেক দ্র -জাথেক 

জা.থোকানি দ্র জা.আ 

জাদা [জাদা] বিণ বোকা; মূৰ্খ (পু.) ৷ প্রশ. গক্ধা; আবং; দুন্দা । {গা} 
জাদাওয়াক্কা [জাদাওয়াক্কা] বিণ বোকার শ্রেষ্ঠ । {গা.} 
জাদা গ.লদাক [জাদা গ.-ল্‌দাক্‌] বিণ একগুয়ে; মুর্খ; বোকা; নিবেধ। {গা} 
জাদা চুপফু, জাদা চিপফু, জাদা চুব্বু, জাদা চিব্বু [জাদা চুপ্‌ফু, জাদা চিপ্‌ফু, 
জাদা চুব্বু, জাদা চিব্বু| বি অজগর সাপ । {গা} 
জাদা সিক্কা [জাদা সিক্‌কা] ক্রি বোকা বনে যাওয়া । {গা} 

জাদি [জাদি] বিণ বোকা; মুখ (দ্তী.)। [গা.} 
জাদি সিক্কা [জাদি সিক্‌কা] ক্রি বোকা বনে যাওয়া । {গা} 

জা.দুরি, জা.দ্রি দ্রজা.আ 


ব্যবহারিক গারো অভিধান ১৮৪ 


জানাপা [জানাপা] ক্রি জানানো । প্রশ. মুগ্না। {স. জ্ঞা>বা. /জান+আ=্জানা>বা. 
জানানো>} 

জানিরা [জানিরা] বি আয়না । {গা} 

জানিয়া’ [জানিয়া] ক্রি আয়নায় চেহারা দেখা । {গা.} 

জানিয়া [জানিয়া] ক্রি মূল্যায়ন করা । {গা.} 

জাদ্ি [জান্থি] বি দুমুখ খোলা ঝুড়িবিশেষ যা চু প্ৰস্তুভকালে ব্যবহৃত হয় । {গা} 

জাগ্না [জাপ্‌পা] ১ বিণ ভাজ করা৷ ২ ক্রি ভাজ করা । প্রশ. চাম্মা । {গা.} 
জাপ, জাপবো [জাপ্‌, জাপ্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
জাপজা [জাপ্‌জা] ১ বিণ অগোছালো ২ ক্রি ভাজ না করা । {গা} 

জা.ফাক গাত্তা দ্র জা.আ 

জাবল [জাবল্‌] বি ময়লা-আবর্জনা । {গা.} 

জাবা [জাবা] বি তরকারি । প্রশ. সাম । {গা.} 
জা.দিক, জা.বাদিক [জা.-দিক্‌, জা.-বাদিক্‌] বি পাতিল; তরকারি রান্না করার 
পাত্র । প্রশ. সামদিক ৷ {গা.} 

জা.বাক [জা.-বাক্‌] বি ভ্বালানী কাঠের সারি । {গা} 
জা.বাক- [জা.-বাক্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ। 
লাকড়ির সারি নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: জা.বাকসা; জা.বাকগিনি; 
জা.বাকগিথাম ইত্যাদি । 

জাব্বা [জবা] বিণ বোকা । {গা} 

জাব্বাঙা [জাব্রাঙা] ক্রি দিশাহারা হওয়া; ভীত-সন্তন্ত হয়ে পড়া; ভয়ে বিহ্বল হওয়া । {গা.} 


দ্র জাবুচুম 

জাবুচুম, জাবুছুম, জাবিচিম, জাবিছিম [জাবুচুম্‌, জাবুছুম্‌, জাবিচিম্‌, জাবিছিম্‌] বি 
অমবস্যা; কৃষ্ণপক্ষ । {গা} 

জাব্বু- [জাব্বু-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ । বোঝা নির্দেশে 
ব্যবহৃত হয়। যেমন: জাব্বুসা; জাব্বুগিনিং; জাব্বুগিথাম ইত্যাদি । {গা.} 
জাব্বু জাব্বু [জাব্বু জাব্বু| বিণ বোঝা বোঝা । {গা} 

জাম [জাম্‌] বি গুদাম । {গা} 
জামনক [জাম্নক্‌] বি গুদামঘর; গোলাঘর । {গা} 
জামস্লেং [জাম্‌স্নেং] বি খামারবাড়ি । [গা .} 

জামগে [জাম্‌গে] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

জামদাম [জাম্‌দাম্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

জাম্বং দ্র জা 

জামাথাল [জামাথাল্‌] বি গাছের ডালে বা ভূমির উপর তৈরি করা মাচাঘর । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১৮৫ 


জা মান [জা.-মান্‌] ক্রিবিণ এরপর; পরবর্তী সময়ে । {গা.} 
জা.মান-খি.চতা [জা.-মান্‌-খি.-চতা|] ক্রি পিছনে পড়া । {গা.} 
জা.মান-খি.সাং [জা.-মান্-খি.-সাং] ক্রিবিণ শেষে; অবশেষে । {গা.} 
জা.মানচাক্কা [জা.-মান্চাক্কা] ক্রি পিছিয়ে পড়া । {গা} 
জা.মান জা.মান [জা.-মান্‌ জা.-মান্‌] ক্রিবিণ পরপর । {গা} 
জা.মানচাপাক্ধা [জা.-মান্্‌চাপাক্কা] ক্রিবিণ পিছনের দিকে । {গা} 
জা.মানো [জা.-মানো| ক্রিবিণ পরে; তারপরে; পরিশেষে ৷ {গা.} 
রাবুগার আরেকটি নাম । {গা} 
জা.মাপ [জা.-মাপ্‌] বি খামারবাড়ি; জুমক্ষেতে সাময়িকভাবে শস্য, গবাদিপশু ইত্যাদি 
রাখার জন্য নির্মিত ছোটঘর; বিশ্রামাগার । {গা} 
জাম্বাত [জাম্‌বাত্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
জাম্বাল [জাম্বাল্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা:চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
জাম্বিল [জাম্‌বিল] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা:চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
জাম্বুরা [জাম্বুরা] বি জাম্বুরা । {অমু. 
জা.মেবকজা [জা. EE OEY TET জুলাই- 
১৫ আগস্ট=৩১দিন) ৷ প্রশ. সামফাংজা । {গা.} 
জারন [জারন্‌] বি নারীদের নকশাকৃত পোশাকবিশেষ । {গা.} 
জারা [জারা] বিণ বোকা; মুর্খ । {গা} 
জারাম্বংং [জারাম্বং] বিণ নির্বোধ মানুষ । {গা .} 
জারাল্রাং [জারাস্রাং] বিণ সবার থেকে বোকা । {[গা.} 
জারাকা, জারাক্কা [জারাকা, জারাক্‌কা] ১ বিণ দৃঢ়; শক্তিশালী; দুতগামী ৷ ২ ক্রি দৃঢ় 
হওয়া; শক্তিশালী হওয়া; দুতগামী হওয়া । {গা 
জারাগাত্তা [জারাগাতৃতা] ১ বি প্রেতাত্মাকে ঘরে তোলার উৎসব । ২ ক্রি প্রতাত্মাকে 
ঘরে তোলা উপলক্ষে উৎসব করা । {গা} 
জারিদ্দিং-রা.য়াল মিদ্দি [জারিদ্দিং-রা.-য়াল্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন 
দেবতা । {গা} 
জারিয়া’ [জারিয়া] ক্রি ঝাড়া; চালুনি দিয়ে পরিষ্কার করা । {স. খঝাড়+বা. আ=্ৰীড়া>} 


ব্যবহারিক গারো অভিধান ১৮৬ 


জারিয়াং [জারিয়া] ক্রি ঝাড়-ফুক করা; ঝাড়া । {স. খঝাড়+বা. আ=ঝীড়া>} 
জারেং [জারেং] বি, বিণ রান্না করা শুঙ্ক ভাত । {গা.} 
জাল [জাল্‌] বি কথার মাত্রা; গিয়ে । {গা.} 
জালওয়াত্রি [জাল্‌ওয়াগ্র! বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
জালা [জালা] বি ধানের চারা । {অমূ.} 
জাল্লা [জাল্লা] ১ বিণ অনেক । ২ ক্রি বংশবৃদ্ধি পাওয়া । ৩ বি লাভ । 8 ক্রি লাভ 
হওয়া । {গা.} 
জাল, জালবো [জাল্‌, জাল্বো] ক্রি অনুজ্ঞা । {গা} 
জালওয়াকা [জাল্ওয়াকা] ক্রি মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়া । {গা.} 
জালজা [জাল্জা] ১ বিণ কম । ২ ক্রি বংশবৃদ্ধি না পাওয়া । ৩ ক্রি লাভ না হওয়া । 
{গা} 
জালরুরুয়া [জাল্রুরুয়া] ক্রি অধিকমাত্রায় বংশবৃদ্ধি হওয়া । {গা} 
জাল্লা-জুম্মা, জাল্লা-জিম্মা [জাল্লা-জুম্‌মা, জাল্লা-জিম্‌মা] বি লাভ-ক্ষতি ৷ {গা.} 
জা 'ল্লাং [জা.-ল্লাং] বি সাকো । {গা} 
জা.লিক, জা.লিকখা [জা.-লিক্‌, জা.-লিক্খা] বি মরিচ । {গা.} 
জা.লিক থেক্কা [জা.-লিক্‌ থেক্কা] বি মরিচভর্তা । {গা.} 
জা.লিক জ্রোয়া [জা.-লিক্‌ ভ্রোয়া] বি ঝাল হওয়া । {গা} 
জা.লিক সা.দিকা [জা.-লিক্‌ সা.-দিকা] বি ঝাল হওয়া । {গা.} 
জাস্রাং [জাস্রাং] বি গাগরি; ঝুমুর । {গা} 
জাসিয়া [জাসিয়া] ক্রি পরিকল্পনা করা; সময় নির্দিষ্ট করা । {গা.} 
জাসেঙা [জাসেঙা] ১ বিণ আলোকিত ৷ ২ ক্রি আলোকিত হওয়া । {গা.} 
জাসেংজা [জাসেংজা] ১ বিণ অনালোকিত ৷ ২ ক্রি অনালোকিত থাকা । {গা.} 
ভ্রাওজ্রাও [ভ্রাওজ্রাও] ১ বিণ আলোয় উদ্ভাসিত। ২ অব্য আলোর তীব্রতা নির্দেশে 
ব্যবহৃত শব্দ । {গা.} 
ভ্রাকজ্রাক [ভ্রাক্্‌জ্রাক্‌! ১ বিণ ঝাঁকে ঝাঁকে ২ অব্য ঝীক ঝাক । {গা} 
ভ্রাক- [জ্রাক্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ। ঝাক 
নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: ভ্রাকসা; জ্রাকগিনিং; জ্রাকগিথিম ইত্যাদি । {গা.} 
-ভ্রাকা [-ভ্রাকা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: দকজ্রাকা; রু.মজ্রাকা; রিকভ্রাকা ইত্যাদি । {গা.} 
ভ্রাঙা [জ্রাঙা! ১ বিণ উদ্ভাসিত; আলোকিত ৷ ২ ক্রি উদ্ভাসিত হওয়া; আলোকিত হওয়া ৷ 
{গা} 
ভ্রাংজ্রাং [জ্রাংজ্রাং] ১ বিণ আলোয় উদ্ভাসিত। ২ অব্য আলোর তীব্রতা নির্দেশক 
শব্দ । {গা} 
জিক [জিক্‌| বি স্ত্ৰী; বউ; পত্নী ৷ {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৮৭ 


জিকগিচ্চাম [জিক্‌গিচ্চাম্‌] বি পুরাতন স্ত্রী । {গা.} 
জিকগিদ্দাল [জিক্‌গিদ্দাল্‌] বি নতুন স্ত্রী । {গা} 
জিকগিদি [জিক্‌গিদি] বি উপপত্নী । {গা.} 
জিকচল [জিক্‌চল্‌] বি স্ট্রীগোষ্ঠী; স্ত্রীপক্ষের আত্মীয় । {গা 
জিকচলগ্রি [জিক্‌চল্গ্রি] বি স্তরীপক্ষের আত্মীয়-গোষ্ঠী । {গা 
জিকজা.মান [জিক্জা.-মান্‌] বি দ্বিতীয় পক্ষের স্ত্রী । {গা.} 
জিক্বুং, জিকব্িং [জিক্বুং, জিক্বিং] ক্রি দ্বিতীয় স্ত্রী (অবৈধ অৰ্থে) । {গা} 
জিক্বুং রা.রিকা, জিকব্রিং রা.রিকা [জিক্বুং রা.-রিকা, জিক্ব্বিং রা.-রিকা] ক্রি 
পরকীয়া করা; অবৈধভাবে অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখা । {গা.} 
জিকমংমা, জিকমামং [জিক্মংমা, জিক্মামং] বি প্রথম স্্রী; প্রধান স্ত্রী। প্রশ. 
জিকফংমা ৷ {গা} 
জিক মিদ্দি [জিক্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবী; গৃহদেবতার স্ত্রী । {গা. 
জিকসিসা [জিক্সিসা] বি স্বামী-স্ত্রী উভয়ে ৷ {[গা.} 
জিক সেক্কা [জিক্‌ সেক্‌কা] ক্রি অবৈধভাবে অন্যজনের স্ত্রী ছিনিয়ে নেওয়া । {গা.} 
জিক সেক্কে খাত্তা [জিক্‌ সেক্কা খাত্তা] ক্রি অবৈধভাবে অন্যজনের স্ট্রী ছিনিয়ে নিয়ে 
বিবাহ করা । {গা.} 
জিকস্থাং [জিকস্খাং] বি প্রথম পক্ষের স্ত্রী । {গা.} 

জিকজিকা [জিক্‌জিকা] ১ ক্রি টোপ দেওয়া । ২ ক্রি কুলা দিয়ে চাল ঝারা। ৩ ক্রি 
ভালোমতো হাত দিয়ে চাপ দেওয়া । {গা.} 

জিগা [জিগা] বি গাছবিশেষ ৷ {অমুূ.} 

জিগালা, জেগালা দ্র জিয়া 

জিংজত [জিংজত্‌] ক্রি বিষাক্ত জংলি কচু । {গা.} 

জিংজিঙা, জিংজিংঙা [জিংজিঙা, জিংজিংঙা] ক্রি কিছু দেখিয়ে শাসানো; আঙুল 
উঁচিয়ে হুমকি দেওয়া । {গা} 

জিংজিং-জাংজাং en ক্রিবিণ টলতে টলতে ৷ [গা.} 

জিংজিংথিয়া [জিংজিংথিয়া] ক্রি ঝুলে থাকা ৷ {গা.} 
জিংজিংথিমুদিং, জিংজিংথিমিদিং [জিংজিংথিমুদিং, জিংজিংথিমিদিং] বিণ ঝুলন্ত 
{গা} 

জিংজেং জিংজেং [জিংজেং জিংজেং] বিণ নড়বড়ে । {গা.} 

জিংজেতা দ্র জংজেতা 

জিচাকা দ্র জেচাকা 

জিচান [জিচান্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

জিজাল [জিজাল্‌| ক্রিবিণ অগোছালোভাবে; আন্দাজে; না জেনে ইচ্ছামতো । {গা} 

জিত্তা [জিত্তা] ক্রি সরা । {গা} 
জিত, জিতবো [জিত্‌, জিত্বো] ক্রি অনুজ্ঞা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১৮৮ 


জিতজা [জিত্জা] ক্রি না সরা । {গা} 
জিতফাকা [জিত্ফাকা] ক্রি ঠেলা দিয়ে সরিয়ে দেওয়া । {গা} 
জিতফাফাকা [জিত্ফাফাকা] ক্রি ঠেলা দিতে দিতে সরিয়ে দেওয়া । {গা.} 
জিত্তাঙা [জিত্তাঙা] ক্রি সরে যাওয়া । {গা.} 
জিত্তিয়া [জিত্তিয়া] ক্রি জয় লাভ করা {স. খজি+তর(ত্চ্‌)>বা. জিতা>} 
জিত্তিজা [জিত্তিজা] ক্রি জয় লাভ না করা {স. /জি+ত(ত্চ্‌)>বা. জিতা>} 
জিপজিনি-জিপজানা [জিপূজিনি-জিপ্‌জানা] বি তাতারা রাবুগার আরেকটি নাম । {গা.} 
জিগ্না দ্র জুপ্না 
জি.মজিম [জি.-মৃজিম্‌] বিণ ঢিলা; শিথিল । {গা} 
জিম্মা দ্র জুম্মা 
জিরজির [জির্জির্‌] বিণ ঝিরঝির; স্থির নয় এমন ৷ {অমুূ.} 
জি.লজিলা [জি.-ল্‌জিলা] ক্রি কাপা ৷ {গা} 
জি:লজিল গকগক [জি.-লৃজিল্‌ গক্গক্‌] বিণ থুরথুরে । {গা.} 
জি.লজেং জি.লজেং [জি.-ল্‌জেং জি.-ল্‌জেং] ১ বিণ ইলিক-ঝিলিক । ২ বিণ তৈলাক্ত ৷ 
{গা} 
জিলমা [জিল্মা] বি সবাই; ভীড় । {গা} 
জিলমা-ফাকমা [জিল্‌মা-ফাক্মা] বিণ সংখ্যায় অনেক । {[গা.} 
জিল্লা’ [জিল্‌্লা] ক্রি পালা; পালন করা । {গা.} 
জিলজা [জিল্জা] ক্রি পালন না করা । {গা} 
জিল্লা ফি.সা [জিল্লা ফি.-সা] বি পোষ্য সন্তান; দত্তক সন্তান ৷ {গা.} 
জিল্লা [জিল্‌লা] ক্রি জাল দিয়ে মাছ ধরা । {গা.} 
জি-ল্লাক জি .ল্লাক [জি.-ল্লাক্‌ জি.-ল্‌লাক] বিণ জলন্ত । {গা} 
জিয়া [জিয়া] ক্রি পরনিন্দা করা । {গা.} 
জিগালা, জেগালা [জিগালা, জেগালা] ক্রি অস্বীকার করা; বর্জন করা; কথা টানা; 
তর্কে অবতীর্ণ হওয়া । {গা.} 
জিহ্বেকা [জিস্থেকা|] ক্রি ভংসনা করা । {গা.} 
-জ্রিঙা [-ভজ্রিঙা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: দাকজ্রিঙা; আগানজ্রিঙা; নিকজ্রিঙা ইত্যাদি । {গা} 
জ্রিংজ্বত [ভজ্ৰিংভ্বত! ১ বি চিরকাল; অনন্তকাল। ২ ক্রিবিণ চিরদিনের জন্য । প্রশ. 
ফাংনাজল । {গা.} 
জ্রিংজ্রিং [জিংজিং] বিণ দৈনন্দিন । {[গা.} 
জ্রিংনা [জ্রিংনা] ক্রিবিণ চিরদিনের জন্য; প্রত্যহের জন্য; স্থায়ীভাবে; 
বিরতিহীনভাবে ৷ {গা.} 
জ্রিপা দ্র জুপা 
ভ্রিমন্রিম দ্র জুমজুম 


ব্যবহারিক গারো অভিধান ১৮৯ 


ব্রিমা দ্র জুমা 

জুজুকা [জুজুকা!] ক্রি সুড়সুড়ি লাগা । {গা} 
জুজুকা-খা খিতা [জুজুকা-খা.-খিতা] ক্রি চুলকানো । {গা} 
জুজুকানা দাক্কা [জুজুকানা দাক্কা] ক্রি সুড়সুড়ি লাগা । {গা} 

জুত [জুত্্‌] বি মজা । {অমু.} 
জুতা [জুতা] ১ বিণ মজাযুক্ত; পছন্দসই । ২ ক্রি মজা লাগা; পছন্দসই হওয়া । {অমূ. 
জুত+গা. আ=জুতা} 
জুত মান্না [জুত্‌ মা.-ন্‌না] ক্রি মজা লাগা । প্রশ. নাম্মে নিক্কা। {অমূ. জুত+গা. 
মা'ন্না=জুত মান্না} 

জুপ্না , জিপ্না [জুপ্‌পা, জিপ্‌পা] ক্রি পাখা করা; পাখা দিয়ে বাতাস করা । {গা.} 
জুপজা [জুপ্্‌জা] ক্রি পাখা না করা; পাখা দিয়ে বাতাস না করা । {গা} 

জুম [জুম্‌| বি জুমচাষ ৷ {অমূ } 

জুমাং [জুমাং] বি স্বপ্ন । {গা.} 
জুমাং নিক্কা [জুমাং নিক্কা] ক্রি স্বপ্ন দেখা । {গা} 
জুমাং সিয়া [জুমাং সিয়া] ক্রি স্বপ্ন দেখা; স্বপ্নে কারে দ্বারা বা দেবদেবীর নির্দেশ প্রাপ্ত 
হওয়া । {গা.} 

জুম্মা, জিম্মা [জুম্‌মা, জিম্‌মা] ১ বিণ গলা । ২ ক্রি নিষ্বশেষ হওয়া; গলে যাওয়া ৷ {গা} 
জুুম্মাঙা , জিম্মাঙা [জুম্‌মাঙা, জুম্‌মাঙা] ক্রি নিঃশেষ হওয়া; গলে যাওয়া । {গা} 

জুরা [জুরা] ১ বিণ জোড়া । ২ ক্রি জোড়া দেওয়া । {স. যুক্ত~হি. জোড়া, বা. জোড়া>} 
জুরা- [জুরা-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ । জোড়া 
নির্দেশে ব্যবহৃত হয় যেমন: জুরাসা; জুরাগিনি; জুরাগিথাম ইত্যাদি ৷ {স. যুক্তহি. 
জোড়া, বা. জোড়া>} 

জুয়া [জু.-য়া] ক্রি সঙ্গম করা; যৌনমিলন করা । {গা.} 
জুজা [জু.-জা! ক্রি যৌন সঙ্গম না করা । {গা.} 
জু.ব্রেকা [জু.-বেকা] ক্রি পুনঃপুন যৌন সঙ্গম করা (নেতিবাচক অর্থে) । {গা.} 

জুজ্জু [জুজু] ক্রিবিণ এক নাগাড়ে (বৃষ্টি অর্থে) । {গা} 

জু [জুজু! ১ বিণ সারি সারি । ২ ক্রিবিণ সারিবদ্ধভাবে । {গা.} 

জুপভ্রাং দ্র জুপা 

জ্ুপা, জ্রিপা [জুপা, জরিপ] ক্রি নীরব হয়ে যাওয়া ৷ {গা.} 
জুপ, ভ্রিপ [জবুপ্‌, ভ্রিপ্‌| বিণ নীরব । {গা .} 
জুপজা, জ্রিপজা [জুপ্‌জা, জরিপ্‌জা] ১ বিণ সরব। ২ ক্রি নীরব না হওয়া; সরব 
হওয়া । {গা.} 
জুপভ্রাং, জ্রিপজ্রাং [জুপ্‌ভ্াং, জ্রিপ্‌জাং] ১ বিণ নীরব; নিস্তব্ধ । ২ ক্রিবিণ নীরবে; 
সুনসান নীরবে । {গা.} 
জুপজুপ, জ্রিপত্রিপ [জুপ্‌জুপ্‌, জিপ্জ্রিপ! ১ বিণ সুনসান; চুপচাপ । ২ ক্রিবিণ 
সুনসান অবস্থায়; চুপচাপ করে। {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১৯০ 


জুপ-মুথুপ, জ্রিপ-মিখিপ [জুপ্‌-মুত্থুপ্‌ , ভ্রিপ-মিত্থিপ্‌] ক্রিবিণ চুপিসারে । {গা} 
জ্ুপাঙা, ভ্রিপাঙা [জুপাঙা, জ্রিপাঙা] ক্রি নীরব হয়ে যাওয়া । {গা} 
জুমজুম, জ্রিমত্রিম [ভুম্ভুম্‌, ভরিম্ত্রিম| বি গলা ধরার ভাব । {গা} 
জুমা, জ্রিমা [জুমা, জ্রিমা] ১ বিণ ভারী । ২ ক্রি ভারী হওয়া । প্রশ. ডুমা। {গা.} 
জুমজা, ভ্রিমজা [জুম্‌জা, ভ্রিম্‌জা] ১ বিণ হালকা । ২ ক্রি ভারী না হওয়া । {গা.} 
জুয়া’, জ্রোয়া’ [জুয়া , ভ্রোয়া!] ১ বিণ ঝাল । ২ ক্রি ঝাল লাগা । {গা} 
জুজা, জ্রোজা [জুজা, ভ্রোজা] ১ বিণ ঝাল নয় এমন ৷ ২ ক্রি ঝাল না হওয়া । {গা.} 
ভুয়া, ভ্রোয়া [জুয়া, ভ্রোয়া] ক্রি সাতার কাটা ৷ {গা.} 
জুজা, ভ্রোজা [জবুজা, জ্রোজা] ক্রি সাতার না কাটা । {গা} 
জে [জে] সর্ব যে। {অমূ} 
জেও [জেও] ক্রিবিণ, সর্ব যেখানে ৷ {অমূ. জে+গা. ও} 
জেওনা [জেওনা] ক্রিবিণ, সর্ব যেখানে; যে জায়গার জন্য; যে স্থানের জন্য । {অমূ. 
জে+গা. ওনা} 
জেওবা [জেওবা] ক্রিবিণ, সর্ব যেখানেই; যে কোনো জায়গায় । {অমূ. জে+গা. ওবা} 
জেখো [জেখো!] সর্ব যেটা । {অমূ. জে+গা. খো} 
জেনা [জেনা] যার জন্য । {অমূ. জে+গা. না} 
জেবা [জেবা] বি যে কেউ । {অমূ. জে+গা. বা} 
জেরাং [জেরাং] বি যারা । {অমূ. জে+গা. রাং} 
জেকজাকা [জেক্্‌জাকা] ক্রি কোলাহল করা; গোলমাল করা; গ’*গোল করা । {গা} 
জেকজেকা [জেক্‌জেকা] ১ ক্রি ঝাকুনি দেওয়া । ২ ক্রি তাগিদ দেওয়া । {গা.} 
জেগালা দ্র জিগালা 
জেগ্ৰিকা [জেণ্রিকা] ক্রি তর্ক করা; ঝগড়া করা । {গা} 
জেং [জেং] বি ঘাস; আগাছা । প্রশ. সামচেং; সামসি । {গা} 
জেং-জাবরা [জেং-জাব্রা] বি ঘাস; আগাছা । {গা.} 
জেংগ্রাং [জেংগ্রাং! বি শুকনা ঘাস বা পাতা তোলার কাজে ব্যবহৃত বাশের 
উপকরণবিশেষ । {গা} 
জেংচাম [জেংচাম্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
জেঙাত-মি.চিক [জেঙাত্‌-মি.-চিক্‌] বি আদিনারীর নাম । {[গা.} 
জেচাকা , জিচাকা [জেচাকা, জিচাকা] ক্রি অস্বীকার করা । {গা.} 
জেচাকজা , জিচাকজা [জেচাক্‌জা, জিচাক্‌জা] ক্রি স্বীকার করা; অস্বীকার না করা । 
{গা} 
জেজাকা [জেজাকা|] ক্রি কোলাহল-কলরব করা । {গা} 
-জেজেতা [-জেজেতা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে। যেমন: খাজেজেতা; রু.মজেজেতা; সিকজেজেতা ইত্যাদি । 
{গা} 


ব্যবহারিক গারো অভিধান ১৯১ 


জেত, জেতজেত [জেত্‌ , জেত্জেত্‌] বিণ নিকটাত্মীয় । {গা} 

জেতজেত দ্র জেত 

জে.তজে.ত [জে.-ত্‌জে.-তৃ] ক্রিবিণ শক্তভাবে; আটসাট করে । {গা.} 

জেতজেতা [জেত্জেতা] ক্রি নাছোড়বান্দা হয়ে তাগিদ দেওয়া । {গা} 
জেতজেতজা [জেত্জেত্জা] ক্রি নাছোড়বান্দা হয়ে তাগিদ না দেওয়া ৷ {গা} 

-জেতা [-জেত৷] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে । যেমন: সিকজেতা; সিংজেতা; রু.মজেতা ইত্যাদি । {গা.} 

জেত্রা [জেত্রা] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 
{গা} 

জেনজিং [জেন্‌জিং] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

জেবাকা [জেবাকা|] ক্রি অস্বীকার করা । {গা.} 
জেবাকজা [জেবাক্জা] ক্রি স্বীকার করা; অস্বীকার না করা । {গা.} 

জে.লজেলারি [জে.-লৃ্‌জেলারি] ক্রিবিণ অমান্য করে। প্রশ. বে.লবেলারি ৷ {গা.} 

জো যয়া দ্র জ.ওয়া 


স্রোয়া' দ্র ভুয়া’ 
ভ্রোয়া' দ্র জুয়া 

বু 
ঝা [ঝ] চ-বৰ্গের চতুর্থ বর্ণ 

ঞ 
ঞ [ইয়ো , ইঅ] চ-বর্গের শেষ বর্ণ 

ট 
ট [ট] ট-বৰ্গের প্রথম বর্ণ 

ঠ 
ঠ [ঠ] ট-বৰ্গের দ্বিতীয় বর্ণ 

ড 
ড [ড] ট-বৰ্গের তৃতীয় বর্ণ 

ধ 
ধ [ধ] ট-বৰ্গের চতুর্থ বর্ণ 


ব্যবহারিক গারো অভিধান ১৯২ 


ণ 
ণ [৭] মূৰ্ধন্য ণ; ট-বৰ্গের পঞ্চম বা শেষ বর্ণ 


ত 

ত [ত] ত-বৰ্গের প্রথম বর্ণ 

তক্তাকা [তক্তাকা!] ক্রি বৃষ্টির ফোটা পড়া । {গা} 
তকতাক তকতাক [তক্তাক্‌ তক্তাক্‌] অব্য বৃষ্টি পড়ার শব্দ । {গা.} 

তঙ্তু [তজু] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 
{গা} 

তজু [তজু] বি লটকন । {গা} 

তা.তা [তা.-তা] বি যোনি (শিশুদের ক্ষেত্রে ব্যবহার্য শব্দ) । {গা.} 

তাতারা [তাতারা] বি দেবতাপ্রধান; ঈশ্বর; জগত্সৃষ্টা । {গা .} 
তাতারা রাবুগা [তাতারা রাবুগা] বি দেবতাপ্রধান; ঈশ্বর; জগণ্সৃষ্টা । {গা.} 

তাপি, তাফি [তাপি, তাফি] বি গুটি খেলা; ছোট বাচ্চাদের খেলাবিশেষ ৷ [গা.} 

তাৱুঙা [তাবৃলুঙা] ক্রি সাতার কাটা । {গা} 

তিকতিক দ্র তিতিতিতি 

তি.ঙওতাংগাতাং [তি.-ঙ্তাংগাতাং] ক্রিবিণ যে যার মতো; হিজিবিজি করে; 
বিশৃঙ্খলভাবে ৷ প্রশ. তিংতাংতিংতাং; দিংদাংগাদাং । {গা.} 

তিতিজাম [তিতিজাম্‌] বি জংলি ফলবিশেষ ৷ {গা.} 

তিতিতিতি, তিকতিক [তিতিতিতি, তিক্তিক্‌] অব্য খাবার দেওয়ার জন্য মুরগিকে 
এই শব্দে ডাকা হয়। {গা.} 

ত্রিসা [ত্ৰিসা] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 
{গা} 

ত্রিংথাং [ত্ৰিংথাং] বি নিমিষে (বস্তু ভাগাভাগি অৰ্থে) । {গা} 

তুইতুই [তুইতুই] অব্য হাঁসকে খাবার দেওয়ার সময় এই শব্দে ডাকা হয়। {গা} 

তুক্ধুলুক [তুক্কুলুক্! ১ বি লুকোচুরি । ২ অব্য লুকোচুরি খেলার সময় ব্যবহৃত শব্দ । 
{গা} 


তুক্ধুলুক খাল্লা [তুক্কুলুক্‌ খাল্লা] ১ বি লুকোচুরি । ২ ক্রি লুকোচুরি খেলা । {গা} 
তুতু [তুতু] বি পুরুষাঙ্গ (শিশুদের ক্ষেত্রে ব্যবহার্য শব্দ) । {গা.} 
তুপতাপ [তুপ্তাপ্‌] অব্য টুপটাপ; বৃষ্টির শব্দ । {বা. টুপটাপ>} 
তুপলা [তুপ্‌লা] বি পুঁটলি ৷ {গা} 
-তে, -দি [-তে, -দি] অব্য অনুরোধ বা অনুজ্ঞাসূচক না। সাফিক্সরুপে ব্যবহৃত হয় । 
যেমন: দাকবোতে; রু.মবোদি; চা.বোতে ইত্যাদি । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৯৩ 


তেক্ৰত [তেক্ৰত] বিণ বামন আকৃতির । {গা} 

তেঙা [তেঙা] ১ বিণ টক ৷ ২ ক্রি টক হওয়া ৷ প্রশ, মেসেঙা । {গা} 

তেংকি, থেংকি [তেংকি, থেংকি] বি ঢেঁকি । {অমুূ.} 

তেংতাপ-গা.তাপ, তেংথাপ-গা.থাপ [তেংতাপ্‌-গা.-তাপ্‌, তেংথাপ্‌-গা.-থাপ্‌] 
ক্রিবিণ যে যার মতো । {গা.} 

তেংতাপ তেংতাপ [তেংতাপ্‌ তেংতাপ্‌] ক্রিবিণ আগে-পাছে। {গা} 
তেংতাপ তেংতাপ দাক্কা [তেংতাপ্‌ তেংতাপ্‌ দাককা] ক্রিবিণ আগে-পাছে বেজে 
থাকা । {গা} 

তেংত্বাপ তেংত্নাপ [তেংত্লাপ্‌ তেংত্লাপ্‌] ক্রিবিণ লক্ষজন্ফ করে । {গা.} 

তেম্তালি , তেন্তিলি [তেন্তালি, তেন্তিলি] বি তেতুল । {অমূ} 

তেনতেন [তেন্তেন্‌] ১ বিণ টানটান ৷ ২ ক্রিবিণ টানটান করে। {গা} 

তেপ্রত, তেপ্রপ্রত [তেপ্রত্‌, তেপ্রপ্রত্] বিণ ছোট ও বেঁটে । {গা.} 
তেপ্রত তেপ্রত [তেপ্রত্‌ তেপ্রত্‌] ১ বিণ ছোট ও বেঁটে ৷ ২ ক্রিবিণ ছোট ও বেঁটের 
মতো । {গা} 

তেপ্রপ্রত দ্র তেপ্রত 

তেবিল [তেবিল্‌] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

তেলসি [তেল্‌সি] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

তোতিং [তোতিং] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা:চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

থর 

থ [থ] ত-বৰ্গের দ্বিতীয় বর্ণ 

থকথক [থক্থক্‌] ক্রিবিণ দলে দলে । {গা} 

থকথকা [থক্থকা] ১ ক্রি টোকা দেওয়া । ২ ক্রি ঠোকা দিয়ে বের করা । {গা.} 

-থকা, -থক্কা, -থোকা, -থোক্কা [-থকা, -থক্কা, -থোকা, -থোক্‌কা|]] 
সাফিক্সবিশেষ । কোনো কাজ সবাই একত্রে করা বোঝাতে ক্রিয়ামূলের সাথে 
সাফিক্সরূপে ব্যবহৃত হয়। যেমন: রা.থকা; নিথকা; চা.থকা ইত্যাদি । {গা.} 

থক্কা (থক্কা] ক্রি ছাপ দেওয়া; রঞ্জিত করা । {গা.} 

থক্কিয়া [(থক্্‌কিয়া] ক্রি হেরে যাওয়া; ঠকা। {বা. Vঠক্+-আ=ঠকা> খথক্+কিয়া= 
থক্কিয়া 
থক্কিজা [থক্্‌কিজা] ক্রি না হারা; না ঠকা। ({বা. “ঠক্‌ আ=্ঠকা> 
খথক্‌+-কিয়া=থক্কিয়া} 

থংখাপগুবা, থংখাপগুয়া, থংখাপগিবা [থংখাপ্‌গুবা, থংখাপ্গুয়া, থংখাপ্‌গিবা] বি 
সংক্ষিপ্ত । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৯৪ 


থংখাপ থংখাপ [থংখাপ্‌ থংখাপ্‌] ক্রিবিণ নাতিদীর্ঘভাবে ৷ {গা.} 

থংখু [ৎংখু] বি খাপ; বৰ্গা । {গা.} 

থংগ্রীং [থংগ্লাং| বিণ তলাহীন ৷ {গা} 

থংরেমা মিদ্দি [(থংরেমা মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {[গা.} 

থ.ঙ- [থ.-৩ঙ-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ। গোলাকার 
লম্বাটে বা নলাকার কোনো বস্তুর ভাগ, অংশ বা খ”” নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: 
থ.ঙসা; থ.ঙগ্নিং; থ.ঙগিথাম ইত্যাদি ৷ {গা.} 
থ.ঙখান্দি [থ.-ঙ্খান্দি] বিণ অসমাপ্ত; অসম্পূৰ্ণ; অর্ধেক । [গা .} 
থ.ঙখান্দি রামজাংচি হ.ঙঙা [থ.-ঙ্খান্দি রাম্‌জাংচি হ.-ঙ্‌ঙা] (বাগ.) ১ ক্রি 
অকৃতকাৰ্য হওয়া । ২ ক্রি অকালে স্বামী-স্ত্রী বিয়োগ হওয়া । {গা.} 
থ.ঙগাকা [থ.-ঙ্গাকা] ক্রি ভাঙা; খ' হওয়া । {গা.} 
থ.ঙগ্লাং [থ.-৬ঙ্গ্‌লাং] বিণ দ্বিখন্ডতি । {গা} 
থ.ঙগ্নাং থ.ঙগ্লাং [থ.-৬ঙ্গ্‌লাং থ.-ঙ্গ্লাং] ক্রিবিণ দ্বিখন্তি দ্বিখন্তি করে । {গা} 
থ.ঙসা [থ.-ঙ্সা] বিণ অর্ধেক ৷ {[গা.} 

-থঙা [-থঙা] সাফিক্সবিশেষ । কেটে বা ভেঙে দুভাগ করা বোঝাতে ক্রিয়ামূলের সাথে 
সাফিক্সবূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: দে.নথঙা; রাখঙা; স্থঙা 
হত্যাদি । {গা} 

থত [থত্] বি ফৌটা ৷ {গা} 
থত- [থত্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ । ফৌটা নির্দেশে 
ব্যবহৃত হয়। যেমন: থতসা; থতগ্নিং; থতগিথাম ইত্যাদি । {গা.} 
থত্ততা [থত্ততা|] ক্রি ফোটায় ফোটায় পড়া । {গা.} 

থতরেং [থত্রেং] বি টিয়ার প্রজাতিবিশেষ ৷ [গা.} 

থখতা দ্র ৎত্তা 

থ.তা [থ.-তা] ক্রি ফুটা দিয়ে তরল পদার্থ বের হওয়া । {গা} 

-থতা [-থতা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে । যেমন: চিকথতা ইত্যাদি । {গা.} 

থত্তা, থখতা [থত্তা, থত্থতা] ক্রি মাথায় মাথা লাগানো । {গা} 
থতগ্রিকা [থত্থ্ৰিকা] ক্রি পরস্পরের মাথায় সংঘর্ষ লাগা । {গা} 

থ.পথ.প [থ.-পৃথ.-পৃ! ১ অব্য তুলতুল । ২ বিণ তুলতুলে ৷ {গা} 

থপথপা [থপ্থপা] ক্রি প্ৰবোধ দেওয়া; আদর করা । {গা} 

থ.পা’ [থ.-পা] ১ বিণ নরম; কোমল । ২ ক্রি নরম হওয়া । {গা.} 
থ.পজা [থ.-পৃজা] ১ বিণ শক্ত; কোমল নয় এমন । ২ ক্রি শক্ত হওয়া; নরম না 
হওয়া । {গা} 

থ.পা' [থ.-পা] ১ বিণ স্তুপীকৃত । ২ ক্রি একত্ৰ করা; স্তুপীকৃত করা । {গা.} 
থ.পজা [থ.-পৃজা] ১ বিণ ছড়ানো-ছিটানো। ২ ক্রি একত্র না করা; স্তুপীকৃত না 


ব্যবহারিক গারো অভিধান ১৯৫ 


করা । {গা} 
থগ্নী’ [(থপ্‌পা] ক্রি ফড়িং বা পোকা-মাকড় ধরে জড়ো করা । {গা} 
থপ্না [(থপ্‌পা] ক্রি ফোস্কা পড়া । {গা.} 
থ.ম- [থ.-মৃ-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাত্রিত নির্দেশকবিশেষ ৷ মুষ্টি নির্দেশে 
ব্যবহৃত হয়। যেমন: থ.মসা; থ.মগিনিং; থ.মগিথাম ইত্যাদি । {গা.} 
থ.মথমা [থ.-মৃথমা] ১ বিণ শান্ত । ২ ক্রি শান্ত করা । ৩ ক্রি চুপ করে থাকা । {গা} 
থমরুং [থম্ব্লং] বি পানির নিচে থাকা গর্ত; চোরাবালি । {গা.} 
থ.মবেতা [থ.-মূবেতা] ১ বিণ গোলাকার ৷ ২ ক্রি গোলাকার হওয়া । {গা} 
থম্বল [থম্বল্‌] বি নিশান । {গা.} 
থম্বল সংঙা [থম্বল্‌ সংঙা] ক্রি নিশান গাড়া । {গা} 
থ ম্মা [থ.-ম্‌মা] ১ ক্রি সংগ্রহ করা । ২ ক্রি সমবেত হওয়া । {গা.} 
থ.ম, থ.মবো [থ.-মৃ, থ.-ম্বো] বি অনুজ্ঞা । {গা.} 
থ.মখাআ [থ.-ম্খাআ] ১ বিণ জড়ো হয়ে আছে এমন ৷ ২ ক্রি জড়ো করা । {গা} 
থ.মজা [থ.-মৃজা] ১ ক্রি সংগ্রহ না করা । ২ ক্রি সমবেত না হওয়া । {গা.} 
থ.মরাম [থ.-ম্রাম্‌] বি সমাবেশ স্থল । {গা .} 
-থমা [-থমা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরুপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে । যেমন: খাথমা; দি.থমা; রা.থমা ইত্যাদি । {গা} 


থরা [থরা] ১ বি ঝুড়িবিশেষ । ২ বি গারো লোককাহিনীর চরিত্রবিশেষ ৷ {গা.} 
থল, থলাজাং [থল্‌, থলাজাং] ক্রি বিল । {অমূ} 
থলুং থলুং, গ্রংগ্রং [(খল্‌্লং থল্লং, থ্লংথলং] ক্রিবিণ গোগ্রাসে; রাখঢাক না করে। 


{গা} 
-গ্নঙা [-থ্‌লঙা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে । যেমন: চা.গ্নঙা; রিংগ্রঙা; রাতগ্নঙা ইত্যাদি । {গা.} 
থ লুং, থলুলং [থ.-ল্‌লং, থল্ললং] ক্রিবিণ একবারে । {গা.} 
থলুং-থাল্মাং [(খল্লং-থাল্লাং] ক্রিবিণ রাখঢাক না করে। {গা} 
থলুলং দ্র থলুং 
থ ল্লা’ (খ.-ল্লা] ক্রি মোড়ানো । {গা} 
থ.লজা [থ.-লৃজা] ক্রি না মোড়ানো ৷ {[গা.} 
থ ল্লাং [(থ.-ল্‌লা] ক্রি মিথ্যা কথা বলা । {গা.} 
গনং্নং দ্র থলুং থলুং 
থা.আ [থা.-আ] ১ বি মুখিকচু। ২ বি আলু । {গা} 
থা.ওয়েক [থা.-ওয়েক্‌] বি পঞ্চমুখি কচু । {গা} 
থা.গং [থা.-গং] বি কচুর ডাটা । {[গা.} 
থা.গংগ্রাং [থা.-গংগ্লাং] বি মানকচু । {গা} 
থা গিচ্চাক [থা.-গিচ্্‌চাক্‌] বি একপ্রকার জংলি আলু । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৯৬ 


থা.জং [থা.-জং] বি বড় জাতের আলু । {গা.} 
থা.জা [থা.-জা] বি একপ্রকার জংলি আলু । {গা.} 
থা.খথুরাক [থা.-খথুরাক্‌] বি একপ্রকার আলু । {গা.} 
থা'দাম্বং, থা.দাম্বু [থা.-দাম্বং, থা.-দাম্বু| বি একপ্রকার আলু । {গা.} 
থা.দিক [থা.-দিক্‌] বি একপ্রকার বড় জাতের আলু । {গা.} 
থা.দিলাক [থা.-দিলাক্‌] বি আলুর জাতবিশেষ । {গা.} 
থা.বলচু , থা.বুলচু [থা.-বল্চু , থা.-বুল্চু] বি শিমুল আলু । {গা.} 
থা.বারিং [থা.-বারিং] বি জংলি আলুবিশেষ । {গা.} 
থা ব্রিং [থা.-বরিং| বি জংলি আলুবিশেষ । {গা.} 
থা.বুরত, থা.বিরত [থা.-বুরত্‌ , থা.-বিরত্‌] বি গোলআলু । {গা.} 
থা.মা (থা.-মা] বি পঞ্চমুখি কচু । {গা.} 
থা.মাচি, থা.মাচ্চি [থা.-মাচি, থা.-মাচ্চি] বি আঙিনায় জন্মানো আলুবিশেষ; সাহেব 
ক্চু। {গা} 
থা মান্দি [(থা.-মান্দি] বি আলুবিশেষ । {গা} 
থা.মালাং, থা ্লাং [থা.-মালাং, থা.-মূলাং] বি মিষ্টি আলু । {গা} 
থা রি [থা.-রি] বি গাছে ধরা আলুবিশেষ । {গা.} 
থা রিং [থা.-রিং] বি পঞ্চমুখি কচু । {গা.} 
থারিংগুব্বক, থা .রিংগিব্বক [থা.-রিংগুব্বক্‌ , থা.-রিংগিব্বক্‌] বি দুধকচু । {গা.} 
থা,রিংমুকখি, থা.রিংমিকখি [থা.-রিংমুকখি, থা.-রিংমিকখি] বি কচুবিশেষ । {গা} 
থারিবু, থা রেবু [থা.-রিবু, থা.-রেবু| বি আলুবিশেষ । {গা.} 
থা.ছেং [থা.-সৃথেং] বি জংলি আলুবিশেষ । {গা.} 
থাইথাই [থাইথাই] ১ অব্য ধুপধাপ ৷ ২ ক্রিবিণ ধুপধাপ করে । {গা} 
থা.ওথা.ওয়া [থা.-ওথা.-ওয়া] ক্রি ফৌড়ার জ্বালাপোড়া হওয়া । {গা.} 
থা.ক [থা.-ক্‌] বি বাদুরের জাতবিশেষ । {গা.} 
থাকক্লাং , থাকয্রাং [থাক্ক্লাং, থাক্খ্লাং] বি টাক মাথা । {[গা.} 
থাকখং [থাক্খং] বি ফড়িংবিশেষ । {গা} 
থাকয্নাং দ্র থাকক্লাং 
থাকথাকা [থাক্থাকা] ক্রি টোকা দেওয়া । {গা.} 
থাকনি [থাক্নি] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
থাক্কা’ (থাক্‌কা] ১ বিণ ঘন । ২ ক্রি ঘন হওয়া; জমাট বাধা । {গা.} 
থাক্কা' [থাক্কা] ক্রি টোকা দেওয়া । {গা} 
থাং [থাং] বি স্ব; নিজ; নিজস্ব । {গা.} 
-থাং [-থাং] সাফিক্সবিশেষ ৷ বিশেষ্যের সাথে সাফিক্সবূপে যুক্ত হয়ে বিশেষ্য বা 
সর্বনাম পদ গঠন করে। যেমন: আদাথাং; আবিথাং; ননোথাং; হা.নথাং ইত্যাদি । 
{গা} 


ব্যবহারিক গারো অভিধান ১৯৭ 


থাংখা [থাংখা] বি অর্থ; টাকা । প্রশ. দাংগা । {স. টঙ্কা>বা. টাকা>} 
থাংখা দুয়া [থাংখা দু.-য়া] ক্রি ঘুষ দেওয়া । {স. টঙ্কা>বা. টাকা>গা. থাংখা দুয়া} 
থাংখাসরা [থাংখাসরা] বি একটাকার কয়েন বা পয়সা দিয়ে তৈরি করা মালা বা 
কোমরের বিছা । {স. টঙ্কা>বা. টাকা>গা. থাংখাসরা} 
থাংঙা [থাংঙা] ১ বিণ জীবন্ত । ২ ক্রি বেঁচে থাকা; বাচা । {গা.} 
থাং, থাংবো [থাং, থাংবো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
থাংগ্রিকা [থাংগ্রিকা] ক্রি জীবন-সংগ্রাম করা । {গা} 
থাংচা [থাংচা] ক্রি জীবন ফিরে পাওয়া; জ্ঞান ফেরা প্রশ. সাম্বাসিয়া । {গা} 
থাংচাফুল্লা, থাংচাফিল্লা [থাংচাফুল্লা, থাংচাফিল্লা] ক্রি পুনরায় জীবন ফিরে 
পাওয়া । {গা} 
থাংজা [থাংজা] ১ বিণ মরা ৷ ২ ক্রি না বাচা । {গা.} 
থাংজাকজ্রাক [থাংজাক্জ্রাক] বিণ টাটকা । {গা} 
থাংবাঙা [থাংবাঙা] ক্রি দীৰ্ঘজীবী হওয়া; টিকে থাকা । {গা.} 
-থাংথাং [-থাংথাং] সাফিক্সবিশেষ । নিজে নিজে নির্দেশে সর্বনামের সাথে সাফিক্সবূপে 
ব্যবহৃত হয়। যেমন: বিসংথাংথাং; হা.নথাংথাং ইত্যাদি । {গা.} 
থাংদিংদাঙা (থাংদিংদাঙা] ক্রি ছড়িয়ে-ছিটিয়ে পড়া; ছিটকে পড়া। প্রশ. থাংস্রাকা 
{গা} 
থাংদিংদাং-গুদিংদাং [থাংদিংদাং-গুদিংদাং] ক্রিবিণ ভারসাম্যহীনভাবে {গা} 
থাংবিংথাংডঙা দ্র থাংবুংথাংঙা 
থাংবুংথাংঙা, থাংবিংখাংঙা [থাংবুংথাংঙা, থাংবিংথাংঙা] ক্রি টলতে টলতে যাওয়া 
{গা} 
থা.ঙওগিদিক থা.ঙগিদ্দিক [থা.-ঙ্‌গিদিক্‌, থা.-ঙ্গিদ্দিক্] ক্রিবিণ হঠাৎ। প্রশ. 
রা.ঙগিদ্দিক । {গা} 
থা.ঙঙা [থা.-ঙ্ঙা] ১ বিণ আলোকিত; উজ্জ্বল । ২ ক্রি আলোকিত হওয়া; উজ্জ্বল হওয়া । 
{গা} 
থা.ঙচ্রেতা (থা.-ঙ্‌চৃতো] ১ বিণ আলো ঝলমলে ২ ক্রি ঝলমলে আলো হওয়া । 
{গা} 
থা.ঙজা [থা.-ঙ্জা] ১ বিণ অনালোকিত ৷ ২ ক্রি আলোকিত না হওয়া । {গা.} 
থা.ঙবুংবুঙা , থা.ওবিংবিঙা [থা.-ঙ্বুংবুঙা, থা.-ঙ্বিংবিঙা] ১ অব্য টলমল ২ বিণ 
টলমলে ৷ ৩ ক্রি টলমল করা । {গা.} 
থা.ঙসিমা দ্র থা.ঙসুমা 
থা.ঙসুমা, থা.ঙসিমা [থা.-৬্সুমা, থা.-ঙ্্‌সিমা] বি নীল । {গা} 
থা.ঙসেক গিখাং, থা.ওসেকা [থা.-ঙ্্‌সেক্‌ গিত্থং, থা.-ঙ্সেকা] বি সবুজ । {গা.} 
থা.ঙসেকা দ্র থা.ওসেক গিখাং 
থাত্তা’ (থাত্তা] ক্রি হত্যা করা; আক্রমণ করা; আঘাত করা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ১৯৮ 


থাতজা [থাত্জা] ক্রি হত্যা না করা; আক্রমণ না করা; আঘাত না করা । {গা} 
-থাতা, -থাত্তা [-থাতা, -থাত্তা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে 
যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: দকথাতা; গোথাতা; রু.মথাতা ইত্যাদি৷ 
{গা} 

থাত্তাং [খাত্তা] ক্রি গালা দেওয়া; মাছের খোচা খাওয়া; মাছের কাটা বিধা; বিদ্ধ করা। 


{গা} 

থা.দিং থা.দিং [থা.-দিং থা.-দিং] ১ বিণ সুন্দর সুন্দর; চমৎকার চমৎকার । ২ ক্রিবিণ 
সুন্দরভাবে; চমৎকারভাবে । {গা.} 

থা.দিংদিং [থা.-দিংদিং] বিণ সোজা ও খাড়া ৷ {গা.} 

থানিং [থানিং] বি মস্তি; ঘিলু; মগজ । {গা} 

থাপথাপা [থাপ্থাপা] ১ ক্রি সোহাগসুলভ হাত দিয়ে বার কয়েক মৃদু আঘাত করা। ২ 
ক্রি তোষামোদ করা । ৩ ক্রি লুকানো । {গা.} 
থাপথাপ-দি.ঙদি.ঙ [থাপৃথাপ্‌ দি.-ঙ্দি.-ঙ] বিণ গরম গরম চলমান অবস্থায় । {গা.} 

থাপদিং থাপদিং [থাপ্দিং থাপ্দিং] ১ ক্রিবিণ অযাচিতভাবে। ২ ক্রিবিণ আঠার মতো 
লেগে থেকে । {গা} 

থাপফলা [থাপ্‌ফলা] ক্রি ফোস্কা পড়া । প্রশ. থাপরাপা । {গা.} 
থাপফলজা [থাপ্‌ফল্জা] ক্রি ফোঙ্কা না পড়া । {গা} 

থাপফাফাং [থাপ্‌ফাফাং] বিণ পরিচ্ছন্ন; পরিষ্কার; খোলামেলা । {গা .} 

থাপফ্রেং থাপফ্রেং [থাপ্‌ফ্রেং থাপ্‌ফ্রেং] বিণ অতিশয় তীক্ষ । {গা.} 

থাপরিক থাপরিক [থাপ্রিক্‌ থাপ্রিক্‌] ক্রিবিণ পিছু পিছু দৌড়িয়ে । {গা.} 

থাপস্থতা [থাপ্‌স্খতা] ক্রি ফসকে যাওয়া । {গা} 

থাপসিরিরি [থাপ্্‌স্রিসি] বিণ পরিষ্কার; স্বচ্ছ । {গা.} 

থাপসিসি (থাপ্‌সিসি] বিণ পরিষ্কার; স্বচ্ছ । [গা.} 

থাপস্নেং থাপস্নেং (থাপ্ত্নেং থাপ্স্রেং| বিণ স্বচ্ছ-পরিষ্কার । {গা.} 

-থাপা [-থাপা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামুলের সাথে যুক্ত হয়ে সাফিক্সরুপে ক্রিয়াপদ গঠন 
করে যেমন: দকথাপা; সু.থাপা; রু.মথাপা ইত্যাদি । {গা.} 

থাপ্না [(থাপ্‌পা] ক্রি স্বাদ গ্রহণ করা । {গা.} 
থাপজা [থাপ্্‌জা] ক্রি স্বাদ খহণ না করা । {গা} 
থাপসেং থাপসেং [থাপ্‌সেং থাপ্‌সেং] বিণ টক টক । {গা.} 

থা ম্বকা [থা.-ম্বকা] বিণ গোলগাল; বেঁটে । [গা.} 

থামিয়া [থামিয়া] ক্রি থামা ৷ প্রশ. দংদুপা ৷ {স. 'ন্তন্ভূ>বা. থামা>} 
থামায়া [থামায়া] ক্রি থামানো ৷ প্রশ. দংদুপগিতা ৷ {স. খন্তন্ভূ>বা. থামা>} 

থা.স্ফি [থা.-ম্‌ফি] বি মাছি । {গা} 
থা.ক্ষি রংরেং [থা.-মূফি রংরেং]| ১ বি বড় জাতের মাছি। ২ বিণ অনাহৃত 
(বিশিষ্টার্থে) । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ১৯৯ 


থা.স্ষি সি.ম্মুক, থা.স্ষি সি.ম্মিক [থা.-মূফি সিম্মুক্‌, থা.-মৃফি সিম্‌মিক্] বি ছোট 
জাতের কালো মাছি । {গা.} 

থা ম্বুঙা , থা .ম্বিঙা [থা.-মৃবুঙা, থা.-ম্বিঙা] বিণ গোলাকার । {গা} 

থা স্বেতা [থা.-মূবেতা] ১ বিণ খাটো; বেঁটে । ২ ক্রি খাটো হওয়া; বেঁটে হওয়া । {গা} 
থা ম্বেত থা ম্বেত [থা.-ম্বেত্‌ থা.-মৃবেত্‌] বিণ খাটো খাটো । {গা} 

থা,রাকা, থা,রাক্কা (থা.-রাকা, থা.-রাক্কা] ১ বিণ ক্ষিপ্র; নিপুণ; চটপটে; দক্ষ। ২ 
ক্রি ক্ষিপ্ৰ হওয়া; নিপুণ হওয়া; চটপটে হওয়া; দক্ষ হওয়া । {গা} 
থা.রাকজা [থা.-রাক্‌জা] ১ বিণ ক্ষিপ্র নয় এমন; অনিপুণ; চটপটে নয় এমন; অদক্ষ । 
২ ক্রি ক্ষিপ্ৰ না হওয়া; অনিপুণ হওয়া; চটপটে না হওয়া; দক্ষ না হওয়া । {গা.} 

থারিমে [থারিমে] ১ বিণ পাশাপাশি; নিকটস্থ । ২ অব্য সাথে । {গা} 

থারিয়া [থারিয়া] ক্রি তৈরি করা; নির্মাণ করা; ব্যবস্থা করা; সাজানো । {গা.} 
থারি, থারিবো [থারি, থারিবো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
থারিজা [থারিজা] ক্রি তৈরি না করা; নির্মাণ না করা; ব্যবস্থা না করা; না সাজানো । 
গা. 
& ১, থারিসোয়া [থারিসুয়া, থারিসোয়া] ক্রি আগমনের পূর্বে তৈরি করা । {গা} 
থারিয়া-আসিয়া [থারিয়া-আসিয়া] ক্রি সাজ-সজ্জা করা । {গা.} 

থারু [থারু| বি মগজের স্থান; মগজ । {গা .} 

থাল্লা [থাল্লা] ১ বিণ পরিষ্কার । ২ ক্রি বুঝতে সমর্থ হওয়া। ৩ ক্রি পরিষ্কার হওয়া ৷ 


{গা} 
থালগ্ৰিকা [থাল্গ্ৰিকা] ক্রি পরস্পর বুঝতে পারা । {গা} 
থালজা [থাল্জা] ১ বিণ অপরিষ্কার । ২ ক্রি বুঝতে সমর্থ না হওয়া । ৩ ক্রি পরিষ্কার 
না হওয়া । {গা} 
থান্ে [থাল্লে] ক্রিবিণ পরিষ্কারভাবে । {গা.} 
থাল্মাং [থাল্লাং] বি গারো অঞ্চলের নদীবিশেষ ৷ {গা.} 
থাসি [থাসি] ১ বি দশ হাজার; এক অজুত। ২ বিণ দশ হাজার সংখ্যক; এক অজুত 
সংখ্যক ৷ {গা} 
থাসিয়া [থাসিয়া] ক্রি খোজা করা; নপুংশক করা । প্রশ. পেচ্চা; বান্দায়া। {গা.} 
খথ্রাংভা [থাংঙা] ১ ক্রি পরিষ্কার । ২ ক্রি পরিষ্কার হওয়া । {গা} 
থ্রাংথাং [থাংথাং] অব্য পরিষ্কার হওয়া বোঝাতে ব্যবহৃত শব্দ । {গা.} 
থি.ই, থে.এ [থি.-ই, থে.-এ] ১ বি ফল৷ ২ বি বাঙ্গি । {গা} 
থি, থে.বিথি [থি, থে.বিথি] বি বাঙ্গি । {গা} 
থি.ওয়েক, থি.বিল, থে.ওয়েক, থে.বিল [থি.-ওয়েক্‌, থি.-বিল্‌, থে.-ওয়েক্‌, থে.- 
বিল্‌|] বি ডুমুর ৷ {গা.} 
থি.খংসি, থে.খংসি [থি.-খংসি, থে.-খংসি] বি একপ্রকার জংলি ফল । {গা.} 
থি.খ্রিং, থে.খ্রিং [থি.-খিং, থে.-খিং] বি একপ্রকার জংলি ফল । {গা} 
থি.গাচু, থে.গাচু [থি.-গাচু, থে.-গাচু] বি আম । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২০০ 


থি.জি, থে.জি [থি.-জি, থে.-জি] বি চালতা । প্রশ. থি.চি, থে.চি। {গা.} 
থিদি, থে.দি [থি.-দি, থে.-দি] বি চালতা । {গা.} 
থি:নারং, থে.নারাং [থি.-নারাং, থে.-নারাং] বি বনবাঙ্গি । [গা.} 
থিব্ৰং, থে.ব্ং [থি.-ব্ং, থে.-ব্রং] বি কাঠাল । [গা.} 
থি.বি, থেবি [খি.-বি, থে.-বি] বি চালতা । {গা} 
থি.মাচু, থে.মাচু [থি.-মাচু, থে.-মাচু] বি বাতাবি লেবু । {গা} 
থি.মচুরংমা, থে.মাচুরংমা [খি.-মাচুরংমা, থে.-মাচুরংমা] বি জাম্বুরা । {গা} 
থি.মিত, থে.মিত [থি.-মিত্‌, থে.-মিত্্‌] শসা । {গা.} 
থি;রাজা, থে.রাজা [থি.-রাজা, থে.-রাজা] বি তরমুজ । (গা. থি., থে.+স. 
খরাজ্+অন্্‌(কনিন্‌)>বা. রাজা=থি.রাজা , থে,রাজা} 
থিরিক, থেরিক [থি.-রিক্‌, থে.-রিক্‌] বি কলা । {গা.} 
থি.রিক গালওয়াং, থে.রিক গালওয়াং [থি.-রিক্‌ গাল্ওয়াং, থে.-রিক্‌ গাল্ওয়াং] বি 
কলাজাতীয় জংলি ফল । {গা} 
থি:সেংখি, থে.সেংখি [থি.-সেংখি, থে.-সেংখি] বি বরই; কুল । প্রশ. খাংখারি । {গা.} 
[খি.-সেংখি মাক্বুল্‌, থি.-সেংখি মাক্বিল্‌, থে.-সেংখি মাক্বুল্‌, থে.-সেংখি 
মাক্বিল্‌] বি একপ্রকার জংলি ফল । {গা} 

থি.- [খি.-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ। পাত্র নির্দেশে 
ব্যবহৃত হয়। যেমন: থি.সা; থি.গ্নিং; থিগিথাম ইত্যাদি । {গা} 

থিক [খিক্‌] বি উঁকুন ৷ {গা.} 

থিকখলা, থিকখেলা [থিক্খলা, থিক্খেলা] ক্রি খুঁচিয়ে তোলা; খৌচা দেওয়া ৷ প্রশ. 
থিকখতা । {গা} 

থিকরে মিদ্দি [খিক্রে মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা ৷ {গা.} 

থিকসে মিদ্দি [খিক্‌সে মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা ৷ {[গা.} 

থিক্ধতা, থেক্কৃতা [থেক্কতা] ক্রি যত্ৰসহকারে খুঁচিয়ে তোলা । {গা.} 

থিক্কা [থিক্‌কা] ক্রি ভাগে পাওয়া; সমবন্টন হওয়া; সংকুলান হওয়া । {গা.} 

থিগিদি, থি.গিদি [থিগিদি, থি.-গিদি] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা 
মা.চং বা মাহারিবিশেষ ৷ {গা.} 

থিংঙা [থিংঙা] ১ ক্রি নতুন চামড়া দিয়ে ঢোল বা বাদ্যযন্ত্র মোড়ানো বা নতুন করে তৈরি 
করা । ২ ক্রি পাখি বা মুরগির বাসা প্রস্তুত করা । {গা.} 

থিংথিং [থিংথিং] বি একপ্রকার পাখি । [গা.} 

থিংথিঙা: [থিংথিঙা] ১ বিণ আতঙ্কযুক্ত; অস্থির; ব্যাকুল । ২ ক্রি ব্যাকুল হওয়া; উদগ্রীব 
হওয়া । {গা.} 

থিংথিঙাং [খিংথিঙা] ক্রি দামার আওয়াজ করা । {গা} 

থিংথিঙা- [থিংথিঙা] ক্রি চোঙা বা কৌটায় রাখা বস্তু পরীক্ষা করা । {গা} 

থি.ঙঙা [থি.-ঙ্ঙা] ১ বিণ গভীর ৷ ২ ক্রি গভীর হওয়া । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২০১ 


থি.ঙখঙা [থি.-ঙ্খঙা] ১ বিণ শূন্যগৰ্ভ ও বাকানো ৷ ২ ক্রি শূন্যগৰ্ভ ও বাকা হওয়া । 
{গা} 
থি.ঙখং [থি.-ঙ্খং] ১ বি গর্ত । ২ বিণ গভীর । {গা.} 
থি.ঙখ্নক [থি.-ঙ্খ্লক্‌] বি গর্ত । {গা} 
থি.ঙজা [থি.-ঙুজা] ১ বিণ অগভীর । ২ ক্রি অগভীর হওয়া । {গা.} 
খথি.ওনাপা [থি.-ঙ্নাপা] ১ বিণ গভীর; নিগুঢ়। ২ ক্রি গভীর হওয়া; নিগূঢ় হওয়া । 
{গা} 

থি.ঙ- [খি.-৬্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ ৷ মাংস বা মাছের 
টুকরা নির্দেশে ব্যবহৃত হয় ৷ যেমন: থি.ঙসা; থি.ঙগ্নিং; থি.ওগিথাম ইত্যাদি । {গা.} 

_থিঙা [-থিঙা] সাফিক্সবিশেষ । শব্দমূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে বিশেষণ বা 
ক্রিয়াপদ গঠন করে। যেমন: ওয়ালথিঙা; সালথিঙা ইত্যাদি । {গা.} 

থিত্তিক মিদ্দি [থিত্তিক্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {[গা.} 

-থিপা দ্র -থুপা 

থিপ্না দ্র থুপ্না 

থি.ব্বা, থে.ব্বা [থি.-ব্বা, থে.-ব্বা] বি একপ্রকার কীট-পতঙ্গের বাসা । {গা.} 

-থিমা দ্র -খুমা 

-থিমাকা দ্র -থুমাকা 

-থিমাং দ্র -খুমাং 

-থিমাঙা দ্র -খুমাঙা 

থিম্মা, থিম্মুয়া দ্র থুম্মা, থুম্মুয়া 

থিমিংখামাং দ্র থুমুংথামাং 

থিম্মিলা দ্র থুস্মুলা 

থিরখথির [থির্থির্‌] ক্রিবিণ ক্ষিপ্রতার সাথে । {গা} 

থি,রাকা [থি.-রাকা] ১ বিণ চলনসই; বহনযোগ্য । ২ ক্রি চলনসই হওয়া । {গা.} 
থি.রাক [থি.-রাক্‌] বিণ বহনযোগ্য । {গা.} 
খথি.রাক থি.রাক [থি.-রাক্‌ থি.-রাক্‌] বিণ মাননসই; চলনসই; ছোটখাট । {গা.} 
থি,রারাক [খি.-রারাক্‌] বিণ মাননসই । {গা.} 

থি.লখিলা [থি.-লৃথিলা] ক্রি কাপা । [গা.} 
খি.লখিল-গকগক [থি.-লৃখিল্‌-গক্গক্‌] বিণ বয়স্ক লোকের শারীরিক কীপুনি অবস্থা; 
থুরথুরে । প্রশ. খি.লখিল-বাকখিল; থি.লখথিল-থা.লথা.ল । {গা} 

থি ল্লা (থি.-ল্‌লা] ক্রি ছিটকানো । {গা} 
থি.ল, থি.লবো [খি.-ল্‌, থি.-ল্বো| ক্রি অনুজ্ঞা । {গা .} 
খথি.লচ্বাকা [খি.-ল্‌চ্াকা] ক্রি ছিটকে পড়া (তরল পদার্থ) । {গা} 
থি.লজা [থি.-লৃজা] ক্রি না ছিটকানো । {গা} 
থি.লদাতা [থি.-লৃদাতা] ক্রি ছিটকে পড়া । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২০২ 


ওঠা । প্রশ. থা.ঙফুলদাত্তা । {গা.} 

থি ল্লাক [থি.-ল্‌লাক্‌| ক্রিবিণ হঠাৎ (লাফানো অর্থে) ৷ {গা} 

থি ল্লাক ভ্রকা [থি.ল্লাক্‌ চুকা] ক্রি হঠাৎ লাফানো । {গা} 

থি ল্লাক থি ল্লাক [খি.-ল্লাক্‌ থি.-ল্‌লাক্‌] ক্রিবিণ লক্ষ-জন্ফ করে। {গা} 
থি ল্লাঙা [থি.-ল্‌লাঙা] ক্রি ছিটকে যাওয়া । {গা} 

থি ল্লাংদাতা [থি.-ল্‌লাংদাতা] ক্রি দূরে ছিটকে পড়া । {গা} 

থি.ল্লেকা [খি.-লূলেকা] ক্রি ব্যভিচার করা; যৌন সংসর্গ হওয়া । প্রশ. স.বাকা; হা.ন্চা ৷ 
{গা} 

থিংথাং: [থিংথাং] ক্রিবিণ পরিষ্কারভাবে । {[গা.} 
থিংখাং দাক্কা [থিংখাং দাক্কা] ক্রি পরিষ্কার করা । {গা.} 

থিংখাং-দ্র থুংথাংং 

থিংথাং-দ্ৰ থুংথাং- 

থিতখথিত [থিত্থিত্‌] ক্রিবিণ আসন্তে আন্তে; ধীরে ধীরে ৷ {গা} 
থিতথ্িত সাল্লা [খ্িত্থিত্‌ সাল্লা] ক্রি ক্ৰমে ক্ৰমে টানা । {গা} 

থিতা [থ্ৰিতা] ক্রি কাপড় ছিড়ে যাওয়া ৷ {গা.} 

থুংথু [থুংখু] বিণ অপরিকল্পিত । প্রশ. থুংথাক {গা.} 

-থুপা, -থিপা [-খুপা, -থিপা] সাফিক্সবিশেষ । ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে। যেমন: সিকথুপা; রু.মথুপা; খাথুপা ইত্যাদি । {গা} 

থুপ্পা, থিপ্পা [থুপ্‌পা, থিপৃপা] ১ বিণ পানিশুন্য। ২ ক্রি পানিশুন্য হয়ে যাওয়া । {গা} 
থুপচাঙা, থিপচাঙা [থুপ্‌চাঙা, থিপৃচাঙা] ১ বিণ পানিশূন্য। ২ ক্রি পানিশূন্য হয়ে 
যাওয়া; শুকিয়ে যাওয়া । {গা.} 
থুপজা, থিপজা [থুপ্‌জা, থিপ্‌জা] ১ বিণ পানিশূন্য নয় এমন । ২ ক্রি পানিশূন্য হয়ে 
না যাওয়া । {গা} 

থুবায়া [থুবায়া] ক্রি কুড়ানো; সংগ্রহ করা । প্রশ. থ ম্মা। {আঞ্চ.বা.>} 
থুবায়জা [থুবায়ূজা] ক্রি না কুড়ানো; সংগখহ না করা । প্রশ. থ.মজা । {আঞ্চ.বা.>} 

থুম [খুম্‌] অব্য জোরে মারার শব্দ । {গা.} 
খথুমথাম:, থুমথুম [খুম্থাম্‌, থুম্থুম! ১ অব্য ধুপধাপ ৷ ২ ক্রিবিণ ধুপধাপ করে। {গা} 

থুমথাম' [খুম্থাম্‌] বিণ ভারী । {গা} 

-খুমা, -থিমা [-খুমা, -থিমা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ার সাথে প্রত্যয়বূপে যুক্ত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে। যেমন: গা.খুমা; নিথুমা; দংখথুমা ইত্যাদি । {গা.} 

-খুমাকা, -থিমাকা [-খুমাকা, -থিমাকা] কৃৎ প্রত্যয়বিশেষ । হঠকারিতার সাথে কিছু 
করা বোঝাতে ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: 
গা.খথুমাকা; সু.খুমাকা; দাকথুমাকা ইত্যাদি । {গা} 

-খুমাং, -থিমাং [-খুমাং, -থিমাং] প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ার সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে 


ব্যবহারিক গারো অভিধান ২০৩ 


ক্রিয়াবিশেষণ পদ গঠন করে। যেমন: গা খুমাং; সু.থুমাং; নিথুমাং ইত্যাদি । {গা} 

-খুমাঙা, -থিমাঙা [-খুম্‌মাঙা, -থিম্‌মাঙা] কৃৎ প্রত্যয়বিশেষ । অসাবধানভাবে কোনো 
কাজ করা বোঝাতে ক্রিয়ামুলের সাথে প্রত্যয়রূপে ব্যবহৃত হয়। যেমন: গা.থুমাঙা; 
দাকখুমাঙা; নিথুমাঙা ইত্যাদি । {গা} 

থুম্মা, থুম্মুয়া, থিম্মা, থিম্মুয়া [থুম্‌মা, থুম্মুয়া, থিম্‌মা, থিম্‌মুয়া] ১ বি লুকোচুরি । 
২ বিণ লুকানো। ৩ ক্রি লুকিয়ে থাকা; গা ঢাকা দেওয়া; অন্তরালে চলে যাওয়া । 
{গা} 

খুমুংথামাং, থিমিংথামাং ([খুমুংথামাং, থিমিংথামাং] ক্রিবিণ আকস্মিকভাবে; হন্তুদন্ত 
হয়ে । {গা} 

থুম্মুলা , থিম্মিলা [খুম্‌মুলা, থিম্‌মিলা] ক্রি সংঘবদ্ধভাবে কিছু করা ৷ {[গা.} 
এখুম্মূলা, -থিম্মিলা [-খুম্‌মুলা, -থিম্‌মিলা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে 
সাফিক্সরুপে যুক্ত হয়ে ক্রিয়াবিশেষণ পদ গঠন করে) । যেমন: রি খুম্মুলা; রু.মথুম্মুলা 
ইত্যাদি । {গা} 

থুয়া, চুয়া (আঞ্চঃ.) [থুয়া, চুয়া] ১ বি ঘুম ৷ ২ ক্রি ঘুমানো । {গা} 
খু, থুবো (থু, থুবো] ক্রি অনুজ্ঞা । {গা} 
থুগপা [থুগপা] ১ ক্রি উপুর হয়ে ঘুমিয়ে পড়া । ২ ক্রি পরাভূত হওয়া । {গা} 
থুচাকানি [থুচাকানি] বি বিছানা; ঘুমানোর জায়গা । {গা.} 
থুচোকপা, থুচোকপ্না (থুচোকোপা, থুচোকপৃপা] ক্রি ক্লান্তিতে শরীর এলিয়ে দেওয়া । 


{গা} 
থুজংফাহ্থি [থুজংফান্থি] বি আদি পিতামহ; মৃত আত্মাকে অভ্যৰ্থনাকারী ব্যক্তি 
{গা} 
থুজা [থুজা] ক্রি না ঘুমানো । {গা} 
থুদাপা [থুদাপা] ক্রি ব্যক্তি বা বস্তুর উপর শোয়া । {গা.} 
থুনাপা (থুনাপা!] ১ বি প্রাচীন সাংসারেক গারোদের অবৈধভাবে বিবাহের 
প্রথাবিশেষ ৷ ২ ক্রি অবৈধভাবে বিবাহের কাজ সম্পাদন করা । {গা.} 
থুফা [থুফা] ক্রি একত্ৰে ঘুমানো । {গা} 
থুরাম [থুরাম্‌] বি শয়নকক্ষ; বিছানা । {গা.} 
থুরাম হা.ক্ষক হ ন্না (খুরাম্‌ হা.-মূফক্‌ হ.-ন্্‌না] (বাগ.) ক্রি সহবাসের জন্য সুযোগ 
দেওয়া । (বাগ.) । {গা.} 
থুরুমবাকা, থুরিমবাকা [থুরুম্বাকা, থুরিম্বাকা] ক্রি গড়িয়ে পড়া । {গা.} 
থুরুমরুমা, থুরিমরিমা [থুরুম্রুমা , থুরিম্রিমা] ক্রি গড়াগড়ি দেওয়া । {গা} 
থুরুমা, থুরিমা [থুরুমা, থুরিমা] ক্রি একসাথে শয়ন করা । {গা.} 
থুরুরুমা , থুরিরিমা [থুরুরুমা , থুরিরিমা] ক্রি গড়াগড়ি দেওয়া । {গা} 
থুসথুমা, থুসখথিমা [থুস্থুমা , থুস্থিমা] ক্রি ঝিমানো । {গা.} 
থুসিয়া [থুসিয়া] ক্রি মরার মতো ঘুমানো । প্রশ. থুসিফেব্কা । {গা.} 
খুংথাং-, থিংখাং- [থুংখাং, থিংথাং] অব্য তৈজসপত্ৰ পড়ার শব্দ; বাসনপত্র পতনের 
আওয়াজ । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২০৪ 


খুংথাং-, থিংঘাং- (থুংথাং, থিংাং] ক্রি তাড়াতাড়ি শেষ করা; শেষ করে ফেলা । {[গা.} 
থে.এ দ্র থি.ই 
থে.খংসি দ্র থি.খংসি 
থেখিং দ্র থি.খিং 
থেগাচু দ্র থি.গাচু 
থেজি দ্র থি.জি 
থেদি দ্র থি'দি 
থেব্রং দ্র থিবং 
থরে ব্ংখ্রি [থে.-ব্রংগ্র! বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গ.} 
থে-ব্বা দ্র থি.ব্বা 
থেবি দ্র থি.বি 
থে.বি-হা সুমগ্রি [থে.-বি-হা.-সুম্গ্র! বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি 
বা মা.চং বা মাহারিবিশেষ । {গা.} 
থে-বিথি দ্র খি 
থে.বিল [থে.-বিল্‌] বি বড় পাতার বৃক্ষবিশেষ । {গা} 
থে.মচু দ্র থি.মাচু 
থেমাচুরংমা দ্র থি.মাচুরংমা 
থেমিত দ্র থি.মিত 
থে,রাজা দ্র থি.রাজা 
থেরিক দ্র থি.রিক 
থে.সেংখি দ্র থি.সেং 
থে.সেংখি মাকবুল , থে.সেংখি মাকবিল দ্র খি.সেংখি মাকবুল 
থেকখত [থেক্খত্‌] বি সোজা-সংক্ষিপ্ত পথ । প্রশ. থে.ওসত । {গা} 
থেকরাক থেকরাক [থেক্রাক্‌ থেক্রাক্‌] ক্রিবিণ ভঙ্গুর ভঙ্গুর । {গা.} 
থেক্কৃতা দ্র থিক্ৃতা 
থে.কা [থে.-কা] ক্রি হেঁচকি ওঠা । {গা .} 
-থেকা [-থেকা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: সু:থেকা; দাকথেকা ইত্যাদি । {গা} 
থেক্কা’ [(থেক্কা] ক্রি তালাবদ্ধ করা । {গা} 
থেক্কা [(থেক্‌কা] ক্রি সমুচিত শিক্ষা বা জবাব দেওয়া । {গা.} 
থেক্কিয়া [থেক্কিয়া] ক্রি ঠেকা; ঠেকায় পড়া । প্রশ. মাংওয়া । {স. “দ্থা>বা. ঠেকা>} 
থেংকি দ্র তেংকি 
থেংগা [থেংগা] বি হীটার কাজে ব্যবহৃত লাঠি । প্রশ. জা থেংগা । {গা} 
থেংগাজা মিদ্দি [(থেংগাজা মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা ৷ {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২০৫ 


থেংরি [থেংরি] ক্রিবিণ তাড়াতাড়ি; দুত ৷ প্রশ. থা.রাকে। {গা} 
থেংরিথেংরি [থেংরিথেংরি] ক্রিবিণ তাড়াতাড়ি; দুত ৷ {গা.} 

থে.ঙঙা [থে.-ঙ্ঙা] ১ বি আলো । ২ বিণ আলোকিত ৷ ৩ ক্রি আলোকিত হওয়া ৷ {গা.} 
el [থে.-ঙ্ঙা মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবী; আলোকবর্তিকা 

। {গা} 

থে.ঙজা [থে.-ঙুসুয়া] ১ বিণ আলোকিত ৷ ২ ক্রি আলোকিত না হওয়া । {গা.} 
থে.ঙসুয়া [থে.-ঙ্সুয়া] ১ বিণ আলোকিত । ২ ক্রি আলোকিত হওয়া । {গা} 
থে.৬ঙসুগুবা, থে.ঙসুগুয়া, থে.ওসুগিবা [থে.-৬্সুগুবা, থে.-৬্সুগুয়া, থে.-ঙ্সুগিবা] ১ 
বি উদ্দীপ্তকারী । ২ বিণ দীপ্তিমান; {গা.} 

থেত্তা [থেত্তা] ক্রি ছিড়া । {গা} 
-থেতা [-থেতা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে । যেমন: রাথেতা; আকথেতা; চিকথেতা ইত্যাদি ৷ {গা.} 

থে থাও [থে.-থাও] ক্রিবিণ হঠাৎ করে (চমকানো অর্থে); আচমকা । [গা.} 
থে.থাও জাগোকা [থে.-থাও জাগোকা] ক্রি হঠাৎ চমকানো । {গা.} 

থে.পথে.প [থে.-পৃথে.-প! ১ অব্য ধুপধাপ । ২ ক্রিবিণ ধুপধাপ করে । {গা.} 

থেপ্পা [থেপ্‌পা] ১ ক্রি মোড়ানো; কলা পাতায় কোনো বস্তু বিশেষত মাংস বা মিমুদ্দুম 
মোড়ানো । ২ বি রান্নার একটি পদ্ধতি । {গা.} 

থরে বংখ্রি দ্র থে.এ 

থে.বি-হা.সুমগ্জি দ্র থে.এ 

থে-বিল দ্র থে.এ 

থেল্লা (থেল্‌লা] ক্রি ঠেলা । প্রশ. সুদ্দুয়া ৷ {বা. Jঠেল্‌+আ=ঠেলা>} 
থেল্লা হ.ন্না [থেল্লা হ.-ন্‌না] ক্রি ঠেলা দেওয়া । প্রশ. সুপফাকা। (বা. 
খঠেল্‌+আ=ঠেলা>গা. থেল্লা হন্না} 

থেলেংগা [থেলেংগা] বি ঘুড়ি; চারকোণবিশিষ্ট ঘুড়ি । {গা.} 

থেহা.খল [থে.-হা.-খল্‌] বি গলার পেছনের অংশ । {গা.} 

থো [থো] বি গাছের বাকল থেকে প্রস্তুতকৃত তেল । {গা.} 

“থোকা, -থোক্কা দ্র থকা, থৎক্কা 

থোয়া৷[থোয়া] ১ বিণ সুস্বাদু । ২ ক্রি সুস্বাদু হওয়া । {গা} 
থোজা [থোজা] ১ বিণ সুস্বাদু নয় এমন ৷ ২ ক্রি সুস্বাদু না হওয়া । {গা.} 
থোবিয়া [থোবিয়া] ১ বিণ অত্যন্ত সুস্বাদু । ২ ক্রি অত্যন্ত সুস্বাদু হওয়া ৷ {গা} 
-থোয়া, -থুয়া [-থোয়া, -থুয়া] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূল বা শব্দমূলের সাথে 
সাফিক্সরুপে যুক্ত হয়ে ক্রিয়া বা বিশেষণ পদ গঠন করে। যেমনঃ নিথুয়া; চা:থোয়া 
ইত্যাদি । {গা} 

থোয়াং[থোয়া] ক্রি তুলনা করা; পরিমাপ করা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২০৬ 


থো, থোবো [থো, থোবো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
থোগিজা[থোগিজা] ক্রিবিণ তুলনা না করে; পরিমাপ না করে। {গা} 
থোজা[থোজা! ক্রি তুলনা না করা; পরিমাপ না করা । {গা.} 

থোসকা [থোসকা] ১ বিণ তুলনীয় । ২ ক্রি তুলনা করতে পারা । {গা} 
থোসুসাআ [থোসুসাআ|] ক্রি তুলনা করা । {গা.} 


থ্রো [ঘ, থো] বিণ সমবয়সী; সমসাময়িক । {গা.} 


থ্রোসান [থ্রোসান] বিণ সমবয়সী; সমসাময়িক । {গা.} 
থ্রোস্থা [থ্ৰোস্খা] বি সতীৰ্থ; সহপাঠী । {গা .} 


দ 


দ [দ] ত-বৰ্গের তৃতীয় বর্ণ 
দ.অ, দো.ও, দু.উ (আঞ্চ,) [দ.-অ, দো.-ও, দু.-উ] বি মুরগি (সাধারণ অর্থে); 


পাখি ৷ {গা.} 

দ.অ গিসিকা [দ.-অ গিসিকা] ক্রি মোরগ ডাকা । {গা.} 

দ.অ ফি:সা [দ.অ ফি.-সা] বি মুরগির বাচ্চা । {গা.} 

দ.আমেক [দ.-আমেক্‌] বি ইষ্টকুটুম পাখি । {গা} 

দ.আরাং [দ.-আরাং] বি নিশুতি পাখিবিশেষ । {গা} 

দ:ইংরাং [দ.-ইংরাং] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

দ.ওয়াং [দ.-ওয়াং] বি শ্মশান পাখি । {গা} 

দ.খংসি [দ.-খংসি] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

দখা [দ.-খা] বি কাক । {গা} 

দ.খা নাসিন দিগগি [দ.-খা নাসিন দিগৃগি] বি ভেষজ পেঁয়াজবিশেষ । {গা.} 

দ.খি [দ.-খি] বি মুরগি বা পাখির বিষ্ঠা । {গা.} 

দ.খুমি [দ.-খুমি] ১ বি পাখি বা মুরগির উকুন। ২ বি সাংমা গোত্রের অন্তর্গত 
উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । ৩ বি গয়নারি পাতা । {গা.} 

দখখু, দখুক [দ.-খু, দ.-খুক্‌] বি ঘুঘু পাখি । {গা} 

দু সু:য়া, দু মিসু.য়া, দ.খুক সু'য়া [দ.-খু সু.-য়া, দ.-খু মিসু.-য়া, দ.-খুক্‌ সু.- 
য়া] ক্রি ঘুঘুর নাচ । {গা.} 

দখু হা.সুম, দখু হা.সিম [দ.-খু হা.-সুম্‌, দ.-খু হা.-সিম্‌] বি সবুজ কবুতরবিশেষ । 
{গা} 

দ:গংগাং [দ.-গংগাং] বি রাজহাস । প্রশ. গাগাক গাংসি; আংসি (দু.) । {গা} 
দ.গামদত , দ-গুগেং [দ.-গাম্দত্‌, দ.-গুগেং] বি ঈগল পাখি । {গা} 

দগ্রাং [দ.-গ্রাং] বি মুরগির পালক । {গা.} 

দ'গিসুম, দ.গিসিম [দ.-গিসুম্‌, দ.-গিসিম্‌] বি কাক; কালো রঙের পাখি । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২০৭ 


দ গ্ৰিক [দ.-গ্ৰিক] বি বনমোরগ । {গা} 

দ:গুগু [দ.-গুগু ] বি কবুতর; কপোত । {গা} 

দ:গ্রুং, দ.গ্রিং [দ.-গুং, দ.-থ্রিং] ১ ক্রি ডিম পাড়ার জন্য মুরগির খাচা; মুরগি রাখার 
খাঁচা । ২ বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ 
{গা} 

দ:গেপ [দ.-গেপ্‌] বি হাস । {গা} 

দ.চক [দ.-চক্‌] বি চড়ুই পাখি । {গা} 

দ.চল [দ.-চল্‌] বি মুরগি রাখার ঘর । {গা.} 

দ.চাই, দ.চিও [দ.-চাই, দ.-চিও] বি পাতি কাক । {গা} 

দ.চি [দ.-চি] বি মুরগির ডিম । {গা.} 

দ.চিক [দ.-চিক্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

দ.চিদিক [দ.-চিদিক্‌] বি হাস-মুরগির ঘর । {গা.} 

দ.চি বিখিং [দ.-চি বিখিং] বি ডিমের খোসা । {গা.} 

দ.চি বিজল [দ.-চি বিজল্‌] বি ডিমের তরল সাদা অংশ । {গা. দ.চি+অমূ.} 

দচচি বুন্মুত, দ.চি রিম্মিত [দ.-চি রুম্‌মুত্‌, দ.-চি রিম্মিত্্‌] বি ডিমের কুসুম । {গা.} 
দ.চিরং [দ.-চিরং] বি হলদে পাখি । {গা.} 

দ.চেংমা মিদ্দি [দ.-চেংমা মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা} 
দ.জং [দ.-জং] ১ বি একজাতীয় পাখি । ২ বি আদিপুরুষের নাম । {গা} 

দ.জং মিদ্দি [দ.-জং মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 

দ.জিলমা [দ.-জিল্মা] বি দলবেধে থাকে যে পাখি । {গা} 

দ.তিলেং, দ.ত্লেং, দ.খিলেং [দ.-তিলেং, দ.-তূলেং, দ.-থিলেং] বি কাঠঠোকরা । 
{গা} 

দথাত্তা [দ.-থাতৃতা] ১ ক্রি মোরগ বলি দেওয়া । ২ বি রংদিক দেবতার পূজা । 
{গা} 

দ'দক্ধা [দ.-দক্‌কা] ১ বি সাংসারেক গারোদের রীতিসিদ্ধ বিবাহ । ২ ক্রি সাংসারেক 
নিয়ম অনুযায়ী বিবাহ করা । {গা.} 

দ:দি, দ:দে [দ.-দি, দ.-দে] বি ময়ূর । {গা.} 

দ:নল [দ.-নল্‌] বি মুরগির ঘর । {গা.} 

দ.ফক্কা [দ.-ফক্কা] বি পানকৌড়ি । {গা} 

দ.ফা [দ.-ফা] বি ভূঙ্গরাজ । {গা.} 

দ.ফাংগাল [দ.-ফাংগাল্‌] বি পাখিবিশেষ । {গা} 

দ.ফাচ্ছি [দ.-ফাচ্ছি] বি দোয়েল-জাতীয় পাখি । {গা} 

দ.ফাসি [দ.-ফাসি] বি খঞ্জন পক্ষী । প্রশ. দ.খংসি । {গা} 

দ.ফিংচেপ , দ.ফিনচেপ [দ.-ফিংচেপ্‌ , দ.-ফিন্চেপ্‌] বি টিপটিপ পাখি । {গা.} 
দ.ফিফ্ৰত [দ.-ফিফ্ৰত্‌] বি বুলবুলি । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২০৮ 


দ.ফিলগুম, দ.ফিলগিম, দ.ফিলজিম [দ.-লফিল্্‌গুম্‌ দ.-লফিল্গিম্‌, দ.-ফিল্্‌জিম্‌] 
বি সবুজ রঙের কবুতরবিশেষ । {গা.} 

দ.ফিলরিরি [দ.-ফিল্রিরি] বি বুঁটিওয়ালা পাখিবিশেষ । {গা} 

দ.ফুত, দ.ফিত [দ.-ফুত্‌ , দ.-ফিত্‌] বি বাবুই । [গা.} 

দ ফ্রেচ্চি [দ.-ফ্রেচ্‌চি] বি পাখিবিশেষ । {গা} 

দ.ফো, দফো [দ.-ফো, দফো|] ১ বি পেঁচা । ২ বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র 
বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা.} 

দ.বাক [দ.-বাক্‌] বি বাদুর । {গা .} 

দ বিন্কৃত [দ.-বিক্ৃত্] বি কোয়েল ৷ {গা} 

দবিচ্চি [দ.-বিচ্চি] বি ডিম । {গা.} 

দ.বিত [দ.-বিত্্‌] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

দ বিথা [দ.-বিথা] বি এক বছরের ছোট বয়সী মুরগি; পুলেট । {গা.} 

দ.বিথুপ, দ.বিথিপ [দ.-বিথুপ্‌, দ.-বিথিপ্‌] বি মুরগির বাসা; পাখির বাসা । {গা.} 
দ.বিফা [দ.-বিফা] বি মোরগ । {গা} 

দ-বিমা [দ.-বিমা] বি মুরগি । {গা} 

দ.বিলদক [দ.-বিল্দক্‌] বি পাখিবিশেষ । {গা} 

দখবু [দ.-বু! বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

দ.বুক, দ.বিক [দ.-বুক্‌, দ.-বিক্‌] বি পাখির অন্তর; মুরগির অন্তর । {গা.} 

দ.বুক নিয়া, দ.বিক নিয়া [দ.-বুক্‌ নিয়া, দ.-বিক্‌ নিয়া] ১ বি দ.দক্কার সময় পাখির 
অন্ত্ৰ দেখে নবদম্পতির ভাগ্য পরীক্ষা করার রীতি । ২ ক্রি দ.দক্কার সময় পাখির অন্তর 
দেখে নবদম্পতির ভাগ্য পরীক্ষা করা । {গা.} 

দ.বে [দ.-বে] বি তিতির পাখির জাতবিশেষ ৷ {গা.} 

দ.বেকরত [দ.-বেক্রত্্‌] বি কোয়েল; তিতির । {গা} 

দমমা [দ.-মা] বি রাজহাস । {গা.} 

দ.মাল মিদ্দি [দ.-মাল্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 

দমাস্বি [দ.-মাস্খি] বি দোয়েল । {গা} 

দমি [দ.-মি] বি মোরগের সবচেয়ে লম্বা পালক; পাখির লম্বা পালক । {গা.} 
দমি-গান্দুনি-রংদু মিদ্দি [দ.-মি-গান্দুনি-রংদু মিদ্দি] বি সংসারেক ধর্মের একজন 
দেবতা । {গা} 

দ.মিজা.ফা [দ.-মিজা.-ফা] বি একপ্রকার জংলি লতা । {গা} 

দ্‌মিনি [দ.-মিনি] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

দ:মি:মাং [দ.-মি.-মাং] বি শ্শান পাখি । {গা} 

দ.মিসাল, দ.মিসেল [দ.-মিসাল্‌, দ.-মিসেল্‌] ১ বি বনমোরগ। ২ বি মারাক 
গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২০৯ 


দ.রং [দ.-রং] বি পাখিবিশেষ । 
দ.রাজা [দ.-রাজা] বি রাজাহাস; সোয়ান। প্রশ. গাগাকগাংসি। {গা. দ.+স. 
খরাজ্‌+অন্(কনিন্)>বা. রাজা=দ রাজা} 
দ.রেক [দ.-রেক্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
দ;রেগুফু, দ.রেগিফু [দ.-রেগুফু , দ.-রেগিফু] বি খাসি মোরাগ । {গা} 
দ.রেং [দ.-রেং] বি চিল; বাজপাখি । প্রশ. সেনা; গুগুগেং । {গা.} 
দ,রেংওয়া.লগিসি [দ.-রেংওয়া.-লৃগিসি] বি দৈত্যাকৃতির পাখিবিশেষ । {গা} 
দ,রেংগাংগাবক [দ.-রেংগাংগাবক্‌] বি সাদাটে বাজপাখিবিশেষ । {গা.} 
দ.রেং গাংফাক [দ.-রেং গাংফাক্‌] বি পরজীবী উদ্ভিদবিশেষ । {[গা.} 
দ.রেংগেক [দ.-রেংগেক্‌] বি ধনেস পাখি । {গা} 
দ,রেরাপ [দ.-রেরাপ্‌] বি পাখিবিশেষ । {গা.} 
দ.সাদিল, দ.সাদিলফিল [দ.-সাদিল্‌, দ.-সাদিল্‌ফিল্‌] বি সপ্তর্ষিমল; বৃষ রাশিস্থ 
তারাবিশেষ । {গা} 
দসারং [দ.-সা.-রং] বি যুবক বয়সী মোরগ । {গা.} 
দ.সিক [দ.-সিক্‌] ১ বি টিয়া পাখি । ২ বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা 
চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা} 
দটসিয়া [দ.-সিয়া] ১ বি সাংসারেক গারোদের বিবাহের প্রথা । ২ ক্রি সাংসারেক 
গারোদের প্রথানুসারে বিবাহ করা । {গা.} 
দ সুথাত [দ.-সুখাত্‌] বি নক্ষত্ৰপুঞ্জবিশেষ । {গা.} 
দ:সেংখি [দ.-সেংখি] বি ছোট জাতের মুরগি । {গা} 
দ.স্লেকা [দ.-সূলেকা] বিণ কাক পঙক্ষীর বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ; কাকের মতো ধূর্ত; 
ছলনাকারী । {গা.} 
দ.হামাক [দ.-হামাক্‌] বি শ্যামা পাখি । {গা.} 
দ.ইংরাং দ্র্দ.অ 
দক [দক্‌] ১ বি ছয়; ৬ সংখ্যা । ২ বিণ ৬ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
দকগুবা, দকগুয়া, দকগিবা [দক্গুবা, দক্গুয়া, দক্্‌গিবা] বিণ ষষ্ঠ । {গা.} 
দক-দ্র দন্ধা 
দকগ্রি [দক্থরি! বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
দকদেকা [দক্দেকা] ১ বিণ ঢিলা ২ ক্রি ঢিলা হওয়া; নাড়াচাড়া করা । {গা.} 
দকনেকনেকা [দক্নেক্নেকা] বি পেশিসমূহের কাঠিন্য, দৈহিক কম্পনের লক্ষণযুক্ত 
ম্নায়ুতন্ত্রের ব্যাধিবিশেষ । প্রশ. বলগিসি নাংঙা । {গা.} 
দকবান্দা, দকমান্দা [দক্বান্দা, দক্মান্দা] বি গারো নারীদের এতিহ্যবাহী 
পরিধেয় । কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত লম্বা সৃক্ম নকশা বা কাজ করা 
কাপড়বিশেষ ৷ {গা.} 
দকমান্দ৷া দ্র দকবান্দা 


ব্যবহারিক গারো অভিধান ২১০ 


দকসারি [দক্সারি] বি গারো নারীদের এঁতিহ্যবাহী পরিধেয়; কোমর থেকে পায়ের পাতা 


পৰ্যন্ত লম্বা কাপড়বিশেষ (কারুকাজ সাধারণত থাকে না) । {গা} 


দক্ধা [দক্কা] ক্রি আঘাত করা; মারা । {গা.} 


দক-, দকবো [দক্‌, দক্বো] ক্রি অনুজ্ঞা । {গা} 

দকখকা [দক্খকা] ক্রি টোকা দিয়ে পাত্র পরিষ্কার করা বা পরীক্ষা করা । {গা.} 
দকখংখিয়া [দক্খংখিয়া] ক্রি আড়াআড়ি আঘাত করা । {গা.} 

দক্খুপা [দক্খপা] ক্রি আঘাত করে ফাটিয়ে দেওয়া । {গা.} 

দকয্নতা [দক্খ্লতা] ক্রি সামান্য পরিমাণ আঘাত করা । {গা.} 

দকখালা [দক্খালা] ক্রি বেশ কিছু পরিমাণ আঘাত করা । {গা} 

দকগ্নাকা [দক্খ্‌লাকা|] ক্রি সামান্য কিছু আঘাত করা । {গা} 

দকগকা [দক্গকা|] ক্রি আঘাত করে বের করা । {গা.} 

দকগাকা [দক্গাকা] ক্রি এক আঘাতে মেরে ফেলা ৷ {গা.} 

দকগিতা, দকগিলা, দকদিলা [দক্‌গিতা, দক্্‌গিলা, দক্‌দিলা] ক্রি আঘাত করতে 
বলা; আঘাত করানো । {গা.} 

দকগথ্রৰিকা [দক্গ্রিকা] ১ বি মারামারি । ২ ক্রি মারামারি করা । {গা} 

দকগুবা, দকগুয়া, দকগিবা [দক্গুবা, দক্গুয়া, দক্গিবা] বি প্রহারকারী; 
আঘাতকারী । {গা} 

দকচাকা [দক্চাকা] ক্রি প্ৰতিঘাত করা । প্রশ. দকস্থা । {গা.} 

দকচাপা [দক্চাপা] ক্রি দ্বিতীয় স্ত্রী প্রদান করা । প্রশ. হ.নচাপা । {গা.} 

দকচেপেতা [দক্চেপেতা|] ক্রি মারাত্মকভাবে আঘাত করা; জোরে মারা । {গা.} 


কাজ সম্পন্ন হতে হতে আঘাত করা । {[গা.} 

দকফ্জুয়া [দক্‌ফ্ুয়া] ক্রি আঘাত করে ফুটা করা । {গা} 

দকফেংঙা [দক্‌ফেংঙা] ক্রি প্রতিরোধ করা । {গা.} 

দকফ্কেকো [দক্ফ্নেকা] ক্রি আঘাতে আঘাতে গুঁড়া গুঁড়া করে ফেলা । {গা.} 
দকফ্রেতা [দক্্‌ফ্রেতা] ক্রি মেরে ফাটিয়ে দেওয়া ৷ {গা.} 

দকবাত্তা [দক্বাত্তা] ক্রি অপেক্ষাকৃত বেশিবার বা বেশি পরিমাণ আঘাত করা । 
{গা} 

দকবুংবাঙা, দকবিংবাঙা [দক্বুংবাঙা, দক্বিংবাঙা] ক্রি এলোপাতাড়ি মারা; বাছ- 
বিচার না করে মারা । {গা.} 

দকমানা [দক্মানা] ১ ক্রি ভুলক্রমে আঘাত করা । ২ ক্রি আঘাত করার কাজ সমাপ্ত 
করা । {গা} 

দকরিকা [দক্রিকা] ক্রি গমনের পূর্বে আঘাত করা । {গা} 

দকরুরুমা, দকরিরিমা [দক্রুরুমা, দক্রিরিমা] ক্রি নিষ্টুরভাবে মারা; সমানে আঘাত 
করা; বাছ-বিচার না করে মারা; দলবেঁধে মারা । {গা} 

দকসাপা [দক্সাপা] ক্রি বেত বা চাবুক দিয়ে মারা । {গা.} 

দকছ্থাপা [দক্স্থাপা] ক্রি নিষ্ঠুরভাবে মারা; বারবার মারা বা আহত করা । {গা} 
দকস্রাঙা [দক্লস্রাঙা] ১ ক্রি অন্য কিছু না করে আঘাত করা । ২ ক্রি বেশিবার বা 
বেশি পরিমাণ আঘাত করা । {গা.} 

দকসুয়া, দকসোয়া [দক্সুয়া, দক্সোয়া] ক্রি আগমন অবস্থায় আঘাত করা । {গা} 
দক্কে গাল্লা [দক্‌কে গাল্লা] ক্রি মেরে ফেলা । {গা} 


দকজা [দক্জ] ক্রি আঘাত না করা । {গা.} দ.খংসি দ্ৰ্দ.অ 

দকথকা [দক্থকা] ক্রি আঘাত করা (একত্রে সবাই অর্থে) ৷ {গা} দখা [দখ্বা! বি থলি ৷ প্রশ. দকরা । [গা.} 
দকথঙা [দক্থঙা] ক্রি আঘাত করে দুই ভাগ করা । {গা.} দ.খুমি দ্ৰদ.অ 

দকথপথপা [দক্থপ্থপা] ক্রি হাত বুলিয়ে দেওয়া; আলতো আঘাত করা । {গা.} গা দ গাচিল 

দকধাতা দিৰ্থাতা। জিআযাতে আঘাতে গর ফেলা তা রত) দগা,দ. ১, দ.গাচল [দ.-গা, দ.-গাচিল্‌, দ.-গাচল্‌] বি দরজা; ফটক; গেট । 


দকথাথাপা [দক্থাথাপা| ক্রি অলতো আঘাত করা (বারবার অর্থে) ৷ [গা.} {গা.) 
দকথাপা [দক্থাপা] ক্রি আলতো টোকা দেওয়া । {গা} দ:গাচল দ্র দ.গা 
দকথেকা [দক্থেকা] ক্রি কোনো বস্তুতে ধাক্কা দিয়ে মারা । {গা.} দ.গাচিল দ্র দ.গা 


দকথেপা [দক্থেপা|] ক্রি সামান্য আঘাত করা । {গা.} 
দকদাতা [দক্দাতা] ক্রি উপযুপরি আঘাত করা । {গা.} 


দ.গিসি-খাকসিল [দ.-গিসি-খাক্সিল্‌] বি বাদ্যযন্ত্রবিশেষ; রাংবিশেষ ৷ {গা.} 
দগ্নি মিদ্দি [দগ্নি, মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা; চর্মরোগের দেবতা ৷ 


দকনা জিংজিঙা [দক্না জিংজিঙা] ক্রি মারতে প্রবৃত্ত হওয়া; শাসানো; ভয় দেখানো । [গা.} 
{গা} 

দকপ্লাকা [দকপ্লাকা] ক্রি পিটিয়ে চ্যাপটা করা । {গা} দ-গ্রিং দ্র দ.অ 
দকফ্রঙা [দক্ফ্রুঙা] ক্রি ময়লা ঝারা । {গা} দ্ুং দ্র দ.অ 


দংভা: [দংঙা] ক্রি থাকা । {গা} 
দং, দংবো [দং, দংবো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
দংখামা [দংখামা] ১ ক্রি লেগে থাকা ৷ ২ ক্রি স্থায়ীভাবে থাকা । {গা.} 
দংয়নাপা , দংখিনাপা [দংখ্নাপা, দংখিনাপা] ক্রি থাকতে আরাম লাগা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২১২ 


দকফাকা [দক্ফাকা] ক্রি আঘাত করে ফেলে দেওয়া । {গা.} 

দকফালাকা [দক্ফালাকা] ক্রি চড় মারা । {গা} 

দকফিয়া, দকফ্রিয়া [দকফিয়া, দক্‌ফ্রিয়া] ক্রি টুকরা টুকরা করে ভাঙা । {গা} 
দকফুলা, দকফিলা [দক্ফুলা, দক্ফিলা] ১ ক্রি পুনরায় আঘাত করা । ২ ক্রি অন্য 


ব্যবহারিক গারো অভিধান ২১১ 


দংখুঙা, দংখুয়া [দংখুঙা , দংখুয়া] ক্রি বিদ্যমান থাকা । {গা} 

দংগিতা, দংগিলা, দংদিলা [দংগিতা, দংগিলা, দংদিলা] ক্রি থেকে যেতে বলা । 
{গা} 

দংগ্রিকা [দংগ্রিকা] ক্রি পরস্পর থেকে যাওয়া । {গা.} 

দংঙারি-চা;রি দংঙারি-চা.-রি] ক্রিবিণ অকারণে; যুক্তিহীনভাবে; শুধু শুধু; খেয়ে- 
পড়ে । {গা} 

দংচাকা [দংচাঙা] ক্রি থাকা; অবস্থান করা । {গা.} 

দংচাঙা [দংচাঙা] ক্রি থেমে যাওয়া; স্থিত হওয়া । প্রশ. দংদুপা । {গা.} 

দংচুপা, দংচিপা [দংচুপা , দংচিপা] ক্রি স্থায়ীভাবে থেকে যাওয়া । {গা} 

দংচেঙা [দংচেঙা] ক্রি আগে বা প্রথমে থেকে যাওয়া । {গা.} 

দংজা [দংজা] ক্রি না থাকা । {গা.} 


দংখথুমা, দংথিমা [দংখুমা, দংখিমা] ১ ক্রি উদ্দেশ্য সিদ্ধ না হওয়া পর্যন্ত থাকা। ২ 

ক্রি পাহাড়া দেওয়া । {গা.} 

ld দংথিরাক্কা [দংখুরাক্কা, দংখিরাক্কা] ক্রি অস্বস্তি লাগা; বারবার চমকে 

ওঠা । {গা.} 

দংখুয়া, দংথোয়া [দংথুয়া, দংথোয়া] ক্রি ভালো লাগা; অবস্থা বা পরিবেশ অনুকূলে 

থাকা; থাকতে আরাম লাগা; স্বাচ্ছন্দ্যে থাকা । {গা.} 

দংদিকা [দংদিকা|] ক্রি অস্ব্তি লাগা । {গা} 

দংদুপা, দংদিপা [দংদুপা, দংদিপা] ক্রি থেমে যাওয়া । {গা} 

দংনাগ্না [দংনাপৃপা] ১ ক্রি প্রবেশ করা; থাকার বা শয়ন করার উদ্দেশ্যে বাড়িতে 

ঢোকা । ২ ক্রি ঘর উদ্বোধন করা । {গা.} 

দংফা [দংফা] ক্রি সাথে থাকা । {গা} 

দংরাম [দংরাম্‌] বি বাসস্থান । {গা.} 

দংরারাম-চা,রারাম [দংরারাম্্‌-চা.রারাম্‌] ক্রিবিণ খেয়ে-পড়ে; নিত্য কাজের সময়ে ৷ 

{গা} 

দংরুমা, দংরিমা [দংরুমা, দংরিমা] ক্রি একত্রে বসবাস করা । {গা} 

দংস্ফা [দংস্ফা] ক্রি অবশিষ্ট থাকা । {গা} 

দংসুকসাকা, দংসিকসাকা [দংসুক্সাকা, দংসিক্সাকা] ক্রি অস্বৃদ্তি লাগা; ভালো না 

লাগা; অধৈৰ্য হওয়া । {গা} 

দংসুয়া, দংসোয়া [দংসুয়া, দংসোয়া] ক্রি আগমনের পূর্বে উপস্থিত থাকা । {গা} 
দংঙা' [দংঙা] ক্রি বিবাহ করা । {গা} 

দং, দংবো [দং, দংবো] ক্রি অনুজ্ঞা । {গা.} 

দংখামা [দংখামা] ক্রি চিরদিনের জন্য বিবাহ করা । {গা} 

দংগিতগুবা, দংগিতগুয়া, দংগিতগিবা [দংগিত্গুবা, দংগিত্গুয়া, [দংগিত্গিবা] বি 

বিবাহ-কাজ সম্পাদনকারী । {গা} 

দংগিতা, দংগিলা, দংদিলা [দংগিতা, দংগিলা, দংদিলা] ক্রি বিবাহ করতে বলা; 


ব্যবহারিক গারো অভিধান ২১৩ 


বিবাহ করানো । {গা.} 
দংগ্রিকা [দংগ্রিকা] ক্রি পরস্পর বিবাহ-বন্ধনে আবদ্ধ হওয়া । {গা} 
দংগুবা, দংগুয়া, দংগিবা [দংগুবা, দংগুয়া, দংগিবা] বি যে বিবাহ করে; 
বিবাহকারী । {গা.} 
দংঙা বিরুচ্চু খাআ বিফান্ত, দংঙা বিরিচ্চু খাআ বিফান্ত [দংঙা বিরুচ্চু খাআ 
বিফান্তু , দংঙা বিরিচ্চু খাআ বিফান্তু] (বাগ.) বি চিরাচরিত নিয়মের বৈবাহিক 
সম্পর্ক । {[গা.} 
দংজা [দংজা] ক্রি বিবাহ না করা । {গা.} 
দংদাপা [দংদাপা] ক্রি স্ত্রী বা স্বামী বর্তমান থাকা সত্ত্বেও দ্বিতীয় স্ত্রী বা স্বামী গ্রহণ 
করা । {গা} 
দংসুপা, দংসিপা [দংসুপা, দংসিপা] ক্রি অন্যের বিবাহিত স্ত্রী বা স্বামীকে, স্বামী বা 
স্ত্রী-বিয়োগের কারণে বিবাহ করা । {গা} 
দচ.চিক দ্ৰ্দ.অ 
দ.জংমা [দ.-জংমা] বি জংলি সবজিবিশেষ । {গা} 
দ.জাগিবিব দ্র দ.জাগুব্বি 
দজাগুব্বি, দ.জাগিবিব [দ.-জাগুবৃবি, দ.-জাগিবৃবি| বি ভেষজ উদ্ভিদবিশেষ ৷ {গা} 
দত- [দত্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ ৷ বৃক্ষ বা লাকড়ি 
নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: ফাং দতসা; হা.বল দতসা; দতর্নিং ইত্যাদি । {গা} 
দতমা [দত্মা] বি মোটা; বড় আকারের । {গা.} 
দতমিফা [দত্মিফা] বি আদিপুরুষের নাম । {গা} 
দননদ:ন, দমদম [দ.-ন্দ.-ন্‌, দ.-ম্দ.-ম] ১ বিণ কোমল; মিহি; তুলতুলে । ২ 
ক্রিবিণ কোমল করে; মিহি করে; তুলতুল করে । {গা} 
দন্না’ [দন্না] ক্রি রাখা । {গা} 
দন, দনবো [দন্‌, দন্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
দনখিংখাঙা [দন্খিংখাঙা] ক্রি এলোমেলোভাবে রাখা । {গা} 
দনগপা [দন্গপা] ক্রি পরিত্যাগ করা; স্থগিত রাখা; মুলতবি ঘোষণা করা । {গা.} 
দনগালা [দন্গালা] ক্রি ত্যাগ করা । প্রশ. ওয়াতগালা । {গা.} 
দনগিতা, দনগিলা, দনদিলা [দন্গিতা, দন্গিলা, দন্দিলা] ক্রি রাখতে বলা । {গা.} 
দনগুয়ালা [দন্গুয়ালা] ক্রি ভুলে রেখে যাওয়া । {গা.} 
দনচাক্কা [দন্চাক্কা] ক্রি কোনো জিনিসের মধ্যে রাখা । {গা.} 
দনচাঙা [দন্চাঙা] ক্রি হঠাৎ থেমে যাওয়া (কাজ থেকে); বাদ দিয়ে রাখা । {গা} 
দনচুপা, দনচিপা [দন্চুপা, দন্চিপা] ক্রি ফেলে রাখা; স্থগিত রাখা । {গা.} 
দনচেঙা [দন্চেঙা] ক্রি প্রথমে কাজ রেখে দেওয়া । {গা} 
দনজা [দন্জা] ক্রি না রাখা । {গা.} 
দনথণা [দন্থঙা] ক্রি হঠাৎ কাজ বন্ধ করা । {গা.} 
দনদাপা [দন্দাপা] ১ ক্রি কোনো বস্তুর উপরে রাখা। ২ ক্রি এক কাজ অসমাপ্ত 


ব্যবহারিক গারো অভিধান ২১৪ 


রেখে অন্য কাজ করা । {গা.} 
দনদিকা [দন্দিকা] ক্রি হঠাৎ থেমে যাওয়া । {গা.} 
দনবুতবাতা, দনবিতবাতা [দন্বুত্বাতা, দন্বিত্বাতা] ক্রি ভুল করে রাখা । {গা.} 
দন্বুনা [দন্বুনা] ক্রি মিশিয়ে রাখা । {গা} 
দনমুদ্দাপা, দনমিদ্দাপা [দন্মুদ্দাপা , দন্মিদ্দাপা] ক্রি চাপা দিয়ে রাখা । {গা.} 
দনরাম [দন্রাম্‌] বি গুদাম ঘর; কোনো কিছু রাখার ঘর । {গা} 
দনরিকা [দন্রিকা] ক্রি রেখে যাওয়া । {গা.} 
দনফেঙা [দন্ফেঙা] ক্রি আড়াআড়িভাবে রাখা । {গা.} 
দনফুলা, দনফিলা [দন্ফুলা, দন্ফিলা] ক্রি পুনরায় রাখা । {গা.} 
দনসুগুবা, দনসুগুয়া, দনসুগিবা [দন্সুগুবা, দন্সুগুয়া, দন্সুগিবা] ১ বি পূর্ব থেকে 
নির্ধারণ করে রাখা বিষয় বা বস্তু । ২ বিণ পূর্ব নির্ধারিত । {গা} 
দনসুয়া, দনসোয়া [দন্সুয়া, দন্সোয়া] ক্রি আগাম রেখে দেওয়া । {গা.} 
দমন্না: [দন্না] বি ধন্না । প্রশ. বিলবাং । {স. ধরণ>ধরনা>ধর্না>বা. ধর্না>} 
দফো,দ.ফো দ্র্দ.অ 
দ বক [দ.-বক্‌] বি ছাগল । পরশ. ব্রিন (দু.) । {গা} 
দ.বকনল [দ.-বক্নল্‌] বি ছাগল রাখার স্থান ৷ প্রশ. বিন (দু.) । {গা.} 
দব্বা [দব্বা] বি পাখির খাঁচা । প্রশ. তপ্না । {গা} 
দবিত দ্ৰদঅ 
দ-বুদ্ব্দ.অ 
দ:মক [দ.-মক্‌] বি ছাগল । {গা} 
দমদম দ্র দ.নদ.ন 
দ.মাল মিদ্দি দ্র্দ.অ 
দমিদ্রদঅ 
দমমিনি দ্র্দ.অ 
দমমিসাল, দ.মিসেল দ্র দ.অ 
দরা [দরা] বি পাচ সের । {আঞ্চ.বা.>} 
দরা- [দরা-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ। ওজন 
বোঝাতে ব্যবহৃত হয়। যেমন: দরাসা; দরাগিনি; দরাগিথাম ইত্যাদি । {আঞ্চ.বা.} 
দরিবল মিদ্দি [দরিবল্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা; উচ্চ রক্তচাপ 
রোগের রক্ষাকর্তা । {গা.} 
দ.রেক দ্র্দ.অ 
দরেং গাংফাক দ্র দ.অ 
দল [দল্‌] বি দল । প্রশ. মা.মাল। {স. Jদল+অ(ক)>বা. দল>} 
দল- [দল্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ ৷ দল নির্দেশে 
ব্যবহৃত হয়। যেমন: দলসা; দলগিনিং; দলগিথাম ইত্যাদি । {স. Jদল+-অ(ক)>বা. 


ব্যবহারিক গারো অভিধান ২১৫ 


দল>} 
দলজেল [দলজেল] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
দলুং [দল্লং] বি সেতু; ব্রিজ । {গা} 
দলুং দলুং, দুংদুং [দলুং দলুং, দুংদুং] ক্রিবিণ গপাগপ; গোগ্ৰাসে । {গা} 
দ:লং, দ লং [দ.-লং, দল্লং] বি ফৌটা; বিন্দু । {গা} 
দ লুং দ.লুং [দ.-ল্‌লং, দ.-ল্‌লং] ১ অব্য টলমল । ২ বিণ টলমলে ৷ {গা} 
দলা [দলা] ক্রি খ। {স. দল+-বা. আ>} 
দ ’ল্লা [দ.-ল্‌লা] ১ বিণ ভাজ-বিশিষ্ট । ২ ক্রি ভাজ পড়া । {গা} 
দ.লজা [দ.-লৃজা] ১ বিণ ভাজহীন। ২ ক্রি ভাজ না পড়া । {গা} 
দ.সাদিল, দ.সাদিলফিল দ্র দ.অ 
দ.সাদিলফিল দ্র দ.অ 
দ.সিক দ্রদ.অ 
দসুথাত দ্র দ.অ 
দ্বকা [দ্রকা] ক্রি পিছু লাগা । {গা} 
দ্রং [দুং] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা} 
-দ্রতা [-দ্রতা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামুলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে । যেমন: গিলদ্রতা ইত্যাদি । {গা.} 
দা.আ [দা.-আ] অব্য না; নঞ্থক অব্যয়বিশেষ । {গা.} 
দাই [দাই] ১ অব্য ঝাঁকি নির্দেশক উক্তি। ২ অব্য পড়ে যাওয়া নির্দেশক উক্তি (শিশুদের 
ক্ষেত্রে ব্যবহার্য শব্দ) । {গা.} 
দাইদাই [দাইদাই] অব্য বারবার ঝাঁকি নির্দেশক উক্তি । {গা.} 
দাইবুম [দাইরুম্‌] অব্য দেহের সমস্ত ভার নিয়ে পড়া নির্দেশক উক্তি । {গা.} 
দাইবরুম দাক্কে [দাইবুম্‌ দাক্কে] ক্রিবিণ দেহের সমস্ত ভার নিয়ে । {গা} 
দা.ও [দা.-ও] ক্রিবিণ এখন । {গা} 
দা.ওন [দা.-ওন্‌] ক্রিবিণ এখনই ৷ {গা.} 
দা.ওনাবা [দা.-ওনাবা] ক্রিবিণ এখনো না । {গা} 
দা.ওদে [দা.-ওদে] ক্রিবিণ এবার । {গা} 
দা.ওনি [দা.-ওনি] ক্রিবিণ এখন থেকে । {গা.} 
দা.ওবা [দা.-ওবা] ক্রিবিণ এখনো; এ সময়েও ৷ {গা} 
দা.ওমা.মং [দা.-ওমা.-মাং] ক্রিবিণ এইমাত্ৰ । {গা} 
দা.ও রাংসা [দা.-ও রাংসা] আর একবার । প্রশ. দা.রাংসা । {গা.} 
দা.ওরোরো [দা.-ওরোরো| ক্রিবিণ আজকাল । {গা.} 
দা.ওসা [দা.-ওসা] ক্রিবিণ এখন মাত্র । {গা} 
দা.ওসান [দা.-ওসান্‌] ক্রিবিণ কিছুক্ষণ আগে; এই মাত্র । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২১৬ 


দা.ওয়াল [দা.-ওয়াল্‌] বি এই রাত । {গা} 

দাওয়া [দাওয়া] ১ বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । ২ বি ফলবিশেষ । {গা.} 

দাওয়াল [দাওয়াল্‌] বি অনিষ্টকারী; ধ্বংসকারী । {গা.} 

দাক [দাক] বি কফ ৷ {গা.} 

দাক- দ্র দাক্কা 

দাক দিগগি [দাক্‌ দিগৃগি] বি হলুদজাতীয় ভেষজ উদ্ভিদবিশেষ ৷ {[গা.} 

দাকনক [দাক্নক্‌] বি ডাকঘর । {Jডাক্‌>তুল. হি. ডাক>বা. ডাকঘর>} 

দাকনাংঙা [দাক্নাংঙা] ১ বিণ সুন্দর; সুগঠিত। ২ ক্রি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারা । 
{গা} 

দাকবেওয়াল [দাক্বেওয়াল্‌] বি সংস্কৃতি; প্রথা; রেওয়াজ; আচার-আচরণ; রীতিনীতি; 
আইন-কানুন; নিয়ম-কানুন; করণীয় । {গা.} 

দাক্কা' [দাক্্‌কা] ১ ক্রি করা; সম্পাদন করা । ২ ক্রি সমাপ্ত করা; শেষ করা । {গা} 
দাক, দাকবো [দাক্‌, দাক্বো|] ক্রি অনুজ্ঞা । {গা} 
দাকয্নুতা [দাক্খ্লতা] ক্রি শুরু করে হঠাৎ শেষ করা । {গা.} 
দাকখিচতা [দাক্খিচতা] ১ বিণ যাচ্ছেতাই ৷ ২ ক্রি খারাপভাবে করা; খারাপ কিছু 
করা । {গা} 
দাকখুমাল, দাকখিমাল [দাক্খুমাল্‌, দাক্খিমাল্‌] বিণ অভ্যস্ত । {গা.} 
দাকগিচ্চিয়া [দাক্‌গিচ্চিয়া] ১ বি দৌরাত্ম্য । ২ ক্রি অত্যাচার করা । {গা.} 
দাকগিতা, দাকগিলা, দাকদিলা [দাক্‌গিতা, দাক্‌গিলা, দাক্্‌দিলা] ক্রি করতে বলা; 
নেতৃত্ব দেওয়া । {গা} 

[দাক্‌গিদিকা] ক্রি তৎক্ষণাৎ কিছু করা । {গা. 
দাকগ্রিকগিবা 


দাকগ্রিকগুবা, দাকগ্রিকগুয়া, ET দাক্ঞ্রিক্গুয়া , 
দাক্গ্রিক্‌গিবা] ক্রি যোদ্ধা । প্রশ. মাতগ্রিক ৷ {[গা.} 
দাকগ্রিকা [দাক্গ্রিকা] ক্রি যুদ্ধ করা; মারামারি করা । {গা} 


দাকগুবা, দাকগুয়া, দাকগিবা [দাকগুবা, দাক্গুয়া, দাকগিবা]| ১ বি কাজ 
সম্পাদনকারী ৷ ২ বি সৃষ্টিকর্তা; ঈশ্বর; তাতারা রাবুগার আরেকটি নাম । {গা} 
বুচ্চুমা মিদ্দি, দাক্‌গুয়া-বুচ্চুমা মিদ্দি, দাক্গিবা-বিচ্চিমা মিদ্দি] বি সাংসারেক 
ধর্মের একজন দেবতা । {গা.} 

দাক্গুয়া-রাক্গুয়া, দাক্‌গিবা-রাক্গিবা] বি সৃষ্টিকর্তা; ঈশ্বর । {গা 

হামুয়া , দাক্‌গিবা হামুয়া] ক্রি সৃষ্টিকর্তাকে পূজা-অৰ্চনা করা । {গা} 

দাকচতা [দাক্চতা] ক্রি শেষ করে করা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২১৭ 


দাক্চাক্গিবা] ক্রি সাহায্যকারী । {গা} 

দাকচাকা [দাক্চাকা|] ক্রি সাহায্য করা । {গা} 

দাকচাকে হ ন্না [দাক্্‌চাকে হ.-ন্না] ক্রি সেবা করা; পরিচর্যা করা । {গা} 

দাকচেঙা [দাক্্‌চেঙা] ক্রি প্রথমে শুরু করা বা করে নেওয়া । {গা.} 

দাকজা [দাক্্‌জা] ১ ক্রি না করা; সম্পাদন না করা । ২ ক্রি সমাপ্ত না করা; শেষ না 
করা । {গা} 

দাকজা-সু.জা [দাক্‌জা-সু.-জা] বিণ অপদাৰ্থ; অকেজো । {গা} 

দাকথুমাকা, দাকখিমাকা [দাক্থুমাকা, দাক্থিমাকা] বি বেপরোয়াভাবে করা । {গা.} 
দাকদাপা [দাক্‌দাপা] ১ ক্রি সাখী নিয়ে কাজ করা। ২ ক্রি কাজের উপর কাজ 
করা । {গা} 

দাকনামজা [দাক্নাম্‌জা] বিণ নিষিদ্ধ; অনুচিত । {গা 

দাকফা [দাক্‌ফা] ক্রি একসাথে কাজ করা (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা.} 
দাকফাগুবা, দাকফাগুয়া, দাকফাগিবা [দাক্ফাগুবা, দাক্ফাগুয়া, দাক্ফাগিবা] বি 
সহকারী; সহযোগী । {গা} 

দাকফুনুকা, দাকফিনিকা [দাক্ফুনুকা, দাক্্‌ফিনিকা] ক্রি করে দেখানো । {গা. দাক্কে 
ফুম্ুকা, ফিম্নিকা>} 

দাকফুলা, দাকফিলা [দাক্্‌ফুলা, দাক্ফিলা] ১ ক্রি পুনরায় করা । ২ ক্রি অন্য কাজ 
সম্পন্ন হতে হতে প্রথম কাজটা করা । {গা.} 

দাক্ব্রকা [দাক্বকা] বিণ অপন্দনীয় কর্ম সাধন করা; হিতে বিপরীত কাজ করা । 
{গা} 

দাকবুয়া [দাক্বুয়া! ১ ক্রি কোনো কিছু করার ছল বা ভান করা । ২ ক্রি কোনো কিছু 
পরিপূর্ণভাবে না করা । {গা} 

দাকমা.তা [দাক্মা.-তা] ১ বি করা যায় এমন কাজ । ২ ক্রি করতে ইচ্ছা জাগা । 
{গা} 

দাকমানা [দাক্মানা] ১ ক্রি ভুলক্ৰমে করে ফেলা ৷ ২ ক্রি কাজ সমাপ্ত করা । {গা.} 
দাকমালজা [দাক্মালজা] ১ বি সামাজিক বিধি-নিষেধ । ২ বিণ করা নিষেধ এমন; 
নিষিদ্ধ । {গা.} 

দাকমুকা, দাকমিকা [দাক্মুকা, দাক্মিকা] ক্রি ভান করা । {গা.} 

দাকমেসোকা [দাক্্‌মেসোকা] ক্রি প্রদর্শন করা; দেখানো । {গা.} 

দাকরঙা [দাক্রঙা] ক্রি করার অভ্যাস থাকা । ({গা.} 

দাকরাক্কা [দাকরাক্কা] ১ ক্রি করতে পারা; সক্ষম হওয়া । ২ বিণ অভিজ্ঞ; সক্ষম । 
{গা} 

দাকরানা [দাক্রানা] ক্রি একবারে করে ফেলা; একনাগাড়ে করে কাজ শেষ করা । 


{গা} 
দাকরিকা [দাক্রিকা] ক্রি গমনের পূর্বে কাজ করে রাখা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২১৮ 


দাকসুয়া, দাকসোয়া [দাক্সুয়া, দাক্সোয়া] ক্রি আগমনের পূর্বে করে ফেলা । {গা} 
দাক্কা-থোয়া [দাক্কা-থোয়া] ১ বি কোনো ভেষজ ওঁষধ দিয়ে কাউকে বশ বা অসুস্থ 
করার পদ্ধতি । ২ ক্রি ভেষজ ওুঁষধ দিয়ে কাউকে বশ বা অসুস্থ করা । {গা} 
দাক্কাম-দাকদুয়া [দাক্কাম্‌-দাক্দুয়া] ক্রি অযথা বিরক্ত বা ব্যঙ্গ বা হস্তক্ষেপ করা; 
তামাশা করা; কারসাজি করা; কেরামতি দেখানো । {গা} 
দাক্কামা [দাক্কামা] ক্রি অযথা বিরক্ত করা; হস্তক্ষেপ করা; তামাশা করা । {গা.} 
দাক্কে চা.আ [দাক্‌কে চা.-আ] ক্রি জীবিকা নির্বাহ করা । {গা.} 
দাক্কে ফুনুকা, দাক্কে ফিন্নিকা [দাক্‌কে ফুন্নুকা, দাক্‌কে ফিন্নিকা] ১ ক্রি কিছু 
করে দেখানো ৷ ২ ক্রি প্রদর্শনী করা । {গা.} 
দান্কে চা.জক [দাক্‌কে চা.-জক্‌] অব্য বিস্ময় বা আশঙ্কাসূচক শব্দ । প্রশ. 
দাকজোকাই; হ.ওজোকাই ৷ {গা} 
দাক্কোদে [দাক্‌কোদে| ক্রিবিণ তবে; এমন হলে; এমন করলে । {গা.} 

দাক্কা [দাক্কা] ক্রি সহবাস করা । {গা.} 
দাকজা [দাক্জা] ক্রি সহবাস না করা । {গা.} 

দাগাল [দাগাল্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

দাগাল মিদ্দি [দাগাল্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা ৷ {[গা.} 

দাগায়া [দাগায়া] ক্রি দাগ দেওয়া; দাগানো। {ফা. দাগ>বা. দাগানো>বা. দাগা+গা. 
য়া=দাগায়া} 

দাগ্রীঙা [দাগ্রাঙা] ক্রি ভয়-ভীতি দেখিয়ে প্রভাব বিস্তার করা; হুমকি দেওয়া; দখল করা । 
{গা} 

দাংওতা, দাংগতা, দাংথাপা [দাংওতা, দাংগতা, দাংথাপা] ক্রি আচড় দেওয়া; 
খোচা দেওয়া; ছোয়া; ইঙ্গিত করা; স্পর্শ করা । {গা} 
দাংওতজা, দাংগতজা, দাংথাপজা [দাংওত্জা, দাংগত্জা, দাংথাপ্‌জা] ক্রি আচড় 
না দেওয়া; খৌচা না দেওয়া; না ছোঁয়া; ইঙ্গিত না করা; স্পর্শ না করা । {গা} 

দাংখল, দাংখ্লুক [দাংখল্‌ , দাংখ্‌লক্‌] বি শুকর বেধে রাখার জন্য ব্যবহৃত উপকরণ । 
{গা} 

দাংখি দ্র দাংমা 

LLCS বি আগুনের ফুলকি তোলার কাজে ব্যবহৃত লোহার বস্তুবিশেষ; 

। {গা} 

দাংগ [দাংগ] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 
{গা} 

দাংগতা দ্র দাংওতা 

দাংগা দ্র থাংখা 

দাংগাম [দাংগাম্‌] বি, বিণ মান্তান । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২১৯ 


দাংঙা’ [দাংঙা] ক্রি সুগম্য হওয়া; সহজে ঢুকতে পারা । {গা .} 
দাংজা [দাংজা] ক্রি সুগম্য না হওয়া; সহজে ঢুকতে না পারা । {গা} 

দাংঙা [দাংঙা] ক্রি চাষ করা; জমি নিড়ানো; জমি পরিষ্কার করা । {গা.} 
দাংখারি [দাংখারি] বি নিড়ানোর সময় । {গা.} 
দাংজা [দাংজা] ক্রি চাষ না করা; জমি না নিড়ানো; জমি পরিষ্কার না করা । {গা.} 

দাংথাপা দ্র দাংওতা 

দাংদিকা দ্র দাংদুকা 

দাংদুকা, দাংদিকা [দাংদুকা, দাংদিকা] ক্রি হানা দেওয়া; আঘাত করা । {গা} 

দাংমা, দাংখি [দাংমা, দাংখি] ক্রি শীষ; ধানের শীষ । {গা} 

দাংসু [দাংসু] বি উপগোত্ৰ বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা.} 

দা.ঙদা.ঙ [দা.-ঙ্দা.-ঙ] বিণ দূরবর্তী । [গা.} 

দাজেল [দাজেল্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

দাজেল আবেত [দাজেল্‌ আবেত্‌] বিণ যে ব্যক্তি কোনো বিষয়ে বারবার বলতে থাকে; 
বাচাল। {গা.} 

-দাতা, -দাত্তা [-দাতা, -দাতৃ্তা] কৃৎ প্রত্যয়বিশেষ । কোনো কাজ মাত্রাতিরিক্ত করা 
বোঝাতে ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে ব্যবহত হয়। যেমন: দকদাতা; রু:মদাতা; 
চা.দাতা ইত্যাদি । {গা.} 

দাত্তা [দাত্তা] ক্রি দড়িতে গাড়া বা গেড়ে দেওয়া ৷ {গা.} 
দাত, দাতবো [দাত্‌ , দাত্বো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
দাতখাপা [দাত্খাপা] ক্রি সাহায্যস্বরূপ গেড়ে দেওয়া বা বিদ্ধ করা । {গা} 
দাতখেতা [দাত্খেপা] ক্রি ঠেসে গাড়া । {গা} 
দাতজা [দাত্জা] ক্রি না গাড়া । {গা} 

দাদক, দা.দক [দাদক্‌, দা.-দক্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা 
মা.চং বা মাহারিবিশেষ ৷ [গা.} 

দাদা [দাদা] ১ বি বড় ভাই। ২ বি পিতামহ প্রশ. আদা । {স. দায়াদ অথবা 
তাত>তাদ; হি. দাদা>বা. দাদা>} 
দাদু [দাদু] বি দাদার আদরসূচক শব্দ; দাদা; নানা; দাদু, নানু । {বা. দাদা+উ>} 

দালদাল [দাল্দাল্‌] বিণ নতুন; টাটকা । {গা.} 

-দাদাল, -দালদাল [-দাদাল্‌, -দাল্দাল্‌] সাফিক্সবিশেষ । মাত্র করা হয়েছে এমন 
বোঝাতে ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে বিশেষণ পদ গঠন করে। যেমন: 
থারিয়াদালদাল; চা.দালদাল; রু.মদাদাল ইত্যাদি । {গা.} 

দাদি দক্কা [দাদি দক্কা] ক্রি একধরনের তাল দেওয়া । {গা} 

দাদিং [দাদিং] বি বাদ্যযন্ত্রবিশেষ; সবচেয়ে বড় গারো ঢোল-জাতীয় বাদ্যযন্ত্র । {গা.} 

দাদিমিত দ্র দাদুমুত 


ব্যবহারিক গারো অভিধান ২২০ 


দাদিলিক [দাদিলিক্‌] বিণ মোটাসোটা (স্ত্রী) । [গা.} 
দাদিলিকদাপাং [দাদিলিক্‌দাপাং] বিণ মোটাসোটা; উঁচু-লম্বা (স্ত্রী.) ৷ {গা} 

দাদ্দিখি.খি [দাদ্দিখি.-খি] বিণ পুরু ময়লার স্তর জমে থাকে এমন ৷ {গা.} 

দাদুমুত, দাদিমিত [দাদুমুত্‌, দাদিমিত্‌] বি ছত্রাক বা অণুজীব ৷ {গা.} 
দাদুমুত চাআ, দাদিমিত চাআ [দাদুমুত্‌ চাআ, দাদিমিত্‌ চাআ!] ক্রি ছত্রাক বা 
অণুজীব জন্মানো ৷ {গা.} 
দাদুমুতা, দাদিমিতা [দাদুমুতা, দাদিমিতা] ১ বিণ ছত্রাক বা অণুজীবযুক্ত। ২ ক্রি 
ছত্রাক বা অণুজীবযুক্ত হওয়া । {গা} 

দান, দা.নচা [দা.-ন্‌, দা.-ন্‌চা] ক্রিবিণ পরবর্তী সময়ে । {গা} 
দা.নদা.ন [দা.-ন্দা.-ন্‌] ক্রিবিণ বারবার । {গা} 
দা:নো [দা.-নো|] ক্রিবিণ কিছু সময় পূর্বে বা পরে । {গা} 

দানক [দানক্‌] বি বিকল্প পথ; বের হওয়া রাস্তা । {গা.} 

দা নাং [দা.-নাং] বিণ বেচারা । {গা} 

দানাল [দানাল্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মাচচং বা 
মাহারিবিশেষ । {গা.} 

দান্দাকা [দান্দাকা] ক্রি গাদা করে রাখা । প্রশ. চম্মঙা । {গা.} 

দান্দানা [দান্দানা] ক্রি হেলান দেওয়া । {গা.} 

দান্দালি [দান্দালি] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

দানিল [দানিল্‌] বি ঢালবিশেষ । {গা.} 

দানিলং [দানিল্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

-দাপদাপা [-দাপ্‌দাপা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে। যেমন: রাদাপদাপা; মা.নদাপদাপা; চা.দাপদাপা ইত্যাদি । 
{গা} 

দাপফুয়া দ্র দাগ্না 

দাগপ্পা, দাপফুয়া [দাপৃপা, দাপৃফুয়া] ক্রি মাটি চাপা দেওয়া; কবর দেওয়া । {গা.} 

-দাপা [-দাপা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: বি.দাপা; মা.নদাপা; গা.কদাপা ইত্যাদি । {গা.} 

দাব্বলক [দাব্বলক্‌] বিণ পানসে ৷ {গা} 
দাব্বলকা [দাব্বলকা] ১ বিণ পানসে ৷ ২ ক্রি পানসে হওয়া । {গা} 

দাব্বকা [দাবকা] ১ বিণ পানসে ৷ ২ ক্রি পানসে হওয়া । {গা} 
দাব্বক-চিব্রক [দ্বাবক্-চিবিক্] বিণ পানসে আর পানসে। {গা} 
দাব্রক্ব্বক , দাব্ব্ববক [দাবক্বক্‌, দাব্ব্বক্] বিণ পানসে । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২২১ 


দাবা [দাবা] বি হুক্কা । {গা.} 
দাবা [দা.-বা] ক্রিবিণ পুনরায়; আবার; আর একবার । {গা.} 
দাবার [দা.-বার্] ক্রিবিণ এবার । {গা. দা.+বা. বার=দা বার} 
দা.বিলসি [দা.-বিল্সি] এই বছর । {গা} 
দাবিয়া [দাবিয়া] ক্রি ডুবা; ডেবে যাওয়া । {প্রা. বুডড>এডুব+আল্ডুবা>} 
দাবুয়া [দাবুয়া] বি গারো অঞ্চলের নদীবিশেষ । {গা.} 
দাব্বেত দাব্বেত [দাবৃবেত্‌ দাবৃবেত্‌] ক্রিবিণ বারবার । {গা} 
দার্লেকা [দাব্লেকা] ১ বিণ ভেজা; নরম । ২ ক্রি ভেজা হওয়া; নরম হওয়া । {গা .} 
দাম [দাম্‌] বি স্থান; জায়গা; অঞ্চল । {গা} 
-দাম [-দাম্‌] সাফিক্সবিশেষ । শব্দ বা শব্দমূলের সাথে সাফিক্সবূপে যুক্ত হয়ে বিশেষ্য 
পদ গঠন করে। যেমন: সু.বুদাম; হা.দাম; বিবালদাম ইত্যাদি । {গা} 
দামরি [দাম্রি] বি স্থান; জায়গা । {গা} 
দামসা [দাম্‌সা] বি একই জায়গা ৷ {গা.} 
দামসান [দাম্সান্‌] ক্রিবিণ একসাথে । {[গা.} 
দামং[দাম্‌] বি মূল্য । {স. দ্ৰম্ম; খ্রি. da০॥৷৭>বা. দাম>} 
দামন [দামন্‌] বি জংলি ফলবিশেষ । {গা} 
দামরা [দাম্রা] বি, বিণ খোজা করা গরু; বলদ । {গা.} 
দাম্বকা [দাম্বকা] ১ বিণ স্বাস্থ্যবান; হষ্টপুষ্ট । ২ ক্রি স্বাস্থ্যবান হওয়া । {গা} 
দাম্বং [দাম্্‌বং] ১ বি ব্যাঙের ছাতা; ছত্রাকবিশেষ । ২ বিণ মোটা । {গা} 
দাম্বলা [দাম্বলা] ১ বিণ হঙষ্টপুষ্ট । ২ ক্রি হষ্টপুষ্ট হওয়া ৷ {গা} 
দামা [দামা] বি গারোদের বাদ্যযন্ত্রবিশেষ; ঢোল-জাতীয় বাদ্যযন্ত্র । {গা.} 
দামা-আচক [দামা-আচক্‌] বি কচ্চু দলের ব্যবহৃত দামা । {গা.} 
দামাদাদি [দামাদাদি] বি দামাবিশেষ; সাধারণত শুধু পুরুষরা বাজায় । {গা.} 
দামাদাদিক [দামাদাদিক্‌] বি দামাবিশেষ; সাধারণত শুধু নারীরা বাজায় । {গা.} 
-দামা [-দামা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে । যেমন: চা.দামা; রিংদামা; থুদামা ইত্যাদি । {গা} 
দাম্পাক, দাম্বাক [দাম্‌পাক্‌, দাম্বাক্‌] ক্রিবিণ আঠালোভাবে ৷ {গা.} 
দাম্পাপাক দ্র দাম্বাবাক 
দাম্বাক দ্র দাম্পাক 
দাম্বাকা [দাম্বাকা] ১ বিণ মোটাসোটা ৷ ২ ক্রি মোটাসোটা হওয়া । {গা.} 
দাম্বাবাক, দাম্পাপাক [দাম্বাবাক্‌, দাম্‌পাপাক্‌] ক্রিবিণ বেশি পরিমাণে। প্রশ. 
দাম্বুরাংরাং ৷ {গা.} 
দা ম্মা, দাম্মামা [দা.-ম্‌মা, দাম্‌মামা] ক্রি বড় করে ছাপ দেওয়া । {গা.} 
দাম্মামা দ্ৰদাম্মা 


ব্যবহারিক গারো অভিধান ২২২ 


দা.মিলজাং [দা.-মিল্‌জাং] বি একপ্রকার উদ্ভিদ । {গা.} 

দাম্বি [দাম্‌বি] বি সম্মানিত ব্যক্তির নির্ধারিত আসনে দেওয়া চুয়ের পাত্র । প্রশ. চুদাম্বি। 
{গা} 

দাম্বুসা [দাম্বুসা] বিণ অনেক; অনেকগুলো; অনেক পরিমাণ । {গা.} 
দাম্বুবু [দাম্বুবু| বিণ অনেক; অনেকগুলো; অনেক পরিমাণ । {গা} 

দাম্বে [দাম্‌বে] বিণ উঠতি বয়সী । {গা.} 

দাম্বেং [দাম্‌বেং] ক্রি কড়িকাঠ; বিম; ধর্না । {গা.} 

দাম্বেঙা [দাম্‌বেঙা] ক্রি পাশাপাশি শোয়ানো ৷ {গা} 

দা ম্বেতা [দাম্‌বেতা] ১ বিণ খর্বাকৃতির ৷ ২ ক্রি খর্বাকৃতি হওয়া । {গা.} 

দাম্বো [দাম্্‌বো] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

দাম্মাং দাম্মাং [দাম্‌মাং দাম্‌মাং] ক্রিবিণ গোগ্রাসে; তাড়াতাড়ি; দুতবেগে । {গা.} 

দাম্মেলা [দাম্‌মেলা] ১ বিণ হুল ফুটানোতে ফোলা । ২ ক্রি হুল ফুটানোর কারণে ফুলে 
যাওয়া । {গা.} 

দার, দারদার [দার , দার্দার্‌] অব্য দরজায় আঘাত করার শব্দ । {গা} 

দারদার দ্র দার 

দারকিনা, দারখিনা [দার্কিনা, দার্খিনা] বি মলা-ঢেলা মাছ। প্রশ. না.আ ফি.সা। 
{আঞ্চ.বা.>} 

দারখিনা দ্র দারকিনা 

দারা [দারা] বি, বিণ লম্পট; পাজি । প্রশ. দেংগু। {গা} 
দারা-ওয়া.জল, দারা-ওয়া.লস্রি [দারা-ওয়া.-জল্‌, দারা-ওয়া.-ল্‌সর] বি, বিণ 
অস্বাভাবিক কামুক ব্যক্তি । {গা} 
দারা-চরা [দারা-চরা] বিণ লম্পট-চোর । {গা. দারা+বা. চোরা>গা. চরা=দারা-চরা} 

দারাগেতগেত [দারাগেত্গেত্্‌] বি একপ্রকার পাখি । {গা.} 

দারাং [দারাং] বি, বিণ সব; সমুদোয়; গোটা; সবাই । {গা} 
দারাংবা [দারাংবা] বিণ সবাই-ই; গোটাটাই । {গা} 
দারাং-মারাং [দারাং-মারাং] বিণ সবাই । {গা} 

দা রাংসা [দা.-রাংসা] আর একবার । {গা} 

দারি [দারি] বিণ বেশ্যা; গণিকা । {গা} 

দারিং [দারিং] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 
{গা} 

দারিচিক [দারিচিক্‌] ১ বি স্ত্রীরোগবিশেষ ৷ ২ বি ভেষজ গাছ বা ফলবিশেষ । {গা} 
দারিচিক চিক্কা [দারিচিক্‌ চিক্কা] ক্রি স্ত্রীরোগ হওয়া । {গা.} 
দারিচিক-দ.মিনি মিদ্দি [দারিচিক্‌-দ.-মিনি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন 
দেবতা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২২৩ 


দারিচিক-নকসাম মিদ্দি [দারিচিক্‌-নক্্‌সাম্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন 
দেবতা । {গা} 
দারিচিক-রামা মিদ্দি [দারিচিক্-রামা মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা ৷ 
{গা} 

দারিয়া [দারিয়া] বি খড় নাড়ানোর কাজে ব্যবহৃত বাশের উপকরণবিশেষ ৷ {গা.} 

দারিয়াবান্দা [দারিয়াবান্দা] বি দারিয়াবান্দা খেলা । {আঞ্চ.বা.>} 

দাৱু [দারু] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 
{গা} 

দারুখ্রি [দারুণ বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

দারেং [দারেং] বি নিতাই; গারো অঞ্চলের নদীবিশেষ । {গা.} 

দা.ল., দা সাল [দা.-ল্‌, দা.-সাল্‌| ১ বি আজ । ২ ক্রিবিণ, অব্য বৰ্তমান; অধুনা । 
{গা} 
দা.লনি, দা.সালনি, দা:লোনি [দা.-ল্‌নি, দা.-সাল্নি, দা.-লোনি] ১ বিণ আজকের; 
বর্তমান সময়ের ৷ ২ ক্রিবিণ আজকের দিনটা থেকে । {গা.} 
দা:লো, দা.সালো [দা.-লো, দা.-সালো| ক্রিবিণ, অব্য আজকে । {গা} 
দা.লোনা, দা.সালনা [দা.-লোনা, দা.-সাল্না]| আজকের জন্য । {গা.} 

দালংদ্র দা ল্লা 

দালদা৷ম [দাল্দাম্‌] বি গারো অঞ্চলের নদীবিশেষ । {গা.} 

-দালদাল দ্র -দাদাল 

দালবত [দাল্বত্‌] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

দালবত-মাপঞ্কু [দাল্বত্-মাপূফ্ু] বি সিরা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং 
বা মাহারিবিশেষ । {গা} 

দা ল্লা [দা.-ল্‌লা] ১ বিণ বড় ৷ ২ ক্রি বড় হওয়া । {গা.} 
দা.লং, দা.লবো [দা.-ল্‌, দা.-ল্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
দা.লগংগাং, দা.লগাংগাং [দা.-লৃগংগাং, দা.-ল্‌গাংগাং] বিণ বেশ বড় । {গা} 
দা.লগ্বপা [দা.-ল্‌গপা] ১ বি দুত বেড়ে ওঠা এমন। ২ ক্রি দুত বেড়ে ওঠা; অন্প 
বয়সেই বড় হওয়া । {গা} 
দা.লগাপা [দা.-লৃগাপা] ১ বিণ প্রশস্ত । ২ ক্রি প্রশস্ত হওয়া । {গা} 
দা.লগিতা, দা.লগিলা, দা.লদিলা [দা.-লৃগিতা, দা.-লৃগিলা, দা.-লৃ্‌দিলা] ক্রি বড় 
করা; বড় করানো । {গা} 
দা.লগুবা, দা.লগুয়া, দা.লগিবা [দা.-লৃগুবা, দা.-ল্গুয়া, দা.-লৃগিবা] ১ বি, বিণ 
বড়জন। ২ বি তাতারা রাবুগার আরেকটি নাম । {গা.} 
দা.লচা [দা.-লৃচা] ক্রি বড় হতে শুরু করা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২২৪ 


দা.লজা [দা.-ল্‌জা] ১ বিণ বড় নয় এমন; ছোট ৷ ২ ক্রি বড় না হওয়া; ছোট হওয়া । 
{গা} 
দা:লদাতা [দা.-লৃদাতা] ১ বিণ অস্বাভাবিকভাবে বড়; মাপ থেকে বড় এমন ৷ ২ ক্রি 
অস্বাভাবিকভাবে বড় হওয়া; মাপ থেকে বড় হওয়া । {গা.} 
de sk দা.লদিমদিমা [দা.-ল্দুম্দুমা, দা.-লৃদিম্‌দিমা] ক্রি টগবগ করে বেড়ে 
ওঠা । {গা.} 
দা.লনিকা [দা.-লৃনিকা] ক্রি হামবড়া ভাব দেখানো; বড় ভাবা; প্রশংসা করা; সম্মান 
করা; গর্ব করা । {গা} 
দা.লববং [দা.-ল্ববং] বিণ বড় হলেও বোকা । প্রশ. দা.লবংগ্রা । {গা.} 
দা ল্লা-চিরিং মিদ্দি [দা.-ল্‌লা-চিরিং মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা; 
ক্লান্তি, অবসাদ ও পেটের পীড়ার দেবতা ৷ {গা.} 
দা ল্লামফা [দা.-ল্‌লামফা] বিণ অহংকারী । {গা.} 
দা ল্লা-রাক্কা [দা.-ল্লা-রাক্কা] বিণ প্রভাবশালী; শক্তশালী; ক্ষমতাবান; গণ্য-মান্য । 
{গা} 
দা ল্লেতা [দা.-ল্‌লেতা] ক্রি বড় করে দেওয়া । {গা} 
দা ল্লো [দা.-ল্‌লো] ক্রিবিণ বড়কালে । প্রশ. দা.লজোকোনো । {গা} 
দালিং-জা.ওয়েক [দালিং-জা.-ওয়েক্! ১ বি একপ্রকার ব্যাঙ । ২ বিণ বামন; বেঁটে 
(বিশিষ্টার্থে) । {গা} 
দাসি: [দা.-সি] অব্য বারণসুচক শব্দ; খবরদার; কখনো না; কোনোভাবেই না । {গা.} 
দা.সি-দা.দাক [দা.-সি-দা.-দাক্‌] বি, বিণ নিষিদ্ধ কিছু; ঘুণাক্ষরেও করা উচিত নয় 
এমন {গা} 
দা সিং [দা.-সি] ক্রিবিণ কিছুক্ষণ আগে । {[গা.} 
দা.সিও [দা.-সিও] ক্রিবিণ অন্পক্ষণ আগে । {গা.} 
দা সিনিন [দা.-সিনিন্‌] ক্রিবিণ আগে থেকেই । {গা} 
দা.সিখারি [দা.-সিখারি] বি গত বছর । {গা} 
দ্রাআ [দ্রাআ] ক্রি জোর করা; বাধ্য করা; জবরদস্তি করা; সহিংসতা করা । {গা.} 
দ্রাকদ্রাক [দ্রাক্দ্রাক] ১ ক্রিবিণ সমানে; কর্কশভাবে; বাছ-বিচার না করে; নিষ্টূুরভাবে; 
হিতাহিত জ্ঞান হারিয়ে (বকা দেওয়া অর্থে) ২ ক্রিবিণ অঝোর ধারায় । {গা.} 
দ্রাকা [দ্রাকা] ক্রি ছিড়া; বিদীৰ্ণ করা । {গা} 
-দ্রাকা [-দ্রাকা] সাফিক্সবিশেষ। কোনো কাজ সমানে বা বেপরোয়াভাবে করা 
বোঝাতে ক্রিয়ামূলের সাথে সাফিক্সরুপে ব্যবহৃত হয়। যেমন: চিকদ্রাকা; সালদ্রাকা; 
গা দ্রাকা ইত্যাদি । {গা.} 
দ্রাংগ্রি [দ্াংখি] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 
{গা} 
দ্রাংদ্রাং [দ্রাংদ্রাং] ক্রিবিণ এফোড়-ওফোড় করে (কাপড় ছিড়া অর্থে) । {গা.} 
দ্রাদ্রা [দ্বাদ্রা] ক্রিবিণ অবাধে; অকপটে । [গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২২৫ 


-দ্রাপা [-দ্রাপা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে । যেমন: রুদ্রাপা; চাদ্রাপা ইত্যাদি । {গা.} 

“দি দ্র -তে 

দিও [দিও] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 
{গা} 

দিওয়া [দিওয়া] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মা:চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

-দিক [-দিক্‌] তদ্ধিত প্রত্যয়বিশেষ ৷ বিশেষ্যের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে বিশেষ্য পদ 
গঠন করে। যেমন: মি.দিক; সা.মদিক; চি:দিক ইত্যাদি । {গা.} 

দিকখল [দিক্খল্‌] বি যেখানে বসে চু ছেকে পরিবেশন করা হয়। প্রশ. মুকখল । {গা.} 

দিকখা [দিক্খা] বি চু তৈরি করার পাত্র বা ভা । {গা.} 

দিকয়্রেং [দিক্খুলেং] বি মাটির পাত্রের ছোট ভাঙা টুকরা ৷ প্রশ. খাপরা ৷ {গা} 

দিকগি, দিগগি [দিক্গি, দিগৃগি] বি ভেষজ গাছবিশেষ; ছতি গাছ। প্রশ. রামানি সাম ৷ 
{গা} 
দিকগি জাংগি, দিগগি জাংগি [দিক্‌গি জাংগি, দিগৃগি জাংগি] ১ বি এশবরিক শক্তি । 
২ বি ওুষধি গাছবিশেষ । {গা} 

দিকগি দাক্কে দ্র দিক্কি দাক্কে 

দিকগি-বান্দি, দিগগি-বান্দি [দিক্্‌গি-বান্দি, দিগৃগি-বান্দি] বি গারো লোকগীথার 
নায়ক । {গা.} 

দিকগিন, দিক্কেন, দিগগিন [দিক্‌গিন্‌, দিক্কেন্‌, দিগৃগিন্‌] ক্রিবিণ এমনি । [গা.} 

দিকগিল [দিক্‌গিল্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

দিকগুনা [দিক্গুনা] ক্রি জল থেমে যাওয়া । {গা} 

দিকথম [দিক্থম্‌] বি চু তৈরির জন্য ব্যবহৃত মাটির পাত্র । {গা.} 

দিকদিকসা [দিক্্‌দিক্সা] ১ ক্রিবিণ ক্ষণস্থায়ীভাবে; অল্প সময়ের জন্য । ২ বি ক্ষণ; 
মুহূর্ত । {গা } 
দিকদিকফ্রাক [দিক্দিক্ফ্রাক্‌] ক্রিবিণ অল্প সময়ের জন্য । {গা} 
দিকদিকসা-বাকসা [দিক্‌দিক্সা-বাক্সা] ১ ক্রিবিণ ক্ষণস্থায়ীভাবে; অল্প সময়ের 
জন্য । ২ বি ক্ষণ; মুহূর্ত । {গা} 

-দিকা [-দিকা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়বূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: নিকদিকা; রু.মদিকা; খাংদিকা ইত্যাদি ৷ {গা.} 

দিক্কা [দিক্কা] ১ বিণ ঘন (আগাছা বা গাছ) ৷ ২ ক্রি ঘন হওয়া ৷ প্রশ. বু.ঙঙা ৷ {গা} 
দিক্খুপা, দিকখ্িপা [দিক্খুপা, দিক্খিপা] ১ বিণ ঘন জঙ্গলে ছেয়ে আছে এমন । ২ 
ক্রি ঘন জঙ্গলে ছেয়ে যাওয়া । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২২৬ 


দিকজা [দিক্‌জা] ১ বিণ ঘন নয়; পাতলা (আগাছা) ৷ ২ ক্রি ঘন না হওয়া; পাতলা 
হওয়া । {গা.} 

দিক্কি দাক্কে, দিকগি দাক্কে, দিগগি দাক্কে [দিক্‌গি দাক্্‌কে, দিগৃগি দাক্কে| 
ক্রিবিণ এভাবে । প্রশ. ইন্দাকে । {গা} 

দিক্কেন দ্র দিকগিন 

দিগগি দ্র দিকগি 

দিগগি দাক্কে দ্র দিক্কি দাক্কে 

দিগগিন দ্র দিকগিন 

দিগগি-বান্দি দ্র দিকগি-বান্দি 

দিগাং-দি রিগাং [দিগাং-দি.-রিগাং] বি বাদ্যযন্ত্রবিশেষ । {গা.} 

দিং [দিং] বি সুতা ৷ {গা.} 
দিং- [দিং-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ । সুতার গাছি, 
রাস্তা ইত্যাদি নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: দিংসা; দিংগিনিং; দিংগিথাম ইত্যাদি । 
{গা} 
দিংচন্না [দিংচন্না] ১ বিণ ক্ষুদ্রাকৃতির ৷ ২ ক্রি ক্ষুদ্রাকৃতির হওয়া । {গা} 
দিংদা ্লা [দিংদাল্লা] ১ বিণ বড় আকৃতির ৷ ২ ক্রি বড় আকৃতির হওয়া ৷ {গা.} 
দিংদিংথিয়া [দিংদিংথিয়া] ক্রি ঝোলা । প্ৰশ. জিংজিংথিয়া । {গা} 
দিংদিঙা; [দিংদিঙা] ক্রি সুতা ঝোলানো । {গা} 
-দিংদিঙা [-দিংদিঙা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে। যেমন: রু.মদিংদিঙা; সালদিংদিঙা ইত্যাদি । {গা} 
দিংমা [দিংমা] ক্রি ১ বিণ মোটা আকৃতির । ২ ক্রি মোটা আকৃতির হওয়া ৷ {গা.} 
দিংরাকা [দিংরাকা] ১ বিণ বাধন শক্ত । ২ ক্রি শক্ত করে বাধা । {গা} 
দিংসি [দিংসি] ১ বি সুতার চিকন অংশ । ২ বিণ সরু; চিকন । {গা.} 

দিংখুমাক দ্র দুকখুমাক 

দিংঙা [দিংঙা] ক্রি আক্ৰমণ করা; যেচে ঝগড়া বীধানো; হানা দেওয়া । {গা.} 
দিং, দিংবো [দিং, দিংবো] ক্রি অনুজ্ঞা । {গা} 
দিংগ্ৰিকা [দিংগ্ৰিকা] ক্রি যুদ্ধ করা । {গা} 
দিংজা [দিংজা] ক্রি আক্ৰমণ না করা; যেচে ঝগড়া না বাধানো; হানা না দেওয়া । 
{গা} 
দিংরিকনা-রে.য়াও-চুগারিয়ানি মিদ্দি [দিংরিক্না-রে.-য়াও-চুগারিয়ানি মিদ্দি] বি 
সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 

দিংচিকা [দিংচিকা] ১ বিণ উপযুক্ত; কাৰ্যক্ষম । ২ বিণ উপযুক্ত হওয়া; কাৰ্যক্ষম হওয়া । 
৩ বিণ স্বাদযুক্ত । ৩ বিণ স্বাদযুক্ত হওয়া ৷ {গা} 
দিংচিক [দিংচিক্‌] বিণ কর্মক্ষম । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২২৭ 


দিংখথাং [দিংথাং] বিণ আলাদা; পৃথক; ভিন্ন; বিভিন্ন । {গা} 
দিংথাংগ্রিক [দিংখাংগ্রিক] বিণ পাৰ্থক্যযুক্ত । {[গা.} 
দিংথাংগ্রিকা [দিংথাংগ্ৰিকা] ক্রি পাৰ্থক্য থাকা । {গা} 
দিংথাং দিংথাং [দিংথাং দিংখাং] বিণ ভিন্ন ভিন্ন । {গা} 
দিংখাংমানচা [দিংথাংমান্চা] বিণ অসাধারণ; আলাদা ধরনের । {গা} 
দিংদাং [দিংদাং] বিণ আলাদা; পৃথক । {গা} 
দিংদাংগাদাং [দিংদাংগাদাং] বিণ গড়মিল । {গা} 
দিংদিঙা' দ্র দিং 
দিংদিঙাং [দিংদিঙা] ক্রি নাগরা বাজানো । {গা.} 
দিংদিঙা* [দিংদিঙা] ১ বি শিশু নাচানোর ছড়াবিশেষ ৷ ২ ক্রি শিশু নাচানো । {গা.} 
দিংদিং [দিংদিং] ক্রিবিণ সোজাসোজি ৷ {গা.} 
-দিংদিং [-দিংদিং] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে 
ক্রিয়াবিশেষণ পদ গঠন করে। যেমন: রো.দিংদিং; সালদিংদিং ইত্যাদি ৷ [গা.} 
দি.ঙঙা [দি.-ঙ্ঙা] ১ বিণ গরম । ২ ক্রি গরম লাগা; গরম হওয়া । {গা} 
দি.ঙ, দি.ঙবো [দি.-ঙ, দি.-ভূবো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
দি.ঙখারি [দি.-ঙ্খারি] বি গ্রীষ্মকাল; গরমকাল । {গা} 
দি.ঙগিতা, দি.ঙগিলা, দি.ঙদিলা [দি.-ঙুগিতা, দি.-ঙ্গিলা, দি.-ঙ্দিলা] ১ ক্রি গরম 
করতে বলা; গরম করানো । ২ ক্রি গরম করা । প্রশ. রিত্তা । {গা.} 
দি.ঙগেক দি.ঙগেক [দি.-ঙ্গেক্‌ দি.-ভূগেক্‌] বিণ, ক্রিবিণ গরম গরম । {গা.} 
দি.ঙগেকা [দি.-ঙ্গেকা] ১ বিণ খুব গরম; অত্যধিক তাপ । ২ ক্রি খুব গরম হওয়া । 
{গা} 
দি.ঙঙা-খাম্মা [দি.-ঙ্ঙা-খাম্‌মা] ১ বিণ অত্যধিক গরম । ২ ক্রি অত্যধিক গরম 
লাগা; ভ্বালা-পোড়া করা । {গা.} 
দি.ঙ্চা [দি.-ঙ্চা] ক্রি উত্তেজিত হওয়া; উত্তপ্ত হওয়া । {গা.} 
দি.ঙজা [দি.-ঙূজা] ১ বিণ গরম নয় এমন; ঠান্ডা । ২ ক্রি গরম না লাগা; গরম না 
হওয়া; ঠান্ডা হওয়া ৷ {গা.} 
দি.ঙদি.ঙ [দি.-ঙ্‌দি.-ঙ] ক্রিবিণ ফুটন্ত অবস্থায়; গরম অবস্থায় । {গা.} 
দি.ঙফ্রেতা [দি.-ঙ্‌ফ্রেতা] ১ বিণ অতিরিক্ত গরম। ২ ক্রি অতিরিক্ত গরম হওয়া । 
{গা} 
দি.ঙবম দি.ঙবম [দি.-ঙ্বম্‌ দি.-ঙ্বম্‌] ১ বিণ গরম গরম । ২ ক্রিবিণ গরম গরম 
অবস্থায় । {গা} 
দি.ঙবমা [দি.-ঙ্বমা] ১ বিণ কুসুম গরম । ২ ক্রি কুসুম গরম হওয়া । {গা.} 
দি.ঙবুবুতা, দি.ওবিবিতা [দি.-ঙুবুবুতা, দি.-ঙ্বিবিতা] ১ বিণ ভ্যাপসা গরম । ২ ক্রি 
ভ্যাপসা গরম লাগা । [গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২২৮ 


দি.ঙবুলা , দি.ঙবিলা [দি.-ঙুবুলা , দি.-৬ঙ্বিলা] ক্রি গরম গরম লাগা । {গা.} 
দি.৬বু দি.ঙ্বু [দি.-ঙ্বু দি.-ঙ্বু| ১ বিণ ভ্যাপসা গরম । ২ ক্রিবিণ ভ্যাপসা গরম 
করে। {গা} 
দি.ঙসিসা [দি.-ঙ্‌সিসা] ক্রি অস্বস্তিকর গরম লাগা; গরমে ভ্বালাপোড়া করা । {গা.} 

দিদাগাদা, দেদাগাদা [দিদাগাদা, দেদাগাদা] বিণ অনুপোযুক্ত; যাচ্ছেতাই । প্রশ. 
দুগামাক্কা । {গা} 

দিদিয়া [দিদিয়া] ১ ক্রি উসকিয়ে দেওয়া । ২ ক্রি উৎসাহিত করা । {গা.} 

দিনজার [দিন্‌জার্‌] বি পৌরাণিক কাহিনীতে বর্ণীত পৃথিবীর ছোট আকৃতির পাথর । 
{গা} 

দিনাজিক [দিনাজিক্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

দিব্বা দ্র দুব্বা 

দিব্বাত দ্র দুব্বাত 

দিব্বিতা দ্র দুব্বুতা 

দিব্বি দিবিব দ্র দুব্ু দু 

দ্র দুব্বেলা 

দিব্রা [দিবা] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 
{গা} 

দিব্রা-চিখিতরা, দিব্রা-চিগিতা [দ্বা-চিখিত্রা, দ্বা-চিগিতা] বি মৃতলোকের 
মাতৃপক্ষের জন্য স্মৃতিচিহ্ন হিসাবে দেওয়া কিছু অর্থ ও বস্তু । {গা.} 

দিব্রা-চিগিতা দ্র দ্ব্রা-চিখিতরা 

দিৱু [দিবু| বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 
{গা} 


দিমফং দিমফং দ্র দুমফং দুমফং 

দিমব্বেঙা [দিমূবেঙা] বিণ সোজাসোজি । {গা} 

দিমরিম দ্র দুমরুম 

দিমাক [দিমাক্! বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২২৯ 


দিম্মাক দ্র দুম্মাক 

দিম্বিল [দিম্‌বিল] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

দিম্মিতা দ্র দুম্মুতা 

দিম্মেলা দ্র দুম্মেলা 

দিল- [দিল্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ । সরু কিছু নির্দেশে 
ব্যবহৃত হয়। যেমন: চিবিমা দিলসা; জা.দিল দিলসা ইত্যাদি । {গা} 

-দিল [-দিল্‌] তদ্ধিত প্রত্যয়বিশেষ ৷ বিশেষ্যের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে বিশেষ্য পদ 
গঠন করে । যেমন: হা.নদিল; জা.দিল ইত্যাদি । {গা} 

দি.লদিলা [দি.-লদিলা] ক্রি কীপা । {গা} 
দি.লদিল-গকগক [দি.-লদিল্‌-গক্গক্‌] বিণ থুরথুরে । {গা} 

দিলমা’ [দিল্‌মা] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

দিলমা' [দিল্‌মা] বি রাজপথ । প্রশ. দুয়ারা । {গা.} 

দিলসি [দিল্‌সি! বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

-দিলা দ্র -গিতা 

দিল্লা' [দিল্লা] ক্রি পথ প্রদর্শন করা । {গা} 
দিল, দিলবো [দিল্‌, দিল্বো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
দিলগুবা, দিলগুয়া, দিলগিবা [দিল্গুবা , দিল্‌গুয়া, দিল্‌গিবা] বি পথপ্রদর্শক । {[গা.} 
দিলচেংগুবা, দিলচেংগুয়া, দিলচেংগিবা [দিল্চেংগুবা, দিল্চেংগুয়া , দিল্চেংগিবা] বি 
পথপ্রদর্শনকারী । {গা.} 
দিলচেঙা [দিল্‌চেঙা] ক্রি প্রথমে এগিয়ে দেওয়া । {গা.} 
দিলজা [দিল্জা] ক্রি পথ প্ৰদৰ্শন না করা । {গা.} 
দিলবা [দিল্বা] ক্রি এগিয়ে নিয়ে আসা । {গা.} 
দিল্লাঙা [দিল্লাঙা] ক্রি পথ প্রদর্শন করে নিয়ে যাওয়া । {গা.} 

দিল্লাং [দিল্লা] ১ বিণ গরীব । ২ ক্রি গরীব হওয়া ৷ {গা.} 
দিলজা [দিল্‌জা] ১ বিণ গরীব নয় এমন; ধনী । ২ ক্রি গরীব না হওয়া; ধনী হওয়া । 


{গা} 
দিল্লা-চ.ন্না [দিল্লা-চ.-ন্না] বিণ গরীব-দুঃখী । {গা.} 
দি সা [দি.-সা] বি সন্তান । পরশ. বি.সা; দে; ফি.সা ৷ {গা.} 
দি_সা-ফি.সা [দি.-সা-ফি.-সা] বি বাচ্চা-কাচ্চা । {গা} 
দিয়া [দি.-য়া] ১ ক্রি তোলা; উঠানো ৷ ২ ক্রি ছবি তোলা ৷ {গা} 
দিই, দিবো [দি.-ই. দি.-বো| ক্রি অনুজ্ঞা । {গা} 
দি-.গাগালা [দি.-গাগালা] ক্রি তাড়াতাড়ি উঠানো ৷ {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৩০ 


দি.গাংগাঙা [দি.-গাংগাঙা] ১ ক্রি খাড়া করে তোলা । ২ ক্রি লিঙ্গ উত্তেজিত অবস্থায় 
লুঙ্গি বা কাপড় তোলা । {গা.} 
দি গ্রাং [দি.-গ্রাং] বিণ লোমকুপ খাড়া হওয়া অবস্থা । {গা} 
দি.জা [দি.-জা] বিণ না তোলা; না উঠানো । {গা.} 
দি.থমফ্রেতা [দি.-থম্‌ফ্রেতা] ক্রি পাজাকোলে নেওয়া । {গা.} 
দি.থমা [দি.-থমা] ক্রি তোলা; উঠানো । প্রশ. দি.চাআ । {গা} 
দি বুয়া [দি.-বুয়া] ক্রি অহেতুক বা মিছামিছি তোলা ৷ {গা.} 
দিয়াথাং [দি.-য়াথাং] বি নিজস্বী; সেলফি । {গা.} 

দ্রিকদ্রাক দ্র দুকদ্রাক 

দ্রিমচাং, দ্রিমচেং [্রিম্‌চাং দ্রিম্‌চেং] বি কাঠ, বাশ ও তামার তার দিয়ে তৈরি করা বড় 
আকারের বাদ্যযন্ত্রবিশেষ । {গা.} 

দ্রিমচাং দ্রিমচাং [দ্রিমৃচাং দ্রিম্‌চাং] অব্য বাদ্যযন্ত্রের আওয়াজ । {গা.} 

দ্রিমচেং দ্র দ্রিমচাং 

দ্রিমদ্ুম দ্র দুমদুম 

Al দু.খুমাক, দিংখুমাক [দুক্খুমাক্‌, দু.-খুমাক্‌, দিংখুমাক্‌! বি কালি; 

লাকড়ি দিয়ে রান্না করার পর পাত্রের গায়ে যে কালি পাওয়া যায় । {গা.} 

দুকখুলি, দুক্লুলি [দুক্খুলি, দুক্কুলি] বি দইপাত্ৰ; মাটির ছোট পাত্র । {গা} 

দুকান, দুহান, দোকান [দুকান্‌, দুহান্‌, দোকান্‌] বি দোকান প্রশ. ফালরাম । {ফা. 
দুকান>বা. দোকান>} 

দুক্ধুলি দ্র দুকখুলি 

দুক, দুখ [দুক্‌, দুখ] বি দুঃখ ৷ প্রশ. সা.দিকা। {স. দুস্+)/খন+অ(ড)>বা. দুখ>)} 

দু.খুমাক দ্র দুকখুমাক 

দুগাআ [দুগাআ] বিণ অতিরিক্ত; অতিশয় । {গা} 

দুত, দুদ [দুত্‌, দুদ্‌] বি দুধ । প্রশ. সকচি । {স. দুগ্ধ>বা. দুধ>} 
দুত সেপ্পা, দুদ সেপ্পা [দুত্‌ সেপ্‌পা, দুদ্‌ সেপ্‌পা] ক্রি দুধ দুয়ানো ৷ {স. দুগ্ধ>বা. 
দুধ>+গা. সেগ্না=দুত সেপ্না, দুদ সেগ্ণা} 

দুত, দুত্তারে [দুত্‌, দুত্তারে] অব্য বিরক্তি প্রকাশক শব্দ । {বা. ধুৎ, ধুত্তোর>} 
দুতজা-দাতজা [দুত্‌জা-দাত্জা] ক্রি নীরব থাকা । {বা. ধুৎ, ধুত্তোর>+গা. দুতজা- 
দাতজা} 

দুতি [দুতি] বি ধুতি ৷ {স. ধৌত; স. ধটী>ধোটি>বা. ধুতি>} 

দু.দাপ [দু.-দাপ্‌] বি চুলার উপরে রান্নার বস্তু রাখার জন্য তৈরি করা মাচাবিশেষ । {গা} 

-দুদুয়া [-দুদুয়া] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে । যেমন: ওয়াংদুদুয়া; নিদুদুয়া; চা.দুদুয়া ইত্যাদি । {গা} 

দুনদ্রাকা [দুন্দ্রাকা] ক্রিবিণ কোনো যত্ন না নিয়ে; সমানে ৷ [গা .} 

দুনরাই [দুন্রাই] বি পতাকা । {ব্রা} 


ব্যবহারিক গারো অভিধান ২৩১ 


দুন্দা [দুন্দা] বিণ বোকা; মূৰ্খ । {গা.} 
দুন্দা সিক্কা [দুন্দা সিক্কা] ক্রি বোকা বনে যাওয়া; হতবাক হওয়া; কিংকৰ্তব্যবিমূঢ় 
হওয়া । {গা.} 

দুন্নিয়া [দুন্নিয়া] বি ধনিয়া । {স. ধন্যাক>ধনিয়া>} 
দুন্নিয়া পাতা [দুন্্‌নিয়া পাতা] বি ধনিয়া পাতা । প্রশ. মাকবুল জা.ফা। {স. 
ধন্যাক>ধনিয়া>গা. দুননিয়া+স. পত্রসপ্রা. পত্ত>} 

দুরলক [দুব্লক্‌] বি কুনো ব্যাঙ । {গা} 

দুবা [দুবা] বি নিচু জমি; চারকোনা আইলবিশিষ্ট জমি । {অমূ.} 
দুবা- [দুবা-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাত্রিত নির্দেশকবিশেষ । জমি নির্দেশে 
ব্যবহৃত হয়। যেমন: দুবাসা; দুবাগ়নিং; দুবাগিথাম ইত্যাদি । {অমূ.} 

দুব্বা, দিব্বা [দুব্বা, দিব্বা] বি ছাড়পোকা । {গা} 

দুব্বাত, দিব্বাত [দুব্বাত্‌, দিব্বাত্্‌] অব্য পৰ্যন্ত । প্রশ, খিংখিং । {গা} 

দুব্বুতা , দিব্বিতা [দুব্বুতা, দিব্বিতা] ১ বিণ মচমচে নয় এমন ৷ ২ ক্রি মচমচে না 
হওয়া । {গা} 
দুকুুতজা, দিব্বিতজা [দুব্বুত্‌জা, দিব্বিত্‌জা] ১ বিণ মচমচে । ২ ক্রি মচমচে 
হওয়া । {গা.} 

দুব্বু দুব্বু, দিব্বি দিবিব [দুব্বু দুবৃবু, দিবৃবি দিবৃবি] বিণ নরম ও কোমল । {গা} 

দুব্বেলা , দিব্বেলা [দুব্বেলা, দিব্বেলা] ১ বিণ নরম ও অমসৃণ। ২ ক্রি নরম ও 
অমসূৃণ হওয়া । {গা} 
দুব্বেল দুব্বেল, দিব্বেল দিব্বেল [দুব্বেল দুব্বেল্‌ , দিব্বেল দিব্বেল্‌] ১ বিণ নরম 
ও অমসৃণ ৷ ২ ক্রিবিণ নরম ও অমসৃণ হয়ে । {গা} 
দুব্বেলজা, দিব্বেলজা [দুব্বেল্‌জা, দিবৃবেল্‌জা] ১ বিণ নরম ও অমসৃণ নয়। ২ 
ক্রিবিণ নরম ও অমসৃণ না হওয়া । {গা.} 

দুম [দুম] ১ বি শুকরের জাতবিশেষ । ২ বি ডোম সম্প্রদায় । {গা} 
দুমনি ওয়াক [দুম্‌নি ওয়াক] বি ডোম দ্বারা পালিত শুকর । {গা} 

দুমদাক, দিমদাক [দুম্‌দাক্‌, দিম্‌দাক্‌] বি, বিণ, ক্রিবিণ সব; সমস্ত; সকল; সমষ্টি । 
{গা} 

দুমদুম, দিমদিম [দুম্দুম্‌, দিমৃদিম্‌] ১ ক্রিবিণ ক্ষিপ্গতিতে ৷ ২ অব্য দৌড়ানোর সময় 
উৎপন্ন হওয়া পায়ের আওয়াজ । {গা.} 

দু.মদুমা, দি.মদিমা [দু.-মৃদুমা] বিণ ভেজাভেজা; স্যাতসেঁতে ৷ [গা.} 

-দুমদুমা, -দিমদিমা [-দুমদুমা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত 
হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: খাতদুমদুমা; সিকদুমদুমা; দা.লদুমদুমা ইত্যাদি । 
{গা} 

দুমফং দুমফং, দুমফাং দুমফাং, দিমফং দিমফং [দুম্‌ফং দুম্‌ফং, দুম্‌ফাং 
দুম্‌ফাং, দিম্‌ফং দিমৃ্‌ফং] ক্রিবিণ ছড়িয়ে-ছিটিয়ে; সমানে; বেশি করে (ধোয়া ছাড়া 


ব্যবহারিক গারো অভিধান ২৩২ 


অর্থে) । {গা} 

দুমফাং দুমফাং দ্র দুমফং দুমফং 

দুমরুম, দিমরিম [দুম্রুম্‌, দিম্রিম্‌] ক্রিবিণ সম্পূর্ণ শরীর নিয়ে (পড়ে যাওয়া অর্থে) । 
{গা} 

দুমারু-চাংমারু মিদ্দি [দুমারু-চাংমারু মিদ্‌দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা; 
পাতালপুরীর অধিকর্তা; দেবী চিরুম্মুত-এর স্বামী । {গা.} 

দুম্মা, দিম্মা [দুম্মা, দিম্‌মা] ক্রি চারদিক থেকে ঘিরে ধরা বা আক্রমণ করা; মাছি বা 
পোকা-মাকড় বসা; ঘেড়াও করা । {গা} 
দুমরুপা, দুমরুরুপা, দিমরিপা, দিমরিরিপা [দুম্রুপা, দুম্রুরুপা, দিম্রিপা, 
দুম্রিরিপা] ক্রি চারদিক থেকে ঘিরে ধরা বা আক্রমণ করা (পোকামাকড় অর্থে) । 
{গা} 

দু ম্মা, দি ম্মা [দু.-মূমা, দি.-মূমা] ১ বিণ ভিজা ৷ ২ ক্রি ভিজে যাওয়া ৷ {গা} 

দুম্মাক, দিম্মাক [দুম্মাক্‌, দিম্‌মাক্‌] বি কালি । {গা} 

দুম্মুতা, দিম্মিতা [দুম্‌মুতা, দিম্‌মিতা] ১ বিণ বিবৰ্ণ ৷ ২ ক্রি বিবৰ্ণ হওয়া । {গা} 
দুন্মুত দুম্মুত, দিম্মিত দিম্মিত [দুম্‌মুত্‌ দুম্‌মুত্‌, দিম্‌মিত্‌ দিম্‌মিত] ১ অব্য 
মিটিমিটি ৷ ২ ক্রিবিণ মিটমিট করে । {গা.} 

দুম্মেলা , দিম্মেলা [দুম্‌মেলা, দিম্‌মেলা] ১ বি ছাই রং । ২ বিণ ম্লান; নিভু নিভু; বিবর্ণ; 
ফ্যাকাসে । ৩ ক্রি ম্লান হওয়া; নিভু নিভু করা; বিবর্ণ হওয়া । {গা.} 
দুম্মেলজা, দিম্মেলজা [দুম্‌মেল্‌জা, দিম্‌মেল্‌জা] ১ বিণ নিভু নিভু নয় এমন; বিবর্ণ 
নয় এমন; ফ্যাকাসে নয় এমন ৷ ২ ক্রি স্নান না হওয়া; নিভু নিভু না করা; বিবর্ণ না 
হওয়া । {গা} 

দুরা [দুরা] বি লক্ষ্মী দেবতার নাম । {গা.} 

দুরা-আশম্বিসি মিদ্দি [দুরা-আম্বিসি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । [গা.} 

দুরামং [দুরামং] বি দলপতি; নেতা; সর্দার । {গা} 

দুরুগ্রিম [দুরুখ্রিম] বি প্রতিধ্বনি ৷ প্রশ. র.ঙখুচাক; র.ওসাং ৷ {গা.} 

দুল্না [দুল্লা] বি ধুলা । {স. ধূলি>বা. ধুলা>} 

দুয়া’ [দু.-য়া] ক্রি মুখে তুলে খাওয়ানো ৷ {গা} 
দু:উ, দু:বো [দু.-উ, দু.-বো| ক্রি অনুজ্ঞা । {গা .} 
দু.খেখেতা [দু.-খেখেতা|] ক্রি মুখে তুলে খাওয়ানো; জোর করে খাওয়ানো । {গা.} 
দু.জা [দু.-জা] ক্রি মুখে না তুলে খাওয়ানো ৷ {গা} 
দু ব্রকা, দু.বেক্কা, দু.বেবেলা [দু.-বরকা, দু.-বেক্কা, দু.-বেবেলা] ক্রি জোর করে 
খাওয়ানো । {গা.} 

দু:য়াং [দু.-য়া] বি বাঁশ থেকে তৈরি করা বেতি ৷ প্রশ. ওয়া.দিং ৷ {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৩৩ 


দু.য়াজাক মিদ্দি [দু.-য়াজাক্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা ৷ {[গা.} 

দু.য়াদাক মিদ্দি [দু.-য়াদাক্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা} 

দুয়াল [দুয়াল| ১ বি গারোদের দলবিশেষ। ২ বি দুয়াল দলের ভাষা; গারোদের 
উপভাষাবিশেষ । {গা} 

দুকদ্রাক, দ্রিকদ্রাক [দুক্দ্রাক্‌, দিক্দ্রাক! ক্রিবিণ সমানে; বেপরোয়াভাবে; অযত্রে; 
ভ্ৰুক্ষেপ না করে; অপ্রত্যাশিতভাবে ৷ {গা.} 

দুমদুম, দ্বিমদ্রিম [দুম্দুম্‌, দ্রিম্দ্রিম] অব্য দামার শব্দ । [গা.} 

দে’ [দে] বি সন্তান । {গা.} 
দেখি [দেখি] বিণ নিঃসন্তান । {গা.} 
দেজাক্রা [দেজাক্রা] বি প্রথম সন্তান; অগ্রজ । {গা.} 
দেফাহ্থি [দেফান্থি] বি ছেলে সন্তান । {গা .} 
দেবা;রা, দেবা [দেবা.-রা, দেবা! ১ বি শিশুকে পিঠে বাধার কাপড় । ২ বি কারো 
মৃত্যুকালে তার আপন মাতৃগোষ্ঠীর যে জন, প্রয়াতজনকে গোসল করিয়ে দেয়, 
তাকে উপহারস্বরূপ দেওয়া জিনিসপত্র । [গা.} 
দেবুং, দেব্বিং [দেবুং, দেব্রিং] বি জারজ সন্তান । পরশ. দেফাচ্চি । {গা} 
দেব্রেকা [দেব্রেকা] ক্রি অতিরিক্ত সন্তান হওয়া । {গা.} 
দেমিচিক [দেমিচিক্‌] বি মেয়ে সন্তান ৷ {গা.} 
দেরাগাত্তা [দেরাগতৃতা] ক্রি অন্যের সন্তান পোষা; দত্তক নেওয়া । {গা} 
দেরিচ্চু-সুরিচ্চু [দেরিচ্চু-সুরিচ্চু] বি বংশধর । {গা .} 

দেং [দে] ১ ঠিক আছে। ২ বিণ যথেষ্ট । {গা} 
দে-ওয়াদে [দে-ওয়াদে] ঠিক আছে তাহলে । {গা} 

দে’, -দে [দে, -দে] ১ অব্য অনুরোধজ্ঞাপক তো। যেমন: দাক দে (করো তো)। ২ 
অব্য অবধারণ অর্থে তো । যেমন: আংঙাদে হা.ইজা (আমিতো জানি না)। ৩ অব্য 
যদিও, সত্বেও ইত্যাদি অর্থবাচক তো। যেমন: বিয়াদে চা.জানো, ইন্দিবা রে.ঙে 
নিবো (সেতো খাবে না, তবু গিয়ে দেখ) । 8 অব্য অনিশ্চয়তাজ্ঞাপক তো । যেমন: 
হা.ম্মাদে হা .ম্মিঙামুং (চাওয়া তো চাচ্ছিলাম)। ৫ অব্য অন্তত অর্থবাচক তো। 
যেমন: দা.সালদে হ.ঙওজানো (আজকে তো হবে না)। ৬ অব্য পরিণতি, ঘটনা, 
অঘটন ইত্যাদি বোধক তো। ৭ অব্য তবে, তাহলে ইত্যাদি অর্থবাচক তো। ৮ 
অব্য কিন্তু অর্থবাচক তো । ৯ অব্য পাদপূরণে বা কথার মাত্রায় ব্যবহৃত তো । {গা} 

দে' [দে] অব্য আচ্ছা; হা । {গা} 

-দেই [-দেই] অব্য অনুজ্ঞা নির্দেশক কিন্তু। সাধারণ ভবিষ্যৎ কালের সাথে সাফিক্সরূপে 
ব্যবহৃত হয়। যেমন: রু.মনোদেই; দাকনোদেই; চা.নোদেই ইত্যাদি । {গা.} 

দেওয়াজাং [দেওয়াজাং] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৩৪ 


দেকদেকা [দেক্দেকা] ক্রি কাপা । {গা} 
-দেকদেকা [-দেক্দেকা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরুপে ব্যবহৃত 
হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: সি:নদেকদেকা; সিদেকদেকা ইত্যাদি । {গা.} 

দেংখঙা , দেংখিঙা [দেংখঙা, দেংখিঙা] ১ বিণ হেলানো। ২ ক্রি হেলে পড়া । {গা} 

দেংখি [দেংখি] বি ঢেঁকি ৷ {অমু.} 

দেংগকা [দেংগকা] ক্রি মাথা নিচু করা । {গা} 

দেংগা [দেংগা] বি ডাটা শাক । {অমূ} 

দেংগু [দেংগু] বিণ প্রতারক; দুষ্ট । {গা 

দেংদালা [দেংদালা] ১ ক্রি একাকিত্ব বোধ করা । ২ ক্রি কোনো কিছুর গায়ে ঠেস দিয়ে 
রাখা । {গা} 

দেংদেঙা [দেংদেঙা] ক্রি লাফালাফি করা; হাত-পা ছুড়াছুড়ি করা; আনন্দ করা । {গা.} 
দেংদেংজা [দেংদেংজা] ক্রি লাফালাফি না করা; হাত-পা ছুড়াছুড়ি না করা; আনন্দ 
না করা; শান্ত থাকা । {গা.} 

দেদাগাদা দ্র দিদাগাদা 


দেদাফুলখুবা, দেদাফুলগুয়া, দেদাফুলগিবা ([দেদাফুল্‌গুবা, দেদাফুল্্‌গুয়া, 
দেদাফুল্‌গিবা] বিণ অদ্ভূত; বিকট । {গা.} 
দে ম্না [দে.-ন্‌না] ক্রি কাটা । {গা} 
দেন, দে.নবো [দে.-ন্‌, দে.-ন্বো| ক্রি অনুজ্ঞা । {গা .} 
দে:নওয়াকা [দে.-নৃওয়াকা] ক্রি গভীর পর্যন্ত কাটা । {গা.} 
দে.নগাকা [দে.-নৃগাকা] ক্রি কেটে মেরে ফেলা ৷ {গা} 
দে.নগালা [দে.-ন্‌গালা!] ক্রি কেটে ফেলে দেওয়া । {গা} 
দেনগ্ৰিকা [দে.-নৃগ্ৰিকা] ১ বি কাটাকাটি ৷ ২ ক্রি পরস্পর কাটাকাটি করা । {গা.} 
দে:নচেকচেকা [দে.-ন্‌চেক্্‌চেকা] ক্রি ছোট ছোট করে টুকরা করা । {গা.} 
দে.নচেঙা [দে.-ন্‌চেঙা] ক্রি প্রথমে কেটে নেওয়া । {গা.} 
দে.নচেচেপা [দে.-ন্‌চেচেপা] ক্রি বারবার কাটা । {গা.} 
দে-নম্েপা [দে.-নৃচ্‌লেপা] ক্রি ছোট অংশ কাটা । {গা} 
দে-নজা [দে.-নৃজা] ক্রি না কাটা । {গা} 
দে-নথঙা [দে.-নৃথঙা] ক্রি কেটে দুই টুকরা করা । [গা .} 
দে.নদাকা [দে.-ন্দাকা] ক্রি এক অংশ কাটা ৷ {গা} 
দে নদাপা [দে.-ন্‌দাপা] ক্রি কাটার উপর কাটা । {গা.} 
দে.ন-দা স্বাক মিদ্দি [দে.-ন্‌-দাম্বাক্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । 
{গা} 
দে নদ্রাকা [দে.-নৃদ্রাকা] ক্রি বাছ-বিচার না করে কাটা । {গা.} 
দেনফ্ৰাকা [দে.-নৃফ্াকা] ক্রি লম্ব বরাবর কেটে দুইভাগ করা । {গা} 
দে .নফ্রিফ্ৰিয়া [দে.-নৃফ্রিফ্রিয়া] ক্রি টুকরা টুকরা কাটা; কুচিকুচি করে কাটা । {গা} 
দে-নফ্ুয়া [দে.-নৃফুয়া] ক্রি কেটে বের করা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৩৫ 


দে.নফে.ঙঙা [দে.-ন্‌ফে.-ঙ্ঙা] ক্রি কিছু ফেলে রাস্তা অবরোধ করা । {গা.} 
দে.নবাকা [দে.-ন্বাকা] ক্রি কেটে বিচ্ছিন্ন করা । {গা.} 
দে.নবিলসিয়া [দে.-ন্বিল্সিয়া] বি সাংসারেকদের একটি ধর্মীয় সামাজিক উৎসব । 
{গা} 
দে.নবিলসিয়ানি মিদ্দি [দে.-ন্বিল্সিয়ানি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন 
দেবতা । {গা} 
দে.নমারাঙা-ওয়ানগালানি মিদ্দি [দে.-ন্‌মারাঙা-ওয়ান্‌গালানি মিদ্দি] বি সাংসারেক 
ধর্মের একজন দেবতা । {গা.} 
EEO Sa ২ ক্রি পরিষ্কার করে কাটা । ৩ 
ক্রি মুড়িয়ে কাটা । {গা 
দে.নরিকরিকা [দে. EEE পরপর কাটা । {গা.} 
দে.নৱুরুয়া [দে.-ন্রুরুয়া] ক্রি সমানে কাটা । {গা} 
দে.নল্রাঙা [দে.-ন্স্বাঙা] ১ ক্রি কেটেই ফেলা । ২ ক্রি বেশিবার বা বেশি পরিমাণ 
কাটা । {গা.} 
দে.নসিয়া [দে.-ন্‌ন্ৰিয়া] ক্রি ফালি ফালি করে কাটা । {গা.} 
দে.নসোতা [দে.-ন্‌সোতা] ক্রি কেটে মেরে ফেলা । {গা.} 

দে-পা [দে.-পা] ১ বিণ খাজ ৷ ২ ক্রি খাজ পড়া । [গা.} 

দেবুইরা, দেব্রিয়া, দেব্রা [দেবুইরা, দেব্িয়া, দেব্রা! বিণ বাহাতী। {আঞ্চ.বা. 
ড্যাবরা>} 

দেম [দেম্‌] বিণ টাটকা নয় এমন । প্রশ. দুব্বুতা । {আঞ্.বা. ড্যাম>} 

দেমদেমা [দেম্‌দেমা] ১ বি শিশু নাচানোর ছড়াবিশেষ ৷ ২ ক্রি শিশু নাচানো । {গা.} 

দে ম্মা [দে.-মৃমা] ১ বিণ ভাজ-বিশিষ্ট । ২ ক্রি ভাজ করা । {গা.} 
দে.ম- [দে.-ম-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ । ভাজ 
নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: দে.মসা; দে মর্নিং; দে.মগিথাম ইত্যাদি । {গা.} 

দেমিসা দ্র দেমুসা 

দেমুসা, দেমিসা [দেমুসা, দেমিসা] ক্রি ঘুম থেকে জাগানো । প্রশ. চামিসা; চামুসা 
{গা} 

দেমিখেলা দ্র দেমুখেলা 

দেমুখেলা, দেমিখেলা [দেমুত্থেলা, দেমিত্থেলা] ক্রি প্রশংসা করা; গৌরবান্বিত 
করা । {গা} 

দে.লদিমদিম দ্র দে.লদুমদুম 

দে.লদুমদুম, দে.লদিমদিম [দে.-ল্দুম্দুম, দে.-লৃদিমৃদিম] ক্রিবিণ ভুঁড়ি বের হয়ে । 
{গা} 

দেল্লা [দেল্‌্লা] ক্রি হুল ফুটানো । {গা} 
দেলজা [দেল্‌জা] ক্রি হুল না ফুটানো । {গা 

দেল্লাং [দেল্‌লাং| বি শ্বশ্বান বেদীবিশেষ; মৃত লোকের জন্য শ্রাদ্ধানুষ্ঠান না হওয়া পর্যন্ত 


ব্যবহারিক গারো অভিধান ২৩৬ 


তৈরি করা বেদীবিশেষ; অন্ত্যেষ্টিত্রিয়াস্থলে অস্থায়ীভাবে নির্মিত বেদীবিশেষ ৷ {গা.} 
দোওদ্ৰদঅ 
দোয়া [দোয়া] ক্রি উপরে ওঠা । {গা.} 
দোজা [দোজা! ক্রি উপরে না ও্ঠা। {গা} 
দোখুমাক্কা [দোথুমাক্কা] ক্রি একটানে উপরে ওঠা । {গা} 
-দোয়া, -দুয়া [-দোয়া, -দুয়া] সাফিক্সবিশেষ । ক্রিয়ামূলের সাথে সাফিক্সবূপে যুক্ত 
হয়ে ক্রিয়াপদ গঠন করে । যেমন: গাদুয়া; থাংদোয়া; চাদোয়া ইত্যাদি । {গা.} 


ধ 
ধ [ধ] ত-বৰ্গের চতুর্থ বর্ণ 


ন 
ন [ন] ত-বৰ্গের শেষ বর্ণ 
-ন [-ন] অব্য -ই; নিশ্চয়ার্থে সাফিক্সবুপে ব্যবহৃত হয়। যেমন: মান্দিন; মা.সুন; বিনিন 
ইত্যাদি । {গা} 
নক [নক্‌] ১ বি ঘর; বাড়ি । ২ বি পরিবার । {গা.} 
নক-ওয়া'ল-জঙ্কানি মিদ্দি [নক্‌-ওয়া.-ল-জক্কানি মিদ্দি] বি সাংসারেক ধর্মের 
একজন দেবতা । {গা.} 
-নক [-নক্‌] সাফিক্সবিশেষ ৷ বিশেষ্যের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে বিশেষ্য পদ 
গঠন করে। যেমন: মা.নক ইত্যাদি ৷ {গা.} 
নকখ্রং [নক্খং] বি ঘরের খুঁটি বা গৃহের মূল পিলার । {গা} 
নকখম [নক্খম্‌] বি নকনা বা উত্তরাধিকারীর স্বামী; উত্তরাধিকারী । নকখম হওয়ার 
প্রথম যোগ্যতা হলো নকনার সাথে নিকট মামাতো ভাইয়ের সম্পর্ক থাকা। এ 
ক্ষেত্রে প্রথমত ও প্রধানত নকনার পিতার আপন গ্রি বা ভাগ্নেই নকনার জন্য 
উপযুক্ত পাত্র হিসেবে বিবেচিত । {গা. নকখং>} 
নকখাপ [নক্খাপ্‌] বি ভিটা-বাড়ি । {গা.} 
নকখা [নক্খা] বি উঠান ৷ প্রশ. হা.থালা । {গা} 
নকখুং, নকখিং [নক্খুং, নক্খিং| বি ঘরের ছাদ । {গা.} 
নকখি.দিক, নকচি.দিক [নক্খি.-দিক্‌, নক্্‌চি.-দিক্‌] বি পায়খানা ঘর । {গা.} 
নকখি.সাং [নক্খি.-সাং] বি ঘরের পিছন দিক । {গা .} 
নকখুত, নকখিত [নক্খুত্‌, নক্খিত্‌] বি ঝাড়ু । {গা} 
নকখুম, নকখিম [নক্খুম্‌, নক্খিম্‌] বি চালা । {গা} 
নকখুম ফুন্না, নকখিম ফিন্না [নক্খুম্‌ ফুন্না, নক্খিম্‌ ফিন্না] ক্রি চালা দেওয়া । 
{গা} 
নকখুমা, নকখিমা [নক্খুমা, নক্খিমা] ১ বি ঘরের নিচতলা ৷ ২ বি ঘরের ছায়া । ৩ 
বি পাতাটনের নিচের ঘর । {গা} 
নকখেস্থা [নক্খেন্থা] বি পুরনো ঘর । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৩৭ 


নকখেষ্থা-বিখেহ্থা [নক্খেন্থা-বিখেন্থা] বি ভাঙাচোরা ঘর । {গা.} 

নকগাচি [নক্্‌গাচি] বি বয়স্ক পুরুষ বা মহিলা । প্রশ. গুবিব গিচ্চাম । {গা.} 

নকগাম মিদ্দি [নক্গাম্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা; মিদ্দি নকরাম- 
এর আরেকটি নাম । {গা} 

নকগিসেপ [নক্‌গিসেপ্‌] বি ঘরের কোণ । {গা.} 

নকগুবা, নকগুয়া, নকগিবা [নক্গুবা, নক্গুয়া, নকৃগিবা] ১ বি বাড়ির কর্তা । ২ বি 
ঈশ্বর । {গা .} 

নকথুমুক , নকগিমিক [নক্গুমুক্‌, নক্গিমিক্‌] বিণ গোটা পরিবার । {গা.} 

নকগুল, নকগিল [নকগুল্‌ , নকগিল্‌] বি বারান্দা । {গা.} 

নকচং, নকমং [নক্্‌চং, নক্মং] বি মূল পরিবার । প্রশ. নকফাংমা; নকমুংসং । {গা} 
নকচল [নক্্‌চল্‌] বি দ্বার; দরজা । {গা.} 

নকচাকা [নক্্‌চাকা] ক্রি ঘরে আশ্রয় দেওয়া; গ্রহণ করা । {গা} 

নকচামি, নকচামে [নক্্‌চামি, নক্চামে] বি বেহাই বা বেহাইন । {গা.} 

নকচিক [নক্চিক] বি বিবাহিত গারো পুরুষ (স্ত্রী-পক্ষের)। কোনো গারো পুরুষকে 
নকচিক হতে হলে তার বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রথাগতভাবে গারো 
ছেলেরা জামাই গিয়ে থাকে। কিন্তু সে জামাই যাক কিংবা বউ নিয়ে আসার মতো 
দুঃসাহসিক কাজ করুক না কেন, বিবাহোত্তরকালে সে স্ত্রীগোষ্ঠীর নকচিক। এ 
শব্দের বাংলা আক্ষরিক অর্থ হলো: ঘর কামড়াও। বিবাহত্তোরকালে একজন গারো 
পুরুষ যতখানি না মাতৃগোষ্ঠীর তার চেয়ে বেশি স্ত্রীগোষ্ঠীর । সামাজিক আচার-বিচার- 
অনুষ্ঠানাদিতে, মন-মগজে তার স্ট্রীগোষ্ঠীকেই ধারণ ও বহন করতে হয়। সংসারের 
নকচিক পুরুষকে ৷ {গা.} 

নকথাং [নক্থাং] বি আপন ঘর । {গা.} 

নকথুপ, নকথিপ [নক্থুপ্‌ , নক্ৃথিপ্‌] বি ক্ষুদ্ৰ কুটির; জুমখেতে সাময়িকভাবে শস্য, 
গবাদিপশু রাখার জন্য নির্মিত ছোটঘর; বিশ্রামাগার । {গা.} 

নকদং গাআ [নক্দং গাআ] ক্রি ঘর উদ্বোধন করা । প্রশ. নকগাআ । {গা.} 

নকদাং [নক্দাং] বি ঘরবাড়ি; সংসার; গেরস্থালী । {গা} 

নকদাং দাক্কা [নকদাং দাক্‌কা] ক্রি সংসার শুরু করা; সংসার পাতা । {গা.} 

নকদিক [নক্্‌দিক্‌] বি ক্ষুদ্ৰতম ঘর । {গা .} 

নকদিল [নক্্‌দিল্‌] বি রাং-জাতীয় বাদ্যযন্ত্র । {গা.} 

নকদ্রিং [নক্‌দ্রিং] বি কক্ষ । {গা} 

নকনা [নক্‌না] বি পরিবারের জন্য মনোনিত নারী; আইনসম্মত উত্তরাধিকারী; 
পরিবারের জন্য মনোনিত কনিষ্ঠ কন্যা; নকখমের স্ত্রী। পরিবারের কনিষ্ঠ কন্যা বা 
একাধিক কন্যা সন্তান না থাকলে একমাত্র কন্যা এই নকনা মনোনয়নের জন্য গারো 
উত্তরাধিকারী এই নকনা কন্যাই । কনিষ্ঠ কন্যার অযোগ্যতায় আত্মীয় স্বজনদের 
বিশেষত স্ত্রীগোষ্ঠীর পরামর্শক্রমে পরিবারের অন্যান্য কন্যা সন্তান থেকেও নকনা 
মনোনয়ন দিতে পারে। কন্যা সম্তানহীনতায় অন্যান্য নিকটতম স্ত্রীগোষ্ঠী থেকেও 


ব্যবহারিক গারো অভিধান ২৩৮ 


এর বিকল্প খোজা হতে পারে। কিন্তু সব কিছুই সম্পাদিত হতে হবে আত্বীয়- 
স্বজনদের পরামর্শক্রমেই । {গা.} 
নকনি-বিদাওয়ি মিদ্দি [নক্‌নি-বিদাওয়ি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন 
দেবতা; চর্মরোগের দেবতা । {গা.} 
নকনিং [নক্্‌নিং] বি ঘরের ভিতর । {গা} 
নকফাস্থি, নকফাহ্থে [নক্ফান্থি, নক্ফান্থে] বি যুবগৃহ; যুবকদের কাছারি ঘর । 
{গা} 
নকমং [নক্মং] বি মূলঘর । {গা} 
নকমা [নক্মা] ১ বি গ্রামের প্রধান ব্যক্তি; গোষ্ঠীপ্রধান; কর্তাব্যক্তি। এটি গারো 
পুরুষকে প্রদত্ত সর্বোচ্চ সম্মাননা বা পদ ৷ ২ বিণ ধনী; মোড়ল। ৩ বি রাজা । {গা.} 
নকমা-চিমা [নক্মা-চিমা] বিণ ধন-সম্পদশালী । {গা} 
নকমান্দি [নক্মান্দি] বি গারোদের বা মান্দিদের ঘর । {গা.} 
নকমারাং [নক্মারাং] বি ঘর-দৃষণ । {গা} 
নকমুকখাং , নকমিকখাং [নক্মুক্খাং, নক্মিক্খাং] বি ঘরের সম্মুখ দিক । {গা .} 
নকরাং [নক্রাং] বি ঘরসমূহ । {গা} 
নকরাম মিদ্দি [নক্রাম্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা; শরীর ব্যথা ও 
চুলকানি রোগের দেবতা; নকগাম দেবতার আরেকটি নাম । {গা} 
নকরিকখিত [নক্রিক্খিত্‌] ক্রিবিণ প্রতি ঘরে, ঘরে ঘরে । {গা} 
নকরুয়া [নক্রুয়া] বি ঘর সংস্কারের জন্য পুরান খড় তুলে ফেলা । {গা} 
নকসান [নক্সান্‌] বি একই ঘরের । {গা.} 
নকসাম [নক্সাম্‌] বি ঘরের পিছন দিক । {গা.} 
ঘরের আশপাশসহ । {গা.} 
নকসাম মাল্লা দাম্বেং জত্তা [নক্সাম্‌ মাল্লা দাম্বেং জত্তা] (বাগ.) ক্রি পরকীয়ায় 
যাওয়া । {গা.} 
নকসাম মিদ্দি [নক্সাম্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 
নকসিক [নক্্‌সিক্‌] বি ঘরের কোনা । {গা.} 
নকসুল, নকসিল [নক্সুল্‌, নক্সিল্‌] বি নিকটতম প্রতিবেশী । {গা} 
নকসুল-সংসুল, নকসিল-সংসিল [নক্সুল্-সংসুল্‌, নক্সিল্‌-সংসিল্‌] বি পাড়া- 
প্রতিবেশী । [গা.} 
নকঙু [নক্তু] বি জীৰ্ণ কুটির । {গা} 

নকখল [নক্খল্‌] বি চাকর; কাজের লোক । {অমূ.} 

নক্খন্ম দ্র নক 

নক্মাম [নকচ্রাম! বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

নকচিক দ্র নক 

নকনা দ্র নক 


ব্যবহারিক গারো অভিধান ২৩৯ 


নকরেক [নক্রেক্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.:চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
নংউরা [নংউরা] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
নংভা [নংঙা] ক্রি বাটা । {গা} 
নং, নংবো [নং, নংবো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
নংগ্রতা [নংগ্রতা] ক্রি ঘষা দিয়ে বাটা । {গা} 
নংজা [নংজা] ক্রি না বাটা ৷ {গা} 
নংফেনেকা, নংফ্নেকা [নংফেনেকা, নংফ্নেকা] ক্রি বেটে গুঁড়া করা । {গা} 
নংভঙাং [নংঙা] ক্রি মাখানো ৷ {গা} 
নং, নংবো [নং, নংবো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
নংদেঙান [নংদেঙান্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
নংনেঙা, নেংনেঙা [নংনেঙা, নেংনেঙা] ক্রি অকারণ আবদার করা; অনুরোধ করা; 
কাকুতি-মিনতি করা । {গা} 
নংবাক [নংবাক্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
নংব্রিই [নং্বিই] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
নংমসর [নংমসর্্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
নংমিন [নংমিন্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
নংমিল [নংমিল্‌] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা:চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
নংমিলং [নংমিলং] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
নংলাদু [নংলাদু] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
নংসোবাল [নংসোবাল্‌] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
ন.ঙনেঙা, ননেঙা [ন.-ঙ্নেঙা, ননেঙা] বি মাথা দুলিয়ে না বা অস্বীকার করা । {গা.} 
নচি মিদ্দি [নচি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন উপদেবতা । {গা} 
নজারিক-নংদিল মিদ্দি [নজারিক্‌-নংদিল্‌ মিদ্‌দি] বি সাংসারেক ধর্মের একজন 
দেবতা; দুধপ্রিয় দেবতা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৪০ 


নত্তা [নত্তা] ক্রি মাজা । {গা} 
নত, নতবো [নত্‌, নত্বো] ক্রি অনুজ্ঞা । {গা .} 
নতগ্রতা [নত্গ্রতা] ক্রি ঘষা-মাজা করা । {গা.} 
নতঙজা [নতৃজা] ক্রি না মাজা ৷ {গা} 
নত্ব্বকা [নত্বা] ক্রি খামখেয়ালিভাবে মাজা । {গা} 
নতস্বতা [নত্স্বতা] ক্রি অল্প মেজে দেওয়া । {গা} 
ননেঙা দ্র ন.ওনেঙা 
ননেতা [ননেতা] ক্রি চোখ রগড়ানো; ঘষা; ঘষাঘষি করা । {গা .} 
ননো [ননো!] বি ছোটবোন ৷ প্রশ. আনো । {গা.} 
-নবা [-ন্বা] অব্য -=ই তো; সাফিক্সবিশেষ । শব্দের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে নতুন 
শব্দ গঠন করে। যেমন: ইয়ানবা; বিয়ানবা; মান্দিনবা ইত্যাদি । {গা.} 
ন ম্মা [ন.-মৃমা] ১ বিণ নরম । ২ ক্রি নরম হওয়া । {গা.} 
নম, নমবো [ন.-ম্‌, ন.-ম্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
ন.মখালা [ন.-ম্খালা] ১ বিণ বেশ কিছুটা নরম এমন । ২ ক্রি বেশ কিছুটা নরম 
হওয়া । {গা.} 
ন.মগিতা, ন.মগিলা, ন.মদিলা [ন.-মৃগিতা, ন.-মৃগিলা, ন.-মৃদিলা] ক্রি নরম করতে 
বা হতে বলা; নরম করানো । {গা} 
ন.মজা [ন.-মূজা] ১ বিণ নরম নয় এমন; শক্ত । ২ ক্রি নরম না হওয়া; শক্ত হওয়া । 
{গা} 
ন:মবকা [ন.-ম্বকা] ১ বিণ দুর্বল । ২ ক্রি দুর্বল হওয়া । {গা} 
ন.ম্বকা, ন.মব্রেকা [ন.-মূবকা, ন.-মূব্েকা] ১ বিণ খুব নরম; দুর্বল । ২ ক্রি খুব 
নরম হওয়া; দুর্বল হওয়া । {গা.} 
ন:মর্লেকা [ন.-মৃব্লেকা] ১ ক্রি খুব নরম । ২ ক্রি খুব নরম হওয়া । {গা} 
ন ম্মেতা [ন.-মূমেতা] ক্রি নরম করে দেওয়া । {গা} 
ন'ম্মাং [ন.-মৃমা] ১ বিণ সন্তা। ২ ক্রি সম্তা হওয়া । {গা} 
ন.মজা [ন.-মূজা] ১ বিণ সম্তা নয় এমন; দামী ৷ ২ ক্রি সম্তা না হওয়া; দামী হওয়া । 
{গা} 


দ্র নমুল 

নমুল, নমিল [নমুল্‌, নমিল্‌] বি যুবতি । প্রশ. মিথা ৷ [গা.} 
নমুল সক্কা, নমিল সঙ্কা [নমুল্‌ সক্কা, নমিল্‌ সক্কা] ক্রি যুবতি হওয়া । প্রশ. মিখাা 
সঙ্ধা। {গা.} 

নরে-চিরে-কিমরে-বকরে মিদ্দি [নরে-চিরে-কিম্রে-বক্রে মিদ্দি] বি সাংসারেক 
ধর্মের একজন দেবতা । {গা.} 

নরেকদিম মিদ্দি, নরেকবাক মিদ্দি [নরেক্দিম্‌ মিদ্‌দি, নরেক্বাক্‌ মিদ্দি] বি দেবী 
আসিমা-দিংসিমার আরেকটি নাম । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৪১ 


ন'ল্লা [ন.-ল্লা] ক্রি মালিশ করা । {গা.} 
নস্মি [নস্মি] বি একজন গারো রাণীর নাম । {গা} 
নসন্ত-নফাস্ত [নস্তু-নফান্তু] বি সাংসারেক ধর্মের দেবী যিনি দেবতাপ্রধান তাতারা 
রাবুগার নির্দেশে এবং দেবী মাচ্চির সহায়তায় পৃথিবী গড়ে তোলেন । {গা.} 
-না? [-না] ক্রিয়া-বিভক্তিবিশেষ । সাধারণ বর্তমান অনুজ্ঞা নির্দেশে ক্রিয়ামূলের সাথে যুক্ত 
হয়। যেমন: দাকনা; রু.মনা; রিংনা ইত্যাদি । {গা} 
-নাং [-না] অব্য জন্য । শব্দের সাথে সাফিক্সরুপে ব্যবহৃত হয়। যেমন: মান্দিনা; মা সুনা; 
বিসংনা ইত্যাদি । {গা.} 
নাআ [নাআ|] ক্রি ওঠা; অঙ্কুরোদগম হওয়া; উদয় ঘটা ৷ প্রশ. বিমুক নাআ । {গা} 
না, নাবো [না, নাবো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
নাগুদুয়া, নাগিদোয়া [নাগুদুয়া, নাগিদোয়া] ক্রি ভেসে ও্ঠা ৷ [গা.} 
নাগুব্ুয়া, নাগিব্বুয়া [নাগুব্বুয়া, নাগিব্বুয়া] ক্রি ফুটা হয়ে ভেসে ওঠা । {গা} 
নাগোতা [নাগোতা| ক্রি ভেসে ওঠা ৷ {[গা.} 
নাজা [নাজা] ক্রি না ওঠা; অঙ্কুরোদগম না হওয়া; উদিত না হওয়া । {গা 
নাদোয়া [নাদোয়া] ক্রি দৃষ্টিগোচর হওয়া; ওঠা; উপস্থিত হওয়া; ভেসে ওঠা । {গা.} 
নাফ্রুতা [নাফ্রতা] ক্রি ফুটা হয়ে ভেসে ওঠা ৷ {গা.} 
নাফ্কুয়া [নাফুয়া] ১ ক্রি বাতাসযুক্ত বা আবদ্ধ কোনো বস্তুতে ফুটা হওয়া। ২ ক্রি 
মাটি ভেদ করে উপরে ওঠা {গা.} 
নাফেংফ্রুতা [নাফেংফ্রতা] ক্রি ফুটা হয়ে বের হয়ে যাওয়া । {গা.} 
নাবা [নাবা] ক্রি উঠে আসা; উপস্থিত হওয়া । {গা} 
না.আ৷ [না.-আ] সর্ব তুমি; আপনি; তুই । {গা} 
না.আং[না.-আ] বি মাছ । {আত. না.আ>} 
না.ওয়াক [না.-ওয়াক্‌] বি মাছবিশেষ । {গা} 
না.ওয়ারে [না.-ওয়ারে] বি মাছবিশেষ । {গা} 
না.খাদক [না.-খাদক্‌] বি ছোট আকৃতির মাছবিশেষ । {গা.} 
না.খাম [না.-খাম্‌] বি মাছের শুঁটকি । {গা.} 
না.খাম খারি বিগ্বিকা [না.-খাম্‌ খারি বি.-গ্রিকা] (বাগ.) ক্রি পরস্পর পরস্পরকে 
সাহায্য-সহযোগিতা করা । {গা.} 
না.খাম মি.চি [না.-খাম্‌ মি.-চি] বি সোডা ও শুঁটকি দিয়ে রান্না করা তরকারি । {গা.} 
নাখি [না.-খি] ১ বি মাছের মল । ২ বি কানের ময়লা । {গা.} 
না খিজাবা [না.-খিজাবা] বি মাছের ভুঁড়ি মিশিয়ে রান্না করা তরকারি । {গা.} 
না.গিল [না.-গিল্‌] বি মাছ ধরার কাজে ব্যবহৃত ছোট বাঁধ । {গা.} 
নাচি [না.-চি] বি টাকি মাছ । {গা} 
না.চিখালথক [না.-চিখাল্থক্‌] বি শ্বেতরোগ । {গা .} 
না.চিগলদাং [না.-চিগল্দাং] বি বালিয়া মাছ৷ {গা} 
না চিত [না.-চিচুত্‌] বিণ মাছের মতো অতি চালাক; চটপটে । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৪২ 


নাচি মুদ্দুমা, না.চি মিদ্দিমা [না.-চি মুদ্দুমা, না.-চি মিদ্দিমা] (বাগ.) বিণ 
ক্ষণস্থায়ী । {গা.} 
না.থক [না.-থক্‌] বি মাছ । {গা} 
নাথক জিল্তা [না.-থক্‌ জিল্‌্লা] ক্রি মাছচাষ করা । {গা.} 
না.থক বিচ্চি [না.-থক্‌ বিচ্চি] বি মাছের ডিম । {গা} 
না থিক [না.-থিক্‌] বি চিংড়ি মাছ। প্রশ. গুংথিক । {গা.} 
না'দাং [না.-দাং] বি বাইন মাছ; ইল-জাতীয় মাছ । {গা} 
না'দাম [না.-দাম্‌] বি মাছ ধরার জায়গা; যেখানে মাছ থাকে । {[গা.} 
না'দা ল্লা [না.-দা.-ল্‌্লা] বি বড় মাছ। {গা.} 
না.নিক [না.-নিক্‌] বি বড় আকৃতির মাছবিশেষ । {গা} 
না নিল [না.-নিল্‌] বি ইল-জাতীয় মাছ; বিদ্যুৎ উৎপাদক লম্বা মাছ। {গা.} 
না.ফাল [না.-ফাল্‌!] বি জেলে । প্রশ. না.থক বু ম্মে ফালগুবা । {গা.} 
না.বাত [না.-বাত্‌] বি ছোট জাতের মাছবিশেষ । {গা.} 
না.বিচ্চি [না.-বিচ্চি] বি মাছের ডিম । {গা.} 
নাবিসা [না.-বিসা] বি মাছের বাচ্চা । {গা.} 
নারং [না.-রং] বি রুই মাছ। {গা} 
না.সাল [না.-সাল্‌] বি বড় আকৃতির মাছবিশেষ । {গা} 
নাওয়া [নাওয়া] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মাচচং বা 
মাহারিবিশেষ । {গা.} 
bes [নাওয়াং] ১ বি অপদেবতাবিশেষ; রাক্ষসবিশেষ; যমদূতবিশেষ । ২ বিণ বোকা; 
। {গা} 
নাওয়াং চাআ [নাওয়াং চাআ!] ক্রি হতবুদ্ধি হওয়া । {গা.} 
নাওয়াং মন্নোকা, নাওয়াং মুন্নোকা, নাওয়াং মিন্নোকা [নাওয়াং মন্নোকা, নাওয়াং 
মুন্নোকা , নাওয়াং মিন্নোকা!] ক্রি চন্দ্ৰ বা সূর্যখহণ হওয়া । {গা} 
নাখং [নাখং] বি নোলকবিশেষ; নাকের অলংকারবিশেষ । [গা .} 
নাখংখেপ [নাখংখেপ্‌] বি কানের পাতার ভাজ হয়ে থাকা অংশ । {গা} 
নাখাং [নাখাং] বি দুলবিশেষ । {গা} 
নাখাথাত্তা, নাখাথেত্তা [নাখাথাত্তা, নাখাথেত্তা] ক্রি উত্থাপন করা । {গা.} 
না.খাপ [না.-খাপ্‌] বি শিম; সবজিবিশেষ । প্রশ. গেনাসি । {গা.} 
না.খাল [না.-খাল্‌] বি বিষবৃক্ষবিশেষ । {গা} 
না.খাল দক্কা [না.-খাল্‌ দক্কা] ক্রি পুকুর বা নদীর মাছ যেন মরে ভেসে ওঠে তার 
জন্য না.খা গাছের ছাল বা শিকড় গুঁড়া করে তা পানিতে ছিটিয়ে দেওয়া । {গা.} 
নাখুরাম [নাখুরাম্‌] বি সীমা; প্রান্ত; প্রত্যন্ত । {গা.} 
নাগক [নাগক্‌] বিণ বধির; শ্রবণ প্রতিবন্ধী । {গা.} 
নাগং [নাগং] বি নাকফুল ৷ {গা} 
নাগপ [নাগপ্‌] বি একধরনের কুড়াল । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৪৩ 


নাগরা, নাথ্খী [নাগ্রা] বি বড় আকারের দামা; ঢোলজাতীয় বাদ্যযন্ত্র । {(অমূ.} 

নাগান্দে [নাগান্দে] বিণ ন্যাংটা । প্রশ. মলংগা; বা.রাখ্ি । {গা.} 

নাগাপ [নাগাপ্‌] বি অরণ্যের রাস্তায় শত্রুদের বন্দি করার ফাদবিশেষ । {গা.} 

নাখগ্খা দ্র নাগরা 

নাগ্রাক [নাথাক] বিণ বখাটে । প্রশ. নাচিল ফুগিজা । {গা.} 

নাগিং দ্র নাগুং 

-নাগিদা [-নাগিদা] সাফিক্সবিশেষ। কোনো কাজ করার মতো এমন ভাব বোঝাতে 
ক্রিয়ামূলের সাথে সাফিক্সবুপে ব্যবহৃত হয়। যেমন: চা.নাগিদা; নিনাগিদা; 
বু.মনাগিদা ইত্যাদি ৷ {গা} 

-নাগিদ্দিক [-নাগিদ্দিক্] সাফিক্সবিশেষ । কোনো কাজ করে ফেলবে এমন বোঝাতে 
ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে বিশেষণ পদ গঠন করে। যেমন: 
চা.নাগিদ্দিক; বু:মনাগিদ্দিক; খাতনাগিদ্দিক ইত্যাদি । {গা} 

নাঞ্জিং দ্র নাগুং 

নাগুং, নাগিং, নাঞ্রিং, নাগেং [নাগুং, নাগিং, নাঞ্রিং, নাগেং] বি ঝুঁটি । {গা} 

-নাগিমিন, -নাগিম্মিন দ্র -নাগুমুন 
নাগিম্‌মিন্‌] অব্য জন্য; দরুন; কারণে। শব্দের সাথে সাফিক্সরূপে ব্যবহৃত হয়। 
যেমন: বিনাগুম্মুন; হ.ঙঙানাগুন্মুন; মান্দিনাগুম্মুন ইত্যাদি । {গা} 

নাগেং দ্র নাগিং 

নাংগুল [নাংগুল্‌] বি চর্মরোগ । {গা} 

নাংঙা [নাংঙা] ক্রি লক্ষ্যভেদ করা; লাগা । {গা.} 
নাং, নাংবো [নাং, নাংবো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
নাংগদতা, নাংগদত্তা [নাংগদতা, নাংগদত্তা] ক্রি শরীরে শরীর লাগা । {গা.} 
নাংগ্রিকা [নাংগ্রিকা] ক্রি দুজনেরই লক্ষ্যভেদ হওয়া; দুজনেরই লাগা (নিক্ষেপিত 
বস্তু) ৷ {গা.} 
নাংচাপ নাংচাপ [নাংচাপ্‌ নাংচাপ্‌] ক্রিবিণ লাগালাগি অবস্থায় । {গা} 
নাংচাপথগ্রিকা [নাংচাপ্গ্রিকা! ১ বিণ লাগালাগি অবস্থা । ২ ক্রি লাগালাগি অবস্থা 
হওয়া । {গা.} 
নাংচাপা [নাংচাপা] ক্রি সংলগ্ন হওয়া । {গা} 
নাংচ্রাপে [নাংচাপে] ক্রিবিণ লাগালাগি অবস্থায় । {গা.} 
নাংজা [নাংজা] ক্রি লক্ষ্যভেদ না করা; না লাগা । {গা.} 
নাংথঙা [নাংথঙা] ক্রি উৎক্ষেপিত বস্তু লেগে লক্ষ্যবস্তুটি ভাগ হয়ে যাওয়া । {গা.} 
নাংথিঙা [নাংথিঙা] ১ বিণ সজোরে আঘাত করে এমন । ২ ক্রি সজোরে আঘাত 
করা । {গা} 
নাংদাতা [নাংদাতা] ক্রি ধাক্কা লাগা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৪৪ 


নাংদিকা [নাংদিকা] ক্রি অনিচ্ছা সত্ত্বেও লক্ষ্যভেদ করা । {গা.} 
নাংফা [নাংফা] ক্রি একসাথে লাগা । {গা} 
নাংফাকা [নাংফাকা] ক্রি পাশ স্পর্শ করা । {গা.} 
-নাঙা [-নাঙা] সাফিক্সবিশেষ । ক্রিয়ামূলের সাথে সাফিক্সরুপে ব্যবহৃত হয়। যেমন: 
চিনাঙা; বালনাঙা ইত্যাদি । {গা} 
নাংভঙা' [নাংঙা] ক্রি ফল ধরা । {গা.} 
নাংজা [নাংজা] ক্রি ফল না ধরা । {গা.} 
নাংবিয়া [নাংবিয়া] ক্রি প্রচুর পরিমাণে ফল ধরা । {গা} 
নাংঙা' [নাংঙা] ক্রি প্রয়োজন হওয়া । {গা} 
নাংগুবা, নাংগুয়া, নাংগিবা [নাংগুবা, নাংগুয়া , নাংগিবা] বি প্ৰয়োজনীয় । {গা} 
নাংঙা-নাংজা [নাংঙা-নাংজা] বি দরকারি-অদরকারি । {গা.} 
নাংঙানা-নাংজানা [নাংঙানা-নাংজানা] ক্রিবিণ দরকারে-অদরকারে ৷ {গা.} 
নাংঙানা-নাংসিয়ানা [নাংঙানা-নাংসিয়ানা] ক্রিবিণ সংকটে-আপদে ৷ {গা.} 
নাংজা [নাংজা] ক্রি প্রয়োজন না হওয়া । {গা.} 
নাংবিয়া [নাংবিয়া] ক্রি জরুরীভাবে প্রয়োজন হওয়া । {গা} 
নাংরিমা দ্র নাংরুমা 
নাংরুমা, নাংরিমা [নাংরুমা, নাংরিমা] ১ বি একতা; বন্ধুত্ব । ২ ক্রি একত্র হওয়া; বন্ধত্ব 
করা; সম্মিলিত হওয়া । {গা} 
নাংরুমগ্রিকা, নাংরিমগ্রিকা [নাংরুম্গ্রিকা, নাংরিম্গ্রিকা] বি সন্ধি স্থাপন করা; মিল 
হওয়া; মেলবন্ধন করা । {গা.} 
নাংসাল [নাংসাল্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
না.ঙ- [না.-ঙ] সর্বনাম-সংক্রান্ত প্রিফিক্স । {গা .} 
না.ঙখো [না.-ঙ্খো| সর্ব তোমাকে; আপনাকে; তোকে । {গা.} 
না.ঙদে [না.-ঙ্দে] বি তোমার সন্তান; আপনার সন্তান; তোর সন্তান । {গা .} 
না.ঙনা [না.-ঙ্না] তোমার জন্য; আপনার জন্য; তোর জন্য ৷ {গা.} 
না.ঙনান [না.-ঙ্নান্‌] তোমার জন্যই; আপনার জন্যই; তোর জন্যই । {গা.} 
না.ঙনি [না.-ঙ্‌নি] সর্ব তোমার; আপনার; তোর । {গা} 
না.৬ঙনিন [না.-ভ্নিন্‌] সর্ব তোমারই; আপনারই; তোরই । {গা.} 
না.ঙফা [না.-ঙ্ফা] বি তোমার বাবা; আপনার বাবা; তোর বাবা । {গা} 
না.ঙফা জুয়া [না.-ঙ্ফা জু.-য়া] বি গালিবিশেষ (স্ত্রী) । {গা} 
না.ঙফানি [না.-ঙ্ফানি] বি তোমার বাবার; আপনার বাবার; তোর বাবার । {গা.} 
না.ঙফানিন [না.-ঙ্ফানিন্] বি তোমার বাবারই; আপনার বাবারই; তোর বাবারই । 
{গা} 
না.ঙমা [না.-ঙ্মা] বি তোমার মা; আপনার মা; তোর মা। {গা} 
না.ঙমা জুয়া [না.-ঙ্মা জু.-য়া] বি গালিবিশেষ (পুং.) । {গা} 
না.ঙমানি [না.-ঙ্মানি] বি তোমার মায়ের; আপনার মায়ের; তোর মায়ের । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৪৫ 


না.ঙমানিন [না.-ঙ্মানিন্‌] বি তোমার মায়েরই; আপনার মায়েরই; তোর মায়েরই । 
{গা} 

নাচত [নাচত্্‌] বিণ কানকাটা । {গা} 

না.চিং, নানচিং দ্র আনচিং 

নাচিল [নাচিল্‌] বি কান । {গা.} 
নাচিখল [নাচিখল্‌] বি কানের গর্ত । {গা.} 
নাচিলখি [নাচিখল্খি] বি কানের ময়লা । {গা} 
নাচিলগ্রাক [নাচিখল্গ্রাক] বিণ একগুঁয়ে; অবাধ্য; জেদি; শুনেও না শোনার ভান করে 
যে। {গা} 
নাচিল ন ম্মা [নাচিল্‌ ন.-মৃমা] ১ বিণ কানপাতলা ৷ ২ ক্রি কানপাতলা হওয়া । {গা .} 
নাচিল নাদুপা, নাচিল নাদিপা [নাচিল্‌ নাদুপা, নাচিল্‌ নাদিপা] ক্রি কান ঝালাপালা 
হওয়া; কানে তালা লাগা । {গা.} 
নাচিল ফুগিজা [নাচিল্‌ ফুগিজা] বিণ একণুয়ে {গা} 
নাচিল ফুয়া [নাচিল্‌ ফুয়া] বি কান ছিদ্ৰ করা (অলংকার পরিধানের জন্য) । {গা} 
নাচিল বিখিং [নাচিখল্খি] বি কান । {গা} 
নাচিল রাক্কা [নাচিল্‌ রাক্কা] ১ বিণ কানভারী ৷ ২ ক্রি কানভারী হওয়া । {গা.} 
নাচিল সংঙা [নাচিল্‌ সংঙা] ক্রি মনোযোগ দিয়ে শোনা ।{গা.} 
নাচিল সাল্লা [নাচিল্‌ সাল্লা] ক্রি কানমলা দেওয়া । {গা.} 

-নাজক [-নাজক্‌] ক্রিয়া-বিভক্তিবিশেষ। ভবিষ্যৎ কালের বিশিষ্ট প্রয়োগের ক্ষেত্রে 
কোনো কাজ হয়ে যাবে এমন ভাব বোঝাতে ক্রিয়ামুলের সাথে যুক্ত হয়। যেমন: 
চা.নাজক; সি.ওনাজক; নিনাজক ইত্যাদি ৷ {গা .} 

নাথং [নাথং] বি কানের দুলবিশেষ । {গা.} 

নাথাপসি [নাথাপ্‌সি] বি বড় আকারের দুলবিশেষ ৷ {গা.} 

নাথাম্বি [নাথাম্বি] বি দুলবিশেষ ৷ {গা.} 

নাথিক দ্র নাথুক 

নাথিমাং দ্র নাথুমাং 

না থিলেক [না.-থিলেক্‌] বিণ চালাক; চতুর; চটপটে ৷ {গা} 
না.থিলেক্কা [না.-থিলেক্‌কা] ১ বিণ চালাক; চতুর । ২ ক্রি চালাক হওয়া; চতুর 
হওয়া । {গা.} 

নাথুক, নাথিক [নাথুক্‌ , নাখিক] বি ছোট আকৃতির ঢোল-জাতীয় বাদ্যযন্ত্র । {গা.} 

নাথুমাং, নাথিমাং [নাথুমাং, নাথিমাং] বিণ মাথা পাগল; বদরাগি; হঠকারী । {গা} 
নাথুমাং-সুথুমাং, নাথিমাং-সুথিমাং [নাথুমাং-সুথুমাং, নাথিমাং-সুখিমাং] ক্রিবিণ মাথা 
পাগল হয়ে । {গা} 

-নাথেক [-নাথেক্‌] অব্য পর্যন্ত। ক্রিয়াবিশেষণের সাথে সাফিক্সরূপে ব্যবহৃত হয় । 
যেমন: হা.নথামোনাথেক; ওয়ালনিনাথেক; ওয়াল্লোনাথেক ইত্যাদি । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৪৬ 


নাথেং [নাথেং] বি চাপা । {গা.} 
নাথেং-মুকথেং, নাথেং-মিকথেং [নাথেং-মুক্থেং, নাথেং-মিক্থেং] বি চাপা-গাল। 


{গা} 
নাদংবি, নাদাম্বি [নাদংবি, নাদম্‌বি] বি কানের মধ্যভাগে পরার দুলবিশেষ । {[গা.} 
নাদিরং [নাদিরং] বি কানের অলংকারবিশেষ ৷ {[গা.} 
নাদিকরাম [নাদিক্রাম্‌] বি জংশন । প্রশ. নাদংদিল্েং । {গা .} 
নাদিপা দ্র নাদুপা 
নাদিরং দ্র নাদেংদ্রপ 
নাদিলেং দ্র নাদেংদ্রাপ 
নাদুপা , নাদিপা [নাদুপা, নাদিপা] ক্রি কান ঝালাপালা হওয়া ৷ {গা} 
নাদেংদ্রাপ, নাদেংদ্নেপ [না.-দেংদ্লাপ্‌, নাদেংদ্লেপ্‌] বি কানের দুলবিশেষ ৷ প্রশ. 
নাদিলেং; নাদিরং । {গা.} 
-নান [-নান্‌] অব্য জন্যই । শব্দের সাথে সাফিক্সরূপে ব্যবহৃত হয়। যেমন: মান্দিনান; 
মা সুনান; বিসংনান ইত্যাদি । {গা} 
-নানবা [-নান্বা] অব্য জন্যই তো । শব্দের সাথে সাফিক্সরুপে ব্যবহত হয়। যেমন: 
মান্দিনানবা; মা .সুনানবা; বিসংনানবা ইত্যাদি । {গা.} 
নানাগ্ি [নানাথ্রি] ক্রিবিণ নিশ্চিন্তে; আরামে; আয়েশে। {গা.} 
নাগ্না [নাপ্পা] ক্রি প্রবেশ করা; ঢুকা । {গা.} 
নাপ, নাপবো [নাপ্‌, নাপ্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
নাপখতা, নাপখত্তা [নাপ্খোতা, নাপ্খোত্তা] ক্রি গভীরে ঢুকে যাওয়া বা প্রবেশ 
করা; সংকুচিত হওয়া । {গা.} 
নাপখবকা [নাপূখকা] ক্রি হুট করে ঢুকে পড়া । {গা.} 
নাপখতা [নাপ্খৃতা] ক্রি ফুটা হয়ে ভিতরে ঢুকে যাওয়া । {গা} 
নাপখেতখেতা [নাপ্খেত্খেতা] ক্রি ঘেষাঘেষি করে ভিতরে ঢুকা । {গা.} 
নাপখেতা [নাপ্খেতা] ক্রি আঁটসাঁট হয়ে ভিতরে ঢুকে যাওয়া । {গা} 
নাপচুপা, নাপচিপা [নাপূচুপা, নাপৃচিপা] ক্রি ঘরে পড়ে থাকা । {গা} 
নাপজা [নাপৃজা] ক্রি প্রবেশ না করা; না ঢুকা । {গা} 
নাপদ্রাআ [নাপ্দ্রআ] ক্রি জোর করে প্রবেশ করা । {গা.} 
নাপফাকা [নাপ্‌ফাকা] ১ ক্রি কাজের অবসরে ঢুকে যাওয়া । ২ ক্রি কাজে যাওয়ার 
সময় ঢুকে যাওয়া । {গা} 
নাপফ্কেতা [নাপৃফ্রেতা] ক্রি অনুপ্রবেশ করা । {গা.} 
নাপবলা, নাব্বলা [নাপ্বলা, নাব্বলা] ১ ক্রি পানিতে ডুব দেওয়া । ২ বি বাপ্তিস্ম; 
অবগাহন ৷ ৩ ক্রি বাপ্তিস্ম নেওয়া; অবগাহন নেওয়া । {গা.} 
নাপ্ৰ্বকা [নাপ্বকা] ক্রি হুট করে ঢুকে পড়া; বেকায়দা অবস্থার মধ্যে ডুকে পড়া । 
{গা} 
নাপবা [নাপ্বা] ক্রি প্রবেশ করে আসা; ডুকে আসা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৪৭ 


নাপরাম [নাপ্রাম্‌] বি ঢুকার মুখ; দ্বার । {গা} 
নাপৰুমা, নাপরিমা [নাপ্রুমা , নাপ্রিমা] ক্রি একসঙ্গে প্রবেশ করা । {গা.} 
নাপসিকসিকা [নাপ্‌সিক্সিকা] ক্রি ঠেল্ঠেলে ডুকে পড়া । {গা} 
নাপসিকা [নাপ্‌সিকা|] ক্রি ঘেষাঘেখি করে কোনায় ঢুকে যাওয়া । {গা.} 
-নাপা, -নাগ্পা [-নাপা, -নাপ্পা] সাফিক্সবিশেষ । ক্রিয়ামূলের সাথে সাফিক্সরুপে যুক্ত 
হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: থুনাপা; নকনাগ্না; রিংনাপা ইত্যাদি । {গা} 
নাগ্নীঙা [নাপ্‌পাঙা] ক্রি প্রবেশ করে যাওয়া । {গা.} 

নাফাক [নাফাক্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

-নাবা [-নাবা] অব্য জন্যও ৷ শব্দমূলের সাথে সাফিক্সরুপে ব্যবহৃত হয়। যেমন: আংনাবা; 
মান্দিনাবা; মা.সুনাবা ইত্যাদি । {গা.} 

নাবাক [নাবাক্‌] বি হাতল । প্রশ. জাকরুমরা । {গা.} 

নাবারিতা-দিপারি [নাবারিতা-দিপারি] বি গারো লোককাহিনীতে বর্ণিত শিবের স্ত্রী । 
{গা} 

নাবাল [নাবাল্‌] ১ বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্ছি বা মা.চং বা 
মাহারিবিশেষ । ২ বি কানের দুলবিশেষ । {গা .} 

নাবিংবাং দ্র নাবুংবাং 

নাবুংবাং, নাবিংবাং [নাবুংবাং, নাবিংবাং] বিণ ঝামেলাযুক্ত; সমস্যাযুক্ত । {গা.} 

-নাবে [-নাবে] ক্রিয়া-বিভক্তিবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে বারণসূচক অনুজ্ঞা 
গঠন করে । যেমন: দাকনাবে; রু.মনাবে; চা.নাবে ইত্যাদি । {গা.} 

নাম, নামনাম [নাম্‌ , নাম্নাম্‌] অব্য খাওয়ার লোভ দেখাতে ব্যবহৃত শব্দ । {গা.} 
নামনাম তঙ্কাই তক্কাই [নামূনাম্‌ তক্কাই তক্কাই] অব্য খাওয়ার লোভ দেখাতে 
ব্যবহৃত শব্দ । {গা} 

নামচিক [নাম্‌চিক্‌] ১ বি কন্যা । ২ বি পুত্রবধূ । ৩ বি ভাগ্নি । {গা} 
নামচিক রা.আ [নাম্‌চিক্‌ রা.-আ] ক্রি পুত্রবধূ নেওয়া । {গা.} 
নামচিক রা.চাকা [নাম্‌চিক্‌ রা.-চাকা] ক্রি পুত্রবধূ বরণ করা; বধূবরণ করা । {গা} 
নামচিক সি.ঙঙা [নাম্‌চিক্‌ সি.-ঙঙা] ১ বি বিবাহের পূর্বে চূড়ান্ত আলাপ-আলোচনার 
জন্য চ্রা, মা.নক ও নকচিক বা আত্মীয়স্বজনসহ বিশেষ রীতি মেনে কন্যাপক্ষের 
গৃহে গমন করার প্রথা । ২ ক্রি বিবাহের পূর্বে চূড়ান্ত আলাপ-আলোচনার জন্য ছ্রা- 
মা.নক ও নকচিক বা আত্মীয়স্বজনসহ বিশেষ রীতি মেনে কন্যাপক্ষের গৃহে গমন 
করা । {গা} 

নামসাং, নামল্রাং [নাম্‌সাং, নাম্ল্রাং] বিণ অল্প; কিছু; হালকা । {গা} 

নামা-নাসা মিদ্দি [নামা-নাসা মিদ্দি] বি মৎসদেবতা; জলজ প্রাণীর পালনকর্তা । {গা} 

নাম্মা [নাম্‌মা] ১ বিণ ভালো; সুস্থ; শুভ; সুন্দর । ২ ক্রি ভালো হওয়া; সুস্থ হওয়া; শুভ 
হওয়া; সুন্দর হওয়া । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৪৮ 


নাম, নামবো [নাম্‌, নাম্বো| ক্রি অনুজ্ঞা । {গা} 

-নাম [-নাম্‌] সাফিক্সবিশেষ । শুভ বিশেষণ পদ বোঝাতে সাফিক্সবুপে ব্যবহৃত হয়। 
যেমন: সালনাম; ওয়ালনাম; ফ্রিংনাম ইত্যাদি । {গা.} 

নামখালা [নাম্খালা] ১ বিণ তুলনামূলকভাবে ভালো। ২ ক্রি একটু ভালো হওয়া; 
অপেক্ষাকৃত ভালো হওয়া । {গা} 

নামগিজা [নাম্‌গিজা] বিণ খারাপ; কুকাজ; ক্ষতিকর; অন্যায় । {গা.} 

নামগ্রিকফুল্লা, নামগ্রিকফিল্লা [নামৃগ্রিক্‌ফুল্‌লা, নাম্গ্রিক্‌ফিল্‌্লা] ক্রি পুনরায় মিলিত 
হওয়া । {গা} 

নামজা [নাম্‌জা] ১ বিণ খারাপ; অনুপযুক্ত । ২ বি পাপ । ৩ বি দোষ । 8 ক্রি খারাপ 
হওয়া {গা.} 

নামনিকগ্রিকা [নাম্‌নিক্্‌গ্রিকা] ১ ক্রি একে অপরকে পছন্দ করা; পরস্পরকে 
ভালোবাসা । ২ ক্রি পরস্পর সমঝোতা করা; বোঝাপড়া করা । {গা.} 

নামনিকজা [নাম্‌নিক্‌জা] ১ ক্রি ভালো না বাসা। ২ ক্রি অগ্রাহ্য করা। ৩ ক্রি 
অস্বীকার করা । 8 ক্রি নামঞ্জুর করা । {গা.} 

নামনিকফা [নাম্‌নিক্ফা] ক্রি একসাথে ভালোবাসা; একত্রে পছন্দ করা । {গা.} 
নামনিকবাতা [নাম্‌নিক্বাতা] ক্রি অধিক পছন্দ করা । {গা} 

নামনিকা [নামূনিকা] ক্রি ভালোবাসা; ভালোলাগা; পছন্দ করা । {গা} 

নামফাগিজা [নাম্‌ফাগিজা] ১ বি গুপ্তাঙ্গ । ২ বিণ দুরারোগ্য । {গা} 

নামফুলগিজা, নামফিলগিজা [নাম্ফুল্গিজা , নাম্‌ফিল্গিজা] বিণ দুরারোগ্য । {গা.} 
নামফুলা, নামফিলা [নাম্‌ফুলা, নাম্ফিলা] ১ ক্রি পুনরায় আরোগ্য লাভ করা । ২ ক্রি 
অন্য কিছুর তুলনায় ভালো হওয়া । {গা} 

নামবা [নাম্বা] ক্রি ভালো হয়ে আসা । {গা} 

নামবাতা, নামবাত্তা [নাম্বাতা, নাম্বাত্তা] ১ বিণ অপেক্ষাকৃত ভালো। ২ ক্রি 
অপেক্ষাকৃত ভালো হওয়া । {গা} 

নাম্ব্বাঙা [নাম্বাঙা] ১ বিণ কিছুটা ভালো । ২ ক্রি কিছুটা ভালো হওয়া । {গা .} 
নামবিয়া [নাম্বিয়া] ১ বিণ খুবই ভালো । ২ ক্রি খুবই ভালো হওয়া । {গা.} 
নামসাসাক, নামসাকসাক [নাম্্‌সাসাক্‌, নাম্‌সাক্সাক্‌] ক্রিবিণ ভালো থাকতে 
থাকতে । ({গা.} 

নামস্রাঙা [নাম্ত্রাঙা] ১ বিণ সবচেয়ে ভালো । ২ ক্রি সবচেয়ে ভালো হওয়া । {গা} 
নামসুসু [নাম্সুসু] বিণ আপাতদৃষ্টিতে ভালো; ভালোই ভালোই । {গা} 

নাম্মাঙা [নাম্্‌মাঙা] ক্রি ভালো হয়ে যাওয়া । {গা} 

নাম্মান [নাম্্‌মান্‌] বিণ ভালোই । {গা} 

নাম্মা-নামজা [নাম্‌মা-নাম্‌জা] বিণ ভালো-মন্দ । {গা} 

নাম্মা-নাক্কা [নাম্‌মা-নাম্‌ফা] ১ অব্য ভালো জিনিস নষ্ট হয়ে যাওয়ায় তার জন্য 
আফসোস প্রকাশক শব্দ । ২ বিণ ভালো-সুন্দর । {গা} 

নাম্মাব্ৰি-নামজাব্রি [নাম্‌মাব্রি-নাম্‌জাব্ি] ক্রিবিণ মোটামুটি {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৪৯ 


নাম্মিঙা [নাম্‌মিঙা] ক্রি ভালো থাকা । {গা} 
নাম্মিঙা মা [নাম্‌মিঙা মা] ভালো আছ; ভালো আছেন; ভালো আছিস । {গা} 
নাম্মিনিকা [নাম্্‌মিনিকা|] ক্রি ভালোলাগা; ভালোবাসা । {গা.} 
নাম্মি দাক্কে, নাম্মে দাঙ্কে [নাম্‌মি দাক্‌কে, নাম্‌মে দাক্কে] ক্রিবিণ ভালোভাবে; 
ঠিকভাবে । {গা.} 
নাম্মে [নাম্‌মে] ক্রিবিণ ঠিককভাবে; সাবধানে ৷ {গা.} 
নাম্মেতা [নাম্‌মেতা|] ক্রি ভালো করে তোলা; সুস্থ করে তোলা । {গা.} 
নাম্মেসা [নামূমেসা] ক্রিবিণ যত্রসহকারে । {গা.} 
নাম্মোবা-নামজাওবা [নাম্‌মোবা-নাম্্‌জাওবা] ক্রিবিণ যে কোনো অবস্থায়; কোনো 
রকমে; ভালো-খারাপ মিলে । {গা} 

নামেলা [নামেলা] বি দুলবিশেষ । {গা} 

নারনচি [নারন্চি] বি কাঠজীবী পোকাবিশেষ ৷ {গা.} 

নারাং [নারাং] ১ বি কমলা ৷ ২ বি মালটা । {গা} 

নারায়া [নারায়া] ক্রি নাড়া; ঝাকি দেওয়া । প্রশ. রোখকা। {স. খলডু>নাডু+বা. 
আলনাড়া>} 

নারি [নারি] বি ভগাঙ্কুর । {গা.} 

নারিংগ্রি-খিতং [নারিংগ্রি-খিতং] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা 
মা.চং বা মাহারিবিশেষ ৷ [গা.} 

নারিংরো, নারিংসো [নারিংরো, নারিংসো] ১ বি শনিবার । ২ বি অশুভ দিন। {গা} 

নারেক, নাস্বেব [নারেক্‌, নাস্রেব] বি দুলবিশেষ; কানের উপরিভাগে পরার দুলবিশেষ ৷ 
{গা} 

নারেক্কি [নারেক্‌কি] বি দুলবিশেষ; কানের মধ্যভাগে পরার দুলবিশেষ ৷ প্রশ. নাদংবি, 
নাদাম্বি । {গা} 

নারেংরেঙা [নারেংরেঙা] ক্রি প্রবলভাবে না করা; মাথা ঝাকিয়ে অসম্মতি জানানো । 
{গা} 

নারেংসি মিদ্দি [নারেংসি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা ৷ {গা} 

নাল [নাল্‌| বি হুল । {গা .} 

নাল- [নাল্‌] বি কণ্ঠ; গলা । {গা.} 

নালজঙ্কা [নাল্‌জক্কা] বি নিষ্কৃতি পাওয়া । {গা.} 

নালসা [নাল্সা] বি অপর পাড় । {গা.} 
নালসাচা [নাল্সাচা] বি অপর পাড়ে । {গা} 

নাল্লা [নাল্লা] ১ বিণ পেটুক । ২ ক্রি বেশি খেতে পারা । {গা.} 
নালজা [নাল্জা] ১ বিণ পেটুক নয় এমন ৷ ২ ক্রি বেশি খেতে না পারা । {গা.} 

না.লিক [না.-লিক্‌] বি ব্যাঙাচি । {গা.} 

না.:সং [না.-সং] সর্ব তোমরা; আপনারা; তোরা । প্রশ. না.ওং; না.মাং। {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৫০ 


না.সংখো [না.-সংখো!] সর্ব তোমাদেরকে; আপনাদেরকে; তোদেরকে । {[গা.} 
না.:সংনি [না.-সংনি] সর্ব তোমাদের; আপনাদের; তোদের । {গা.} 
না.সংনিন [না.-সংনিন্‌] সর্ব তোমাদেরই; আপনাদেরই; তোদেরই । {গা.} 
নাসাংভঙা [নাসাংঙা] ১ ক্রি কানে বাজা। ২ ক্রি দেখা হওয়া; স্বচক্ষে দেখা । {গা.} 
-নাসাম, -নাহাই, -নাহাম [-নাসাম্‌, -নাহাই, -নাহাম্‌] সাফিক্সবিশেষ। উত্তম 
পুরুষের কোনো কাজ করার ইচ্ছা প্রকাশে ক্রিয়ামুলের সাথে সাফিক্সরুপে ব্যবহত 
হয়। যেমন: দাকনাহাম; রু.মনাহাম; চা.নাসাম ইত্যাদি । {গা.} 
না-সিকেত, না স্কেত [না.-সিকেত্‌, না.-স্কেত্‌] বি পিসু; একপ্রকার কীট । {গা} 
নাসিন, রাসিন [নাসিন্‌, রাসিন্‌] বি পেঁয়াজ । প্রশ. নাসিন গিচ্চাক । [গা.} 
নাসিন গুব্বক, নাসিন গিব্বক [নাসিন্‌ গুব্বক্‌, নাসিন্‌ গিব্বক্] বি রসুন। প্রশ. 
নাসিন দ-খি ৷ [গা.} 
নাসিনগ্নাক [নাসিন্থলাক্‌] বি শ্বেতরোগ । {গা} 
নাসিনাদা [নাসিনাদা] বিণ, ক্রিবিণ অনর্থক; অকারণে; মিছামিছি; অসার ৷ {গা.} 
না সিমাং [না.-সিমাং] সর্ব তোমরা; আপনারা; তোরা । {গা} 
না.সিমাংখো [না.-সিমাংখো] সর্ব তোমাদেরকে; আপনাদেরকে; তোদেরকে । {[গা.} 
না-সিমাংনা [না.-সিমাংনা] ক্রিবিণ তোমাদের জন্য; আপনাদের জন্য; তোদের 
জন্য । {গা.} 
না সিমাংনি [না.-সিমাংনি] সৰ্ব তোমাদের; আপনাদের; তোদের । {গা} 
না.সিমাংনিন [না.-সিমাংনিন্‌] সর্ব তোমাদেরই; আপনাদেরই; তোদেরই । {গা.} 
নাসিয়া [নাসিয়া] ক্রি নষ্ট হওয়া । {গা.} 
নাষ্ষেত দ্র না-সিকেত 
নাস্েব দ্র নারেক 
-নাহাই দ্র -নাসাম 
-নাহাম দ্র -নাসাম 
নি [-নি] অব্য -র; -এর; ষষ্ঠী বিভক্তি । শব্দের সাথে যুক্ত হয়। যেমন: নকনি; হা.আনি; 
চা.আনি ইত্যাদি । [গা.} 
নিও, নিয়ো [নিও, নিয়ো] বি শ্বাশুড়ি । {গা.} 
-নিখো [-নিখো] অব্য হতে; থেকে; পঞ্চমী বিভক্তি। শব্দের সাথে যুক্ত হয়। যেমন: 
নকনিখো; হা.আনিখো; মান্দিনিখো ইত্যাদি । [গা.} 
নিক্কা [নিক্কা] ক্রি দেখা । [গা.} 
নিক, নিকবো [নিক্‌, নিক্বো] ক্রি অনুজ্ঞা । {গা} 
নিকগুবা, নিকগুয়া, নিকগিবা [নিক্গুবা, নিক্গুয়া, নিক্গিবা] বি প্রতক্ষ্যদৰ্শী । {গা} 
নিকগ্রাক-নিগ্রাক [নিক্গ্রাক্‌-নিগ্বাক] বিণ অদ্ৃষ্টপূর্ব । {গা} 
নিকচতা [নিক্‌চতা|] ক্রি শেষবারের মতো দেখা । {গা.} 
নিকচাঙা [নিক্‌চাঙা] ক্রি হঠাৎ দেখা হওয়া । {গা.} 
নিকচ্বাকা [নিক্চাকা] ক্রি খোলাখুলি দেখা; পরিষ্কারভাবে দেখা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৫১ 


নিকচ্বাঙা [নিক্চাঙা] ক্রি উপেক্ষা করা; দেখেও না দেখা । {গা.} 

নিকজা [নিক্্‌জা] ক্রি না দেখা । {গা.} 

নিকজাগ্রিঙা-খিন্নাসিংসাঙা [নিক্জাগ্রিঙা-খিন্নাসিংসাঙা] ক্রি গুজব ছড়িয়ে যাওয়া । 
{গা} 

নিকজা দাক্কা [নিক্জা দাক্‌কা] ক্রি দেখেও না দেখা; না দেখার ভান করা । {গা.} 
নিকবা [নিক্বা] ক্রি দেখে আসা । {গা} 

নিকদাতা [নিক্দাতা] ক্রি হঠাৎ দেখতে পাওয়া । {গা} 

নিকদাপা [নিক্দাপা] ক্রি বারবার দেখা । {গা} 

নিকদিকগ্রিকা [নিক্দিক্গ্রিকা] ক্রি অনিচ্ছা সত্ত্বেও পরস্পর দেখা হওয়া । {গা.} 
নিকদিকা [নিক্‌দিকা] ১ ক্রি অনিচ্ছা সত্ত্বেও দেখা হওয়া। ২ ক্রি 
অনাকাঙ্জক্ষিতজনের সাথে দেখা হওয়া । ৩ ক্রি অপরাধ সংঘটনের সময় হঠাৎ দেখা 
হওয়া । {গা} 

নিকফ্রূতা [নিক্ফ্ৰতা] ক্রি পরিষ্কারভাবে দেখা । {গা.} 

নিকফা [নিক্‌ফা] ক্রি একত্রে দেখা । {গা} 

নিকফুলা, নিকফিলা [নিক্্‌ফুলা, নিক্ফিলা] ক্রি পুনরায় দেখা । {গা} 

নিকরিকা [নিক্রিকা] ক্রি চলে যাওয়ার আগে দেখতে পাওয়া । {গা} 

নিকসকা, নিকসক্কা নিক্সকা, নিক্সক্কা] ক্রি দেখতে সমর্থ হওয়া । {গা.} 
নিকসামসুয়া, নিকসামসোয়া [নিক্সাম্সুয়া, নিক্সামৃ্‌সোয়া] ক্রি ভবিষ্যৎ দেখা । 
{গা} 

নিকলস্রাপা [নিক্ত্রাপা] ক্রি সময় মতো দেখতে পাওয়া ৷ {গা.} 

[নিক্সুগুবা, নিক্সুগুয়া, নিক্সুগিবা, নিক্সোগুবা, নিক্সোগুয়া, নিক্সোগিবা] বি 
দৰ্শক; স্বপ্নদৃষ্টা । {গা.} 

নিকসুয়া, নিকসোয়া [নিক্সুয়া, নিক্সোয়া] ক্রি আগাম দেখতে পাওয়া; দর্শন 
পাওয়া । {গা} 

নিকসেঙা [নিক্‌সেঙা] ১ বিণ স্বচ্ছ; আলো ঝলমলে । ২ ক্রি স্বচ্ছভাবে দেখতে 
পাওয়া । {গা.} 

নিকস্রেতা [নিক্স্রেতা] ক্রি ভুল করে দেখা । {গা} 

নিকা [-নিকা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরুপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে । যেমন: নামনিকা; চন্নিকা; দা.লনিকা ইত্যাদি । {গা} 

নিক্কারিয়া [নিক্কারিয়া] ক্রি সহজেই দেখতে পাওয়া । {গা} 

নিক্কেতা [নিক্কেতা|] ক্রি দেখতে পাওয়া । {গা} 


নিং [নিং] বি ভিতরের দিক । {গা} 


-নিং [-নিং] সাফিক্সবিশেষ ৷ বিশেষ্যের সাথে সাফিক্সবূপে যুক্ত হয়ে বিশেষ্য পদ 
গঠন করে। যেমন: অকনিং; হা.নিং ইত্যাদি । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৫২ 


নিংঙা [নিংঙা] ১ বিণ গভীর; ভিতর । ২ ক্রি গভীর হওয়া । {গা} 
নিংঙানি [নিংঙানি] বি ভিতরের; গভীরের ৷ [গা.} 
নিংখুয়া, নিংথোয়া [নিংথুয়া, নিংথোয়া] ১ বিণ গভীর; নিগুঢ়। ২ ক্রি গভীর হওয়া; 
নিগুঢ় হওয়া । {গা} 

নিদিকা [নিদিকা] ১ বিণ অসুন্দর; কুর্থসত; কদাকার; অশোভন; বিশ্রি। ২ ক্রি অসুন্দর 
হওয়া; কুৎসিত হওয়া; কদাকার হওয়া; অশোভন হওয়া; বিশ্রি হওয়া । {গা .} 
নিদিকজা [নিদিক্‌জা] ১ বিণ সুন্দর; কুৎসিত নয় এমন; কদাকার নয় এমন; 
অশোভন নয় এমন; বিগ্রি নয় এমন । ২ ক্রি সুন্দর হওয়া; কুৎসিত না হওয়া; 
কদাকার না হওয়া; অশোভন না হওয়া; বিশ্রি না হওয়া । {গা} 
নিদিকনিসি [নিদিক্‌নিসি] ক্রিবিণ কুৎসিতভাবে । {গা} 
নিদিকস্রাঙা [নিদিক্ল্রাঙা] ১ বিণ একবারে কুৎসিত। ২ ক্রি আগা-গোড়া কুৎসিত 
হওয়া । {গা.} 
UPS দকসি-নিফাকসি [নিদিক্্‌সি-নিফাক্সি] ক্রিবিণ কুৎসিতভাবে। প্রশ. নিদিকসি 

। {গা} 

নিথুয়া, নিথোয়া [নিথুয়া, নিথোয়া] ১ বিণ সুন্দর । ২ ক্রি সুন্দর হওয়া ৷ {গা.} 
নিথুজা, নিথোজা [নিথুজা, নিথোজা] ১ বিণ অসুন্দর । ২ ক্রি সুন্দর না হওয়া । {গা} 
নিথুরিরি, নিথোরিরি [নিথুরিরি, নিথোরিরি] ক্রিবিণ সুন্দরভাবে; মনোরমভাবে; 
পরিপাটিভাবে ৷ {গা.} 

নিথোয়া দ্র নিথুয়া 

নিম্মা দ্র নুম্মা 

নিরিয়া [নিরিয়া! ১ বি ঝগড়া । ২ ক্রি ঝগড়া করা । {[গা.} 
নিরিয়া-খা.চা [নিরিয়া-খা.-চা] ১ বি ঝগড়া-বিবাদ। ২ ক্রি ঝগড়া-বিবাদ করা । 
{গা} 
নিরিয়া-গিসিয়া [নিরিয়া-গিসিয়া] ১ বি ঝগড়া-বিবাদ। ২ ক্রি ঝগড়া-বিবাদ করা । 
{গা} 

নিয়া [নিয়া] ক্রি দেখা; তাকানো ৷ {[গা.} 
নি, নিবো [নি, নিবো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
নিখমা [নিখমা] ক্রি মাথা নিচু করে দেখা; নিচে তাকানো । {গা} 
নিখ্নুতা [নিখ্‌ূলতা] ক্রি অল্প দেখা । {গা} 
নিখামখামা [নিখাম্খামা] ক্রি শ্যান দৃষ্টিতে দেখা । {গা. 
নিগাকা [নিগাকা] ক্রি ভাবলেশহীন চেয়ে থাকা; সহানুভূতিহীন চেয়ে থাকা । {গা} 
নিগামা [নিগামা!] ক্রি পথ চেয়ে থাকা; প্রতিক্ষায় থাকা । {গা.} 
নিগিচিচিয়া [নিগিচ্চিয়া! ক্রি কটাক্ষ করা; ঘৃণাভরে চেয়ে থাকা; নির্দয়ভাবে 
তাকানো । {গা} 
নিগিতা, গিগিলা, নিদিলা [নিগিতা, গিগিলা, নিদিলা] ক্রি দেখতে বলা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৫৩ 


নিথ্রিকা [নিগ্ৰিকা] ১ বি দেখাদেখি ৷ ২ ক্রি দেখাদেখি করা । {গা.} 

নিগুদুয়া, নিগুদোয়া, নিগিদোয়া [নিগুদুয়া, নিগুদোয়া, নিগিদোয়া] ক্রি মাথা তুলে 
তাকানো । {গা} 

নিথুবা, নিগুয়া, নিগিবা [নিগুবা, নিগুয়া, নিগিবা] বি দৰ্শক । {গা} 
LEA উঁকি মেরে দেখা; গুপ্তচরবৃত্তি করা৷ 


Ue TTC 

নিচা [নিচা] ক্রি চোখ তুলে দেখা । {গা} 

নিচাকসুয়া , নিচাকসোয়া [নিচাক্সুয়া , নিচাক্সোয়া] ক্রি আশা নিয়ে পথ চেয়ে থাকা; 
প্রতীক্ষা করা । {গা.} 

নিচাকা [নিচাকা] ক্রি অপেক্ষা করা; চেয়ে থাকা । {গা} 

নিচাঙা [নিচাঙা] ক্রি দেখা । {গা} 

নিচেঙা [নিচেঙা] ক্রি প্রথমে দেখে নেওয়া । {গা} 

নিজ্বতা [নিজ্ৰতা] ক্রি উকি দেওয়া । {গা.} 

নিজা [নিজা] ক্রি না দেখা; না তাকানো । {গা} 

নিথাতা [নিথাতা] ক্রি তীক্ষ দৃষ্টিতে তাকিয়ে থাকা; অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা; 
একদৃষ্টিতে তাকিয়ে থাকা; নির্লজ্জভাবে তাকিয়ে থাকা (নেতিবাচক অর্থে) । {গা} 
oy নিথুমগুয়া, নিখুমগিবা [নিথুম্‌গুবা , নিথুম্‌গুয়া, নিথুম্‌গিবা] বি পর্যবেক্ষক । 


তথ্য নিথিমা [নিথুমা, নিথিমা] ক্রি নিবিড় পর্যবেক্ষণ করা; মনোযোগ সহকারে 
নিরীক্ষণ করা । {গা} 

নিদাতা [নিদাতা] ক্রি গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে থাকা; তাক লাগানো দৃষ্টি 
দেওয়া । {গা.} 

নিদোয়া [নিদোয়া] ক্রি উপরে তাকানো । {[গা.} 

নিনাংজা, নিনাংগিজা [নিনাংজা, নিনাংগিজা] বিণ বিখ্রি; কুথসত । {গা} 

নিনামজা [নিনাম্‌জা] বিণ অশ্রীল; দেখা উচিত নয় এমন । {গা} 

নিনা মুকনেঙা, নিনা মিকনেঙা [নিনা মুক্নেঙা, নিনা মিক্নেঙা] ক্রি দেখতে না 
পারা; সহ্য করতে না পারা । {গা.} 

নিনা হা.সিকজা [নিনা হা.-সিক্জা] ক্রি দেখতে ইচ্ছা না করা; দেখতে না পারা । 
{গা} 

নিনা হা.সিকা [নিনা হা.-সিকা] ক্রি দেখতে ইচ্ছা করা; দেখতে পারা । {গা.} 
নিফাকা [নিফাকা!] ক্রি যাওয়ার পথে দেখে যাওয়া । {গা} 

নিফিলা] ক্রি পুনরায় তাকানো; ফিরে তাকানো । {গা} 

নিমুকপ্রাঙা, নিমুক্ব্রাঙা, নিমিকপ্রাঙা, নিমিক্ব্রাঙা [নিমুক্প্রাঙা, নিমুক্বরাঙা, 
নিমিক্প্রাঙা , নিমিক্ব্রাঙা] ক্রি দিশা হারানো; লক্ষ্যহীন-দৃষ্টিতে তাকিয়ে থাকা; দিশা 
হারিয়ে এদিক-সেদিক তাকানো । {গা} 

নির্রেকা [নিব্লেকা|] ক্রি ফ্যাল ফ্যাল করে তাকানো । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৫৪ 


নিরকখিয়া [নিরক্খিয়া! ১ ক্রি বারবার দৃষ্টি রাখা; দেখা-শোনা করা। ২ ক্রি 
তত্ত্বাবধান করা । ৩ ক্রি রক্ষা করা । {গা} 
দেখা; তন্ন তন্ন করে দেখা । {গা} 
নিরংরেতা [নিরংরেতা] ক্রি মুখ ভ্যাংচিয়ে দেখা; আড়চোখে দেখা । {গা} 
নিরামা, নিয়ামা [নিরামা, নিয়ামা!] ক্রি খোজা । {গা.} 
নিরিকা [নিরিকা] ক্রি গমনের পূর্বে দেখা; গতিবিধি লক্ষ্য করা; যাত্রাপথে দেখা করা; 
দেখে রাখা । {গা} 
নিৰুরুয়া [নিরুরুয়া] ক্রি বারবার তাকানো । {গা} 
নিরোকা [নিরোকা] ক্রি গোনে গোনে রাখা; চোখে চোখে রাখা; দেখা-শোনা করা; 
তত্ত্বাবধান করা । {গা.} 
নিসকজা [নিসক্জা] ১ ক্রি দৃষ্টিগোচর না হওয়া । ২ বিণ দৃষ্টিগ্রাহ্য নয় এমন । {গা.} 
নিসকা [নিসকা] ১ ক্রি দৃষ্টিগোচর হওয়া । ২ বিণ দৃষ্টিগ্রাহ্য । {গা.} 
নিসাপসাপা [নিসাপ্সাপা] ক্রি ভাসা ভাসা দেখা । {গা.} 
নিসিমিত্তা] ক্রি আড়চোখে দেখা । {গা} 
নিসুসা [নিসুসা] ক্রি পরখ করে দেখা । {গা} 
নিসুয়া, নিসোয়া [নিসুয়া, নিসোয়া] ১ ক্রি তাকিয়ে থাকা । ২ ক্রি অপেক্ষা করা। 
{গা} 
নিসেংসাপা [নিসেংসাপা|] ক্রি হালকাভাবে দেখা; গুরুত্ব না দিয়ে দেখা । {গা.} 
নিস্নেতা [নিস্রেতা] ক্রি ভুল করে দেখা । {গা.} 
নিয়াঙা [নিয়াঙা] ক্রি দেখে যাওয়া । {গা.} 
নিয়ামা [নিয়ামা] ক্রি খৌজা; অনুসন্ধান করা । {গা.} 
নিয়ামা-সান্দিয়া [নিয়ামা-সান্দিয়া] ক্রি খোজাখুঁজি করা । {গা.} 
নিয়ে চক্কা [নিয়ে চক্কা] ক্রি নকল করা; দেখে লেখা । {গা} 
নিয়েতা [নিয়েতা] ক্রি দেখে দেওয়া; অন্যেরটা দেখা । {গা.} 

নিয়ো দ্র নিও 

নুজং [নুজং] বি আদিনারীর নাম; মৃত আত্মাদের অভ্যর্থনাকারী আত্মা । {গা.} 

নুম্মা, নিম্মা [নুম্‌মা, নিম্মা] ১ বিণ নিষিদ্ধ বিষয় । ২ ক্রি ওঁষধি সেবনে কোনো খাদ্য 
খাওয়া থেকে বিরত থাকা । {গা} 
-নুম্মা, -নিম্মা [-নুম্‌মা, -নিম্মা] সাফিক্সবিশেষ ৷ শব্দের সাথে সাফিক্সরূপে ব্যবহৃত 
হয়। যেমন: নকনিম্মা; হা.আনিম্মা ইত্যাদি । {গা} 

-নে [-নে] অব্য হে; অনুরোধবাচক বা আহ্বানসূচক শব্দ । অনুজ্ঞার পর সাফিক্সরূপে 
ব্যবহৃত হয়। যেমন: দাকবোনে; চা.বোনে; নিবোনে ইত্যাদি । {গা.} 

নেকনেকা [নেক্নেকা] ক্রি বারবার অনুরোধ করা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৫৫ 


নেকলা [নেকলা] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মাচচং বা 
মাহারিবিশেষ । {গা.} 

নেংওয়া [নেংওয়া] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মা.চং বা 

। {গা} 

নেংখা [নেংখা] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 
{গা} 

নেংখুগ্রি [নেংখুগ্র! বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

নেংনেঙা দ্র নংনেঙা 

নেংমিনজা [নেংমিন্্‌জা] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

নেংসত [নেংসত্] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.:চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

নে.ঙঙা [নে.-ঙ্ঙা] ১ বি র্লান্তি। ২ ক্রি ক্লান্ত হওয়া; কষ্ট লাগা । {গা.} 
নে.ঙ, নে.ঙবো [নে.-ঙ্‌, নে.-ডঙ্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
নে.ঙখালা [নে.-ড্খালা] ক্রি হালকা পরিশ্রম হওয়া । {গা .} 
নে.ঙগকা [নে.-ঙ্গকা] ক্রি ক্লান্ত হওয়া । {গা} 
নে.ঙগ্রিকা [নে.-ঙ্গ্রিকা] ১ ক্রি উভয়ই ক্লান্ত হয়ে যাওয়া । ২ ক্রি পরস্পর বেগ 
পাওয়া । {গা} 
নে.ঙঙানি [নে.-ঙ্ঙানি] বি কঠিন পরিশ্রমের; সমস্যা । {গা.} 
নে.ঙঙারি-দিক্কারি [নে.-ঙ্ঙারি-দিক্কারি] ক্রিবিণ মিছামিছি পরিশ্রম করে। {গা} 
নে.ঙঙে-দিক্কে [নে.-ঙঙে-দিক্কে] ক্রিবিণ কষ্টে-ক্লিষ্টে । {গা.} 
নে.ঙঙে নিক্কা [নে.-ঙঙে নিক্কা] ক্রি ক্লান্তিবোধ জাগা । {গা} 
নে.ঙচাকা [নে.-ঙ্চাকা] ক্রি অন্যজনের কষ্টে কষ্ট লাগা। প্রশ. নে.ঙচাকে নিক্কা । 
{গা} 
নে.ঙজা [নে.-ঙ্জা] ক্রি ক্লান্ত না হওয়া; কষ্ট না লাগা । {গা} 
নে.ঙথাকরাম [নে.-ঙ্থাক্রাম্‌] বি বিশ্রামাগার । {গা} 
নে.ঙথাকা [নে.-ঙ্থাকা] ক্রি বিশ্রাম নেওয়া । {গা} 
নে.ঙদিকা [নে.-ঙ্দিকা] ক্রি হাঁপিয়ে ওঠা । {গা} 
নে.ঙনিক্কা [নে.-ঙ্নিক্কা] ক্রি কষ্টসাধ্য বলে মনে হওয়া । {গা} 
নে.ঙ্বকা [নে.-ভ্বকা] ক্রি বেশি পরিশ্রম হওয়া; বেশি ক্লান্ত হওয়া । {গা.} 
নে.ঙসুমাকা, নে.ঙসিমাকা [নে.-ঙ্সুমাকা, নে.-ঙ্সিমাকা] ক্রি ক্লান্তি লাগা । {গা.} 
নে.ঙমা নে.ঙমা, নে.ঙমা-নে.ঙসি [নে.-ঙ্মা নে.-ঙ্মা, নে.-ঙ্মা-নে.-ঙ্সি] ক্রিবিণ 
বহুকষ্টে; অধিক পরিশ্রম সাপেক্ষে । {গা} 
নে.ঙমানগিজা [নে.-ঙ্মান্গিজা] বিণ সহজে পারা যায় না এমন । {গা} 
-নেঙা [-নেঙা] সাফিক্সবিশেষ ৷ শব্দের সাথে সাফিক্সরূপে ব্যবহৃত হয়। যেমন: 
জাকনেঙা; হা.ননেঙা; মুকনেঙা ইত্যাদি । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৫৬ 


নেত্তা [নেত্তা] ক্রি আলো ফেলা; টৰ্চলাইট জ্বালানো ৷ {[গা.} 
নেতজা [নেত্জা] ক্রি আলো না ফেলা; টৰ্চলাইট না জ্বালানো ৷ {গা.} 
নেতদ্রাকা [নেত্দ্বাকা] ক্রি দূর পর্যন্ত আলো ফেলা । {গা} 
নো [নো] বি ছোটবোন ৷ প্রশ. আনো । {গা.} 
নো-আবি [নো-আবি] বি বোন-দিদি । {গা} 
নোসারি [নোসারি] বি শালি । {গা} 
নোসারি-বাদারি [নোসারি-বাদারি] বি ভুগাই নদীর একটি ওয়ারির নাম । {গা.} 
-নো [-নে] ক্রিয়া-বিভক্তিবিশেষ । সাধারণ ভবিষ্যৎ কাল নির্দেশে ক্রিয়ামূলের সাথে যুক্ত 
হয়। যেমন: চা.নো; দাকনো; রিংনো ইত্যাদি । {গা.} 
-নোমিং দ্র -নোষুং 
-নোমুং, -নোমিং [-নোমুং, -নোমিং] ক্রিয়া-বিভক্তিবিশেষ ৷ নিত্যবৃত্ত অতীত কাল 


নির্দেশে ক্রিয়ামূলের সাথে যুক্ত হয় । যেমন: আগান্নোমুং; দাকনোমুং; রিংনোমুং 
হত্যাদি । {গা} 


নোসারি দ্রন 
নোয়েরি-সিমেরি মিদ্দি [নোয়েরি-সিমেরি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন 
দেবতা ৷ {গা} 
প 
প [প] প-বৰ্গের প্রথম বর্ণ 
পকপকা , পকপেকা [পক্পকা, পক্পেকা|] ক্রি ঢেউ তোলা । {গা} 
পরায়া [পরায়া] ক্রি পড়ানো । {স. Jপঠ>খNপডু>পড়া>বা. পড়ানো>} 
পরিয়া [পরিয়া] ক্রি পড়া । {স. Jপঠখপডু>পড়া>বা. পড়া>} 
পলুকা [প.-ল্‌ূলকা] ক্রি ডিম নষ্ট হওয়া (প্ৰায়); ডিমের কুসুম নড়ে যাওয়া । {গা.} 
পলা খাআ [পলা খাআ|] ক্রি বাধ দেওয়া । {গা} 
পহরা দিগগি [পহরা দিগৃণি] বি ভেষজ উদ্ভিদবিশেষ । {গা.} 
পয়সা [পয়ুসা] বি পয়সা । {স. পাদস>প্রা. পায়+সা>বা. পয়সা>} 
পয়া, প:য়োঙা [প--য়া, প.-য়োঙা] ক্রি ভার বহন করা । প্রশ. রুব্বিয়া {গা.} 
প'য়োঙা দ্রপযয়া 
পা.আ [পা.-আ] বিণ পাতলা । {গা} 
পা.আ-ং[পা.-আ|] ক্রি লেগে যাওয়া; বেজে যাওয়া; কীটপতঙ্গ বসা । {গা.} 
পা.জা [পা.-জা] ক্রি না লাগা । {গা.} 
পা:দাপা [পা.-দাপা] ক্রি লেগে যাওয়া । {গা} 
পা.আ., বা.আ [পা.-আ, বা.-আ] ক্রি পিঠে নেওয়া । {গা.} 
পা.জা, বা.জা [পা.-জা, বা.-জা] ক্রি পিঠে না নেওয়া । {গা.} 
পাইপ্রত, পেপ্রত [পাইপ্রত্‌, পেপ্রত্‌] বি বুলবুলি । {[গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৫৭ 


পাকপাকারি, ফাকফাকারি [পাক্পাকারি, ফাকফাকারি] ক্রিবিণ প্রাণখুলে ৷ {গা.} 
পাকপাকারি খা.দিঙা, ফাকফাকারি খা.দিঙা [পাক্পাকারি খা.-দিঙা, ফাক্ফাকারি 
খা.-দিঙা] ক্রি হো হো করে হাসা (অউ্টহাসি) । {গা.} 

পাকরে [পাক্রে] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

পাক্কা [পাক্কা] বি পাশে । {গা} 
পাক্ধাচা [পাক্কাচা] বি পাশে {গা} 

পাক্রা, ফাক্রা [পাক্রা, ফাক্রা! বিণ বিভিন্ন রঙের মিশ্রণ (পালক বা চামড়া); 
ডোরাকাটা । {গা} 

পাংভঙা [পাংঙা] ক্রি ভার বহন করতে পারা । {গা} 

পাজা [পাজা] বি অস্থায়ী ঘর । {গা} 

পাথাং, পাথাং [পাথাং, পা.-থাং] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা 
মা.চং বা মাহারিবিশেষ ৷ [গা.} 

পানখো [পান্খো] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

পান্পা [পান্ত্রা] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 
{গা} 

পাবিত [পাবিত্] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

পা.রাং পা.রাং [পা.-রাং পা.-রাং] ১ বিণ পাতলা পাতলা । ২ ক্রিবিণ পাতলা পাতলা 
করে। {গা} 

প্রাকপ্রাক [প্রাক্প্রাক্‌] অব্য দাউ দাউ ৷ {গা.} 

প্রাকা, ফ্রাকা [প্রাকা, ফ্রাকা] ক্রি বিভক্ত করা । {গা} 

প্রাংপ্রাং (প্রাংপ্রাং] ক্রিবিণ একযোগে; এদিক-সেদিক; ছড়িয়ে-ছিটিয়ে । {গা.} 

প্রিংপ্রাং [প্রিংপ্রাং] ক্রিবিণ অগোছালোভাবে; বিচ্ছিন্নভাবে ৷ {গা.} 

পুত্তিয়া [পুত্তিয়া] বিণ খাটো ৷ প্রশ. থা.মবেতা; খা.ন্দকা । {আঞ্চ.বা.>} 

পুতলা [পুত্তুলা] বি পুতুল । {স. পুত্ৰিকা>প্ৰা. পুত্তলিয়া; স. পুত্ৰসপ্ৰা. পুতুল্ল>বা. 
পুতুল>} 

পেক [পেক্‌] বি কাদা; বেদর । প্রশ. হা.দুবেক । {অমূ.} 

পেংপু পেংপু [পেংপু পেংপু| ক্রিবিণ ভেসে ভেসে । {গা} 

পেচ্চা [পেচ্চা] ক্রি খোজা করা; নপুংশক করা । প্রশ. থাসিয়া । {গা.} 

পেন্তা [পেন্তা] বি দুলবিশেষ । {গা} 

পে.নতা [পে.-নৃতা] বিণ খাটো । {চি} 

পেনচুয়া [পেন্চুয়া] বি শ্যামা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৫৮ 


পেপ্রত দ্র পাইপ্রত 
পেপু [পেপু] বি ভেপু । {গা} 
পেঁপু [পে.-পু] বি চিটা; ধানহীন শুধু খোসা । প্রশ. বিববু। [গা .} 
পে:পে [পে.-পে] বি যোনি (শিশুদের ক্ষেত্রে ব্যবহার্য শব্দ) । {গা.} 
পেৰু, ফেবু [পেরু , ফেবু] বি শিয়াল । {গা} 
পেলতা [পেল্তা] বি, বিণ বকবক করে যে; একই কথা বারবার বলে যে। {গা.} 
পেল্লেকা [পে.-ল্‌লেকা] ১ বিণ অতিরিক্ত নরম (ভাত অর্থে) ৷ ২ ক্রি অতিরিক্ত নরম 
হওয়া (ভাত অৰ্থে) ৷ {গা.} 
পে.ল্লেলেক [পে.-ল্‌ূলেলেক্‌] বি ছোট ব্যাঙ । {গা.} 
প্রেংপ্রেং [প্রেংপ্রেং] ক্রিবিণ বিকটভাবে আওয়াজ করে । {গা} 
প্রেংপ্রেং চ্রিকা [প্রেংপ্রেং চিকা] ক্রি বিকটভাবে চিৎকার করা । {গা.} 
পো.পাই [পো.-পাই] বিণ বোকা; মূৰ্খ; হাবাগোবা (স্ত্রী) । {গা.} 
ফ 
ফ [ফ] প-বৰ্গের দ্বিতীয় বর্ণ 
ফইতা [ফইতা] বি খরগোশ । {গা} 
ফইদানিং [ফইদানিং] বি বড় জাতের সবুজ বিঁঝি পোকা । {[গা.} 
ফইসা [ফইসা] বি সাংসারেকদের ধৰ্মীয় মন্ত্রবাক্যের প্রথম শব্দ । {[গা.} 
ফ.কা [ফ.-কা] ক্রি খসে পড়া; খুলে পড়া । {[গা.} 
ফ.কজা [ফ.-ক্‌জা] ক্রি খসে না পড়া; খুলে না পড়া । {গা} 
ফং [ফং] ১ বি একজাতের লাউ । ২ বি চু তোলার কাজে ব্যবহৃত লাউয়ের খোলবিশেষ; 
একজাতীয় লাউ থেকে তৈরি করা বিশেষ পাত্র । {গা} 
ফংরাও [ফংরাও] ১ বি একপ্রকার লাউ । ২ বি চু রাখার পাত্রবিশেষ । {গা} 
ফংফ্রেত দিগগি [ফংফ্ৰেত্‌ দিগৃগি] বি ভেষজ উদ্ভিদবিশেষ । {গা} 
ফ.ঙ্চুত [ফ.-ডুচুত্‌] ক্রিবিণ ক্ষিপ্ৰতার সাথে; দুততার সাথে । {গা} 
ফ.ঙসি নিয়া [ফ.-ঙ্্‌সি নিয়া] ক্রি পরীক্ষা করে দেখা ৷ প্রশ. সুম্মা নিয়া । {গা.} 
-ফঙা [-ফঙা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে । যেমন: সু.ফঙা; বালফঙা; নাফঙা ইত্যাদি । {গা.} 
ফ.তফ.ত [ফ.-তৃফ.-তৃ] ক্রিবিণ আরামে; স্বস্তিতে (ন্দ্রা অর্থে) । {গা.} 
ফত্তা [ফত্তা] ক্রি সন্দেহ করা; দোষারোপ করা; অভিযোগ করা । {গা} 
ফতজা [ফত্জা] ক্রি সন্দেহ না করা; দোষারোপ না করা । {গা} 
ফতথিম মিদ্দি [ফত্থিম্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 
ফল [ফল্‌] বি ফলাফল । প্রশ. মা.নস্থানি ৷ {স. Jফল্‌+অ(অচ্)>বা. ফল>} 
ফ.লফলা’ [ফ.-ল্‌ফলা] ১ অব্য বকবক; পানি ফোটার শব্দ । ২ ক্রি বকবক করে পানি 
ফোটা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৫৯ 


ফ.লফলা'ং [ফ.-ল্‌ফলা] ১ অব্য বকবক । ২ ক্রি বকবক করা । {গা .} 

ফ.লফলা’ [ফ.-ল্‌ফলা] বি ধানের সাদা খই । {গা} 

ফ.লসিকা দ্র ফা.সিকা 

ফ্রংভা [ফ্রংঙা] ক্রি ঝাড়া; উড়ানো । {গা} 
-ফরঙা [-ফঙা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরুপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: দকফ্রঙা ইত্যাদি । {গা} 

ফ্রতচং [ফত্চং] বি গন্বজ । {গা.} 

-ফ্রুতা [-ফ্রতা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে । যেমন: নাপফ্রুতা; সু.ফৃতা; গা.ফ্ৃতা ইত্যাদি । {গা.} 

ফা [ফা] বি পিতা ৷ {গা} 
-ফা’ [-ফা] সাফিক্সবিশেষ । বিশেষণের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে বিশেষণ পদ 
গঠন করে । যেমন: রাইসংফা; আথমফা ইত্যাদি ৷ [গা.} 
ফাগুবা , ফাগুয়া, ফাগিবা [ফাগুবা , ফাগুয়া, ফাগিবা] বি তার বাবা । {গা} 
ফাগিচ্চাম [ফাগিচ্চাম্‌] বি, বিণ পূর্বপুরুষ । {গা .} 
ফাগ্ি [ফাখ্রি] বি বাবাহীন । {গা} 
ফাগ্রি-মা .গ্রি [ফাগ্রি-মা.-গ্রি! বি এতিম; বাবাহীন-মাহীন ৷ {গা} 
ফাদত [ফাদত্্‌] বি পরিবারের প্রধান; সংস্থার প্রধান; সভাপতি । {গা.} 
ফানিংসা [ফানিংসা] বিণ বাপ-ব্যাটা উভয়ে । {গা.} 
ফামং [ফামং] ১ বি যাজক । ২ বি নেতা । {গা} 
ফা-মা.আ [ফা-মা.-আ|] বি বাবা-মা । {গা} 
ফা-মা .গ্রি [ফা-মা.-খি] বি এতিম; বাবা-মাহীন ৷ {গা.} 
ফা-মাগ্রিদাম, ফা-মা.গ্রিনি দংরাম [ফা-মা.-খ্রিদাম্‌, ফা-মা.-গরিনি দংরাম্‌] বি 
এতিমখানা । {গা.} 
ফাসাগি [ফাসাগি] বি মৃত পিতা; প্ৰয়াত পিতা ৷ {গা} 

-ফা’দ্রফা 

-ফাং [-ফা] কৃৎ প্রত্যয়বিশেষ । কোনো কাজ সাহায্যাৰ্থে বা অনুকরণ করে করা বোঝাতে 
ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রুূপে ব্যবহৃত হয়। যেমন: দাকফা; রু:মফা; চা.ফা ইত্যাদি । 
{গা} 

ফা.আ [ফা.-আ!] ক্রি সহজ লাগা; ব্বিত না হওয়া; সাহস করা । {গা} 
ফা.জা [ফা.-জা] ক্রি সহজ না লাগা; ব্বিত হওয়া; সাহস না করা । {গা} 
ফা.সকা [ফা.-সকা] ১ বিণ ঝুঁকি মোকাবিলা করতে পারার মতো শক্তিশালী । ২ ক্রি 
ঝুঁকি মোকাবিলা করতে পারার মতো শক্তিশালী হওয়া ৷ {গা.} 

ফাউ [ফাউ] অব্য পানি ফেলে দেওয়ার শব্দ । {গা.} 
ফাউফাউ [ফাউফাউ] অব্য অঢেল পানি ফেলার বা পড়ার শব্দ । {গা.} 

ফাও [ফাও|] বিণ অতিরিক্ত; বাড়তি । প্রশ. হ.নদাপানি; রা.দাপানি । {অমূ.} 

ফাক- [ফাক্‌] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ ৷ ভাগ; অংশ; খন 


ব্যবহারিক গারো অভিধান ২৬০ 


ইত্যাদি নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: ফাকসা; ফাকগিনিং; ফাকগিথাম ইত্যাদি ৷ 
{গা} 
ফাকফুলসা, ফাকফিলসা [ফাক্ফুল্সা, ফাক্ফিল্সা] বি, বিণ অন্য অংশ; বিপরীত 
দিক। {গা} 
ফাকসা [ফাক্সা] বিণ অর্ধেক । {গা} 
ফাকসামসা [ফাক্সাম্‌সা] বি, বিণ একপাশ । {গা} 

ফাকওয়াল [ফাক্ওয়াল্‌] ক্রি বগল । {গা} 

ফাকক্রং, ফাকরং [ফাক্ক্রং, ফাক্রং] বি কাধ । {[গা.} 
ফাকরঙো রা.আ [ফাক্রঙো রা.-আ] ক্রি কাঁধে নেওয়া । {গা.} 

ফাকফাকা’ [ফাক্ফাকা] ক্রি ডানা ঝাপটানো । {গা} 
ফাকফাকারি [ফাক্ফাকারি] ক্রিবিণ ডানা ঝাপটিয়ে । {গা.} 

ফাকফাকা-ং [ফাক্ফাকা] ক্রি উচচস্বরে হাসা । {গা.} 
ফাকফাকারি [ফাক্ফাকারি] ক্রিবিণ উচচস্বরে; অ্টহাসিতে । {গা.} 

ফাকমা [ফাক্মা] বিণ অধিক; অধিকাংশ । {গা.} 

ফাকমারি [ফাক্মারি] বি প্রজাপতি ৷ {গা} 

ফাকরং দ্র ফাকক্রং 

-ফাকা [-ফাকা] কৃৎ প্রত্যয়বিশেষ । একটা কাজের সময় বা ফাকে অন্য একটি কাজটাও 
করা বোঝাতে ক্রিয়ামুলের সাথে প্রত্যয়রূপে ব্যবহত হয়। যেমন: নাপফাকা; 
নিফাকা; দকফাকা ইত্যাদি । {গা} 

ফা.কা [ফা.-কা|] ক্রি পড়ে যাওয়া; খসে পড়া । {গা} 

ফাক্কা [ফাক্কা] ক্রি ঢালা । {গা.} 
ফাক, ফাকবো [ফাক্‌, ফাক্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
ফাকওয়াকা [ফাক্‌ওয়াকা|] ক্রি দায়হীন ফেলে দেওয়া । {গা.} 
ফাকওয়াতা [ফাক্ওয়াতা] ক্রি ভার অর্পণ করা । {গা} 
ফাকগপা [ফাক্গপা] ক্রি ঢেলে ফেলা । {গা} 
ফাকগালা [ফাক্গালা] ক্রি ঢেলে ফেলে দেওয়া । {গা} 
ফাকজা [ফাক্জা] ক্রি না ঢালা । {গা.} 
ফাকদাপা [ফাক্দাপা] ক্রি উপরে ঢেলে দেওয়া । {গা.} 
ফাকদামা [ফাক্দামা] ক্রি একই জায়গায় বারবার ঢালা । {গা} 
ফাকদ্রাকা [ফাক্দ্রাকা] ক্রি দায়ছাড়া ঢেলে দেওয়া; বেশি পরিমাণে ঢালা । {গা.} 
ফাক্ব্কা [ফাক্বকা] ক্রি দায়ছাড়া ঢেলে দেওয়া; বেশি পরিমাণে ঢালা । {গা.} 
ফাক্ব্রাকা [ফাক্ব্রাকা] ক্রি দায়ছাড়া ঢেলে দেওয়া; বেশি পরিমাণে ঢালা । {গা.} 
ফাকরংরঙা [ফাক্রংরঙা] ক্রি ফেলে গড়িয়ে দেওয়া । {গা} 
ফাকরাকা, ফাকরাক্কা [ফাক্রাকা, ফাক্রাক্কা] ক্রি দুভাগ হয়ে ফেটে যাওয়া । {গা} 
ফাকসাত্তা [ফাক্সাত্তা] ক্রি প্রাবিত হওয়া । {গা} 
ফাকসুয়াকা, ফাকসুয়াত্তা [ফাক্সুয়াকা, ফাক্সুয়াত্তা] ক্রি পানি উপচিয়ে পড়ে 

ব্যবহারিক গারো অভিধান ২৬১ 


যাওয়া । {গা.} 
ফাক্রা দ্র পাক্রা 
ফাক্রা-চকরা [ফাক্রা-চক্রা] ১ বি ডোরাকাটা । ২ বিণ শেয়ানা; দুষ্ট প্রকৃতির । {গা} 
ফাং, বিফাং [ফাং, বিফাং] বি গাছ। {গা} 
ফাং- [ফাং-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ ৷ গাছ নির্দেশে 
ব্যবহত হয়। যেমন: ফাংসা; ফাংগিনিং; ফাংগিথাম ইত্যাদি । {গা} 
ফাংওয়াংগা [ফাংওয়াংগা] বি টক-জাতীয় সবজি । {গা} 
ফাংফুক্কা, ফাংফিব্কা [ফাংফুক্কা , ফাংফিক্্‌কা] ক্রি মূলোৎপাটন করা । {গা} 
ফাংমা [ফাংমা] বি, বিণ বৃক্ষমাতা; মা-গাছ; প্রধান বৃক্ষ । {গা} 
ফাংচাকা’ [ফাংচাকা] ক্রি আশা করা; নির্ভর করা । {গা} 
ফাংচাকগ্রিকা [ফাংচাক্খ্রিকা] ক্রি পরস্পর নির্ভরশীল হওয়া । {গা} 
ফাংচাকানি [ফাংচাকানি] বি ভিত্তি । {গা.} 
ফাংচাকা' [ফাংচাকা] ক্রি অজুহাত দেওয়া । {গা} 
ফাংচাকজা [ফাংচাক্্‌জা] বি অজুহাত না দেওয়া ৷ {গা.} 
ফাংনা [ফাংনা] ক্রিবিণ প্রতিদিন । {গা.} 
ফাংনান [ফাংনান্‌] ক্রিবিণ প্রতিদিনই । {গা} 
ফাংনাজল [ফাংনাজল্‌] বি চিরকাল । {গা.} 
ফাংনাজলনা [ফাংনাজল্না] ক্রিবিণ চিরদিনের জন্য । {গা.} 
ফাংচিনা [ফাংচিনা] ক্রিবিণ চিরকালের জন্য । {গা.} 
ফাংফুল-চিফুল, ফাংফিল-চিফিল [ফাংফুল্‌-চিফুল্‌ , ফাংফিল্‌-চিফিল্‌] ক্রিবিণ উলটা- 
পালটা । {গা.} 
ফাংফিলেকা|] ক্রি উলটে পড়া । {গা.} 
ফাংরাক্কা [ফাংরাক্কা] ১ বিণ ছ্থির । ২ ক্রি স্থির থাকা; দৃঢ়ভাবে থাকা । {গা.} 
ফা.ঙা [ফা.-ঙা] ১ বিণ খোলামেলা; আলোকিত । ২ ক্রি খোলামেলা হওয়া; আলোকিত 
হওয়া । {গা.} 
ফা.ঙদিংদিং [ফা.ঙ্দিংদিং] বিণ খুবই মনোহর । {[গা.} 
ফা.ঙফা.ঙ [ফা.-ঙ্ফা.-৬ঙ] ক্রিবিণ খোলামেলাভাবে; সুবাসিতভাবে । {গা.} 
ফা.ঙসিস্রি [ফা.-ঙ্সিস্রি! বিণ খোলামেলা বায়ুপ্রবাহ । {গা} 
ফাচ্চাংগ্নি মিদ্দি, ফাত্তাংগ্নি মিদ্দি [ফাচ্চাংগৃনি মিদ্দি, ফাত্তাংগৃনি মিদ্দি] বি 
সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 
ফাচ্রাপা [ফাচ্বাপা] ১ বিণ লাগালাগি অবস্থা । ২ ক্রি লাগালাগি অবস্থা হওয়া । {গা.} 


ফাজং [ফাজং] বি জেঠা; বাবার বড় ভাই; বড় মাসির স্বামী ৷ {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৬২ 


ফাত- [ফাত্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাত্রিত নির্দেশকবিশেষ । কাপড় নির্দেশে 
ব্যবহৃত হয়। যেমন: ফাতসা; ফাতগিনিং; ফাতগিথাম ইত্যাদি । {গা} 
ফাত্তা [ফাত্তা] বি পরানো; পরিধান করানো । {গা.} 
ফাতজা [ফাত্জা] বি না পরানো; পরিধান না করানো । {গা.} 
ফাত্তাংগ্নি দ্র ফাচ্চাংগ্নি 
ফাত্নুরা [ফাত্তুরা] বিণ মিথ্যাবাদী; ঠগ । {গা.} 
ফাখিয়া: [ফাত্থিয়া] ক্রি পাতা । {গা} 
ফাখিজা [ফাত্থিজা] ক্রি না পাতা । {গা} 
ফাখিয়া' [ফাত্থিয়া] ক্রি আশীর্বাদ করা । {গা} 
ফাখিজা [ফাত্থিজা] ক্রি আশীর্বাদ না করা । {গা} 
ফা থাপা [ফা.-থাপা] ক্রি জুড়ে দেওয়া; লাগিয়ে দেওয়া । {গা.} 
ফাদা [ফাদা] ১ বি পাঠা ৷ ২ বিণ দুষ্ট প্রকৃতির । {অমু.} 
ফানেত [ফানেত|] বি তুলসিজাতীয় উদ্ভিদ । {গা.} 
ফাঙ্তু [ফান্তু] বি বৌটা । {গা} 
ফাঙ্তু' [ফান্তু] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 
{গা} 
ফাঙ্থি, ফাহ্বে [ফান্থি, ফান্থে] বি যুবক; অবিবাহিত পুরুষ; তরুণ ৷ {গা.} 
ফাঙ্বে দ্র ফাছি 
ফান্দ্রা [ফান্দ্রা! বি পুরুষদের যুদ্ধের আদি পোশাকবিশেষ । {গা} 
ফা.ফ্রিঙা [ফা.-ফিঙা] ক্রি অজুহাত দেখানো ৷ প্ৰশ. ফা.সিকা ৷ {গা} 
ফামং দ্রফা 
ফারক [ফারক্‌] বিণ দুষ্ট প্রকৃতির; চামচা । {গা.} 
ফারা [ফারা] বি ভাতের থালা । {গা} 
ফারাকা [ফারাকা|] ক্রি প্রকাশ করা । {গা.} 
ফারাক, ফারাকবো [ফারাক্‌, ফারাক্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
ফারাকগুবা, ফারাকগুয়া, ফারাকগিবা [ফারাক্গুবা, ফারাক্গুয়া, ফারাক্গিবা] ১ বি 
প্রকাশক । ২ বিণ প্রকাশিত ৷ {গা.} 
ফারাকজা [ফারাক্‌জা] ক্রি প্রকাশ না করা । {গা} 
ফারি [ফারি] বি ঘা; চর্মরোগ ৷ {গা.} 
ফাল [ফাল্‌] ক্রিবিণ কারণে । {গা} 
ফা.লফালা [ফা.-লৃফালা] ক্রি ধাপাধাপি করা; ধরফর করা । {গা.} 
ফালসা [ফাল্সা] বি পাতাপূর্ণ ভাত; কলাপাতায় মোড়ানো ভাত । {গা.} 
ফাল্লা [ফাল্লা] ক্রি বিক্রি করা; বিক্রয় করা । {গা.} 
ফালগপা [ফাল্‌গপা] ক্রি সব বিক্রি করে ফেলা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৬৩ 


ফালগুবা, ফালগুয়া, ফালগিবা [ফালগুবা , ফালগুয়া, ফালগিবা] বি বিক্ৰেতা । {গা} 
ফালজা [ফাল্জা] ক্রি বিক্রি না করা; বিক্রয় না করা । {গা} 
ফালররোতা [ফাল্ররোতা!] ক্রি খুচরা বিক্রি করা । {গা} 
ফালরাম [ফাল্রাম্‌] বি দোকান; বিক্রয়ের স্থান । {গা.} 
ফালস্থঙা [ফাল্স্থঙা] ক্রি বেশি দরদাম না করে বিক্রি করে দেওয়া । {গা.} 
ফালসোতা [ফাল্সোতা| ক্রি বাজার মূল্যের কম দামে বিক্রয় করা । {গা.} 
ফা.সিকা, ফলসিকা [ফা.-সিকা, ফল্সিকা] বি অজুহাত দেখানো; অজুহাত দেওয়া 
{গা} 
ফাসিম দ্র 
ফাসুম, ফাসিম [ফাসুম্‌ , ফাসিম্‌] বি গন্ধযুক্ত ভেষজ শাকবিশেষ । {গা.} 
ফ্রাও [ফ্রাও] অব্য পানি ফেলে দেওয়ার শব্দ । {গা} 
ফ্রাওফ্রাও হ্‌. খাতা [ফাওফ্রাও হ.-খাতা|] ক্রি বেশি পরিমাণে পানি বের হওয়া । {গা.} 
ফ্রাকা৷ [ফ্রাকা] ক্রি ফালি করা; বিভক্ত করা । {গা.} 
-ফ্রাকা [-ফ্রাকা] সাফিক্সবিশেষ । ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: গা.ফ্রাকা; সু.ফ্রাকা; গফ্কাকা ইত্যাদি । {গা} 
ফ্রাকা' [ফ্রাকা] ক্রি প্রকাশ করা । {গা} 
ফ্রাপ [ফ্রাপ্‌] বি বট গাছ। {গা} 
ফ্রাপফাং [ফরাপ্‌ফাং] বি বটবৃক্ষ । {গা.} 
ফ্রাফ্রা [ফাফ্রা] ক্রিবিণ বিক্ষিপ্তভাবে ৷ {গা.} 
ফ্রামফ্রাম [ফ্রাম্‌ফ্রাম! ১ বিণ তীক্ষধার ৷ ২ ক্রিবিণ ধারালোভাবে । {গা.} 
ফি, ফে [ফি, ফে] বি গাল । {গা} 
ফিথপ, ফেথপ [ফিথপ্‌ , ফেথপ্‌] বি গাল । {গা} 
মিকবিসেপ [ফিবুসেপ্‌-মুক্বুসেপ, ফিবিসেপ্-মিক্বিসেপ, ফেবুসেপ্‌-মুক্বুসেপ্‌ , 
ফেবিসেপ্‌-মিক্বিসেপ্‌] বিণ মুখফোলা । {গা.} 
ফিব্কা দ্র ফুক্কা 
ফিংঙা দ্র ফুংঙা 
ফিংফাং দ্র ফুংফাং 
ফিচু , ফেচু [ফিচু , ফেচু] বি পাখিদের খাদ্যথলি; ক্রপ । {গা} 
ফি.তফি.ত [ফি.-তৃফি.-ত্‌] বিণ ঘনকালো ৷ {গা.} 
ফিতফিত-ফাতফাত [ফিত্ফিত্-ফাতৃফাত্্‌] ক্রিবিণ বিক্ষিপ্তভাবে ৷ {গা} 
ফিতরাংফা মিদ্দি [ফিত্রাংফা মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা} 
ফিত্তা দ্র ফুত্তা 
ফিন্না দ্র ফুন্ন 
ফিন্নিকা, ফ্নিকা দ্র ফুনুকা 


ব্যবহারিক গারো অভিধান ২৬৪ 


ফিরা’ [ফিরা] বি ভিত । {গা} 
ফিরা: [ফান্তু] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
ফিলদি [ফিল্দি] বি গারো কিংবদন্তী গল্পের ম্হেধন্য মা । {গা} 
ফিলসা [ফিল্সা] বি একপয়সা । {গা} 
ফি.লসি-ফি.লথাক দ্র ফু.লসি-ফু.লথাক 
ফিল্লা দ্রফু-ল্লা 
ফিলল্লাং দ্র ফু ল্লাং 
ফি'ল্লেপ [ফি.-ললেপ্‌] বি ফালি; ফালা । {গা.} 
ফি'ল্লেপ- [ফি.-ল্‌লেপ্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ ৷ 
সবজি বা ফলমূলের কাটা ফালা বা ফালি নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: ফি.ল্লেপসা; 
ফি'.ল্লেপগিনি; ফি'ল্লেপগিথাম ইত্যাদি ৷ {গা.} 
ফি.সা [ফি.-সা] বি বাচ্চা । [গা.} 
ফিয়া [ফি.-য়া] ক্রি ভাঙা ৷ [গা.} 
ফি.ই, ফি.বো [ফি.-ই, ফি.-বো!| ক্রি অনুজ্ঞা । {গা .} 
ফি.ওয়াকা [ফি.-ওয়াকা] ক্রি বেপরোয়াভাবে ভাঙা । {গা.} 
ফিব,্ৰুপা, ফি.গপা, ফি.গ্রপা [ফি.-ক্রপা, ফি.-গপা, ফি.-গ্রপা] ক্রি ভেঙে চুরমার 
করা । {গা} 
ফি.গমা [ফি.-গমা] ক্রি ভেঙে নিচু করা; নুয়ানো । {গা.} 
ফি.গাকা [ফি.-গাকা] ক্রি ভেঙে ফেলা । {গা} 
ফি.গাগালা [ফি.-গাগালা] ক্রি তাড়াতাড়ি ভেঙে ফেলা । {গা.} 
ফি.গালা [ফি.-গালা] ক্রি ভেঙে ফেলা । {গা.} 
ফি.চেপেতা [ফি.-চেপেতা!] ক্রি ভেঙে চ্যাপটা করে ফেলা । {গা} 
ফি.জা [ফি.-জা] ক্রি না ভাঙা ৷ {গা} 
ফি.থঙা [ফি.-থঙা] ক্রি দুই অংশে ভাগ করা; দুই ভাগ করা । {গা.} 
ফি দ্রাকা [ফি.-দ্রাকা] ক্রি বেপরোয়াভাবে ভাঙা । {গা.} 
ফি.ফা [ফি.-ফা] ক্রি একসাথে ভাঙা (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা} 
ফি.ফাকা [ফি.-ফাকা|] ক্রি ভাগ করা । {গা.} 
ফি.ফ্রাকা [ফি.-ফরাকা] ক্রি লম্বালম্বি দুই ভাগ করা । {গা} 
ফি.রপরপা [ফি.-রপ্রপা] ক্রি গুঁড়া গুঁড়া করা । {গা} 
ফিবরুরুয়া [ফি.-বুরুয়া] ক্রি ভেঙে তছনছ করা । {গা} 
ফিযয়ে গাল্লা [ফি.-য়ে গাল্লা] ক্রি ভেঙে ফেলা । {গা.} 
ফিযয়া' [ফি.-য়া] ক্রি অর্থভেদ করা ৷ {গা.} 
ফি.:ই, ফি.বো [ফি.-ই, ফি.-বো| ক্রি অনুজ্ঞা । {গা} 
ফি.জা [ফি.-জা] ক্রি অর্থভেদ না করা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৬৫ 


ফি.ফ্রাকা [ফি.-ফ্রাকা] ক্রি ব্যাখ্যা-বিশ্লেষণ করা । {গা.} 
ফি স্থাআ [ফি.-সৃখাআ!] ক্রি অনুবাদ করা । {গা.} 
ফ্নিকা দ্র ফুমুকা 
ফ্রিং [ফ্রিং| বি ভোর; প্রভাত ৷ {গা} 
ফ্রিংচি [ফ্ৰিংচি] বি ভোরের শিশির । {গা} 
ফ্রিংতাল [ফ্ৰিংতাল্‌] বি শুকতারা; প্রভাতী তারা । প্রশ. ফ্রিংফ্রাং । {গা.} 
ফ্রিংনাম [ফ্ৰিংনাম্‌] বি সুপ্রভাত; প্রভাতের শুভেচ্ছা । {গা.} 
ফ্রিং-হা স্থাম [ফ্ৰিং-হা.-ন্থাম্‌] ক্রিবিণ সকাল-সন্ধ্যা । {গা} 
ফ্রিফ্রা [ফ্রিফা] ক্রিবিণ বিক্ষিপ্তভাবে; ছড়িয়ে-ছিটিয়ে । {গা} 
ফ্রিয়া [ফ্রিয়া] ক্রি গুঁড়া গুঁড়া করা । {গা.} 
-ফ্রিয়া [-ফ্ৰিয়া! সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামুলের সাথে সাফিক্সরুপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে । যেমন: দকফ্রিয়া; গা.ফ্রিয়া ইত্যাদি । {গা.} 
ফুক্কা, ফিক্কা [ফুক্কা, ফিক্্‌কা] ক্রি উপড়ানো (পালক, লোম, আগাছা ইত্যাদি) । 
{গা} 
ফুকজা, ফিকজা [ফুক্্‌জা, ফিক্জা] ক্রি না উপড়ানো । {গা} 
ফুংঙা, ফিংঙা [ফুংঙা, ফিংঙা] ১ বিণ ফোলা ৷ ২ ক্রি ফুলে যাওয়া ৷ {গা.} 
ফুংজা, ফিংজা [ফুংজা, ফিংজা] ১ বিণ না ফোলা ৷ ২ ক্রি ফুলে না যাওয়া ৷ {গা} 
ফুংফাং, ফিংফাং [ফুংফাং, ফিংফাং] ক্রিবিণ যাচ্ছেতাইভাবে । {গা.} 
ফুংফুং [ফুংফুং] ক্রিবিণ দ্রুতবেগে; ক্ষিপ্রগতিতে । {গা} 


ফুজুয়া [ফুজুয়া] ক্রি মৃতদেহ শুইয়ে রাখা । {গা} 

ফুত্তা, ফিত্তা [ফুত্তা, ফিত্তা] ক্রি লাকড়ি চেরা । {[গা.} 
ফুত, ফুতবো, ফিত, ফিতবো [ফুত্‌, ফুত্বো, ফিত্‌ , ফিত্বো| ক্রি অনুজ্ঞা । {গা} 
ফুতজা, ফিতজা [ফুত্জা, ফিত্জা] ক্রি লাকড়ি না চেরা । {গা} 

ফুত্তিয়া [ফুত্তিয়া! ক্রি ফুটা। প্রশ. বাল্লা। {স. ক্কুট>; স. ক্ফোট>বা. 
Vফুট+আ=ফুটা>} 

ফুন্না, ফিন্না [ফুন্না, ফিন্না] ১ ক্রি বিছানো ৷ ২ ক্রি ঢাকা {গা.} 
ফুন, ফুনবো, ফিন, ফিনবো [ফুন্‌, ফুন্বো, ফিন্‌, ফিন্বো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
ফুনগপা , ফিনগপা [ফুন্‌্গপা, ফিন্গপা] ক্রি বেশি পরিমাণে বিছানো । {গা} 
ফুনগিতা, ফুনগিলা, ফুনদিলা, ফিনগিতা, ফিনগিলা, ফিনদিলা [ফুন্‌গিতা, 
ফুন্‌গিলা, ফুন্দিলা, ফিন্গিতা , ফিন্‌গিলা, ফিন্দিলা] ক্রি বিছিয়ে দিতে বলা । {গা} 
ফুনগ্রুপা, ফিনগ্রিপা [ফুন্গ্ুপা, ফিন্গ্রিপা] ক্রি চারদিক ঢাকা । {গা} 
ফুনজা, ফিনজা [ফুন্‌জা, ফিন্‌জা] ১ ক্রি না বিছানো । ২ ক্রি না ঢাকা {গা} 
ফুনবুয়া , ফিন্বুয়া [ফুন্বুয়া, ফিন্বুয়া] ক্রি বিছিয়ে দেয়া; ঢেকে দেওয়া (ভানপূর্বক) 
। {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৬৬ 


ফুন্দাপা, ফিন্দাপা [ফুন্দাপা, ফিন্দাপা] ক্রি ঢেকে রাখা; আড়াল করা; লুকানো। 


{গা} 
ফুন্দাপানি, ফিন্দাপানি [ফুন্দাপানি, ফিন্দাপানি] বি বিছানোর বস্তু; চাদর; কম্বল; 
লেপ । {গা} 
ফুনুকা, ফুকা, ফিন্নিকা, ফ্নিকা [ফুন্‌নোকা, ফ্নুকা, ফিন্নিকা, ফ্নিকা] ক্রি 
দেখানো । {গা} 
ফ্নিক্‌জা] ক্রি না দেখানো । {গা.} 
ফুরা [ফুরা] বি চালের গুঁড়া । {গা.} 
ফুরাখারি [ফুরাখারি] বি চালের গুঁড়া ও সোডা দিয়ে রান্না করা তরকারি । {গা} 
ফু:লথাক ফু.লথাক, ফি.লথাক ফি.লথাক [ফু.-ল্থাক্‌ ফু.-ল্থাক্‌, ফি.-ল্থাক্‌ 
ফি.-ল্থাক্‌] ক্রিবিণ তুমুলভাবে (ঝগড়া করা অর্থে) ৷ [গা.} 
ফু.লসি-ফু.লথাক , ফি.লসি-ফি.লথাক [ফু.-ল্‌সি-ফু.-ল্থাক্‌, ফি.-লৃসি-ফি.-লৃথাক্‌| 
ক্রিবিণ নেয়ে-ঘেমে; কঠোর পরিশ্রম করে; ব্যস্ত-সমস্ত হয়ে; ব্যতিব্যস্ত হয়ে । {গা.} 
ফু'ল্লা:, ফি ল্লা: [ফু.-ল্‌লা, ফি.-ল্‌লা] ক্রি ৰূপান্তরিত হওয়া; রূপ ধারণ করা; বনে 
যাওয়া । {গা.} 
ফু.লজা, ফি.লজা [ফু.-লৃজা , ফি.-লৃজা] ক্রি রূপান্তরিত না হওয়া; রূপ ধারণ না করা; 
বনে না যাওয়া । {গা} 
ফু ল্লা-, ফি ল্লাং [ফু.-ল্‌লা, ফি.-ল্লা] ক্রি পুনরায় ফিরে আসা; ফিরে আসা । {গা} 
ফু.ল-, ফি.ল- [ফু.-ল-, ফি.-ল্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত 
নির্দেশকবিশেষ ৷ প্রতিঘাত নির্দেশে ব্যবহত হয়। যেমন: ফু.লসা; ফু.লগিনি; 
ফু.লগিথাম ইত্যাদি । {গা.} 
ফু.লজা, ফি.লজা [ফু.-লৃ্‌জা, ফি.-লৃজা] ক্রি ফিরে না আসা । {গা} 
ফু.লবা, ফি.লবা [ফু.-ল্বা, ফি.-ল্বা] ক্রি ফিরে আসা । {গা} 
ফুলা, -ফুল্লা, -ফিলা, -ফিল্লা [-ফুলা, -ফুল্লা, -ফিলা, -ফিল্লা] সাফিক্সবিশেষ । 
কোনো কাজ পুনরায় করা বা অন্য কাজ সম্পন্ন হতে হতেই করে ফেলা বোঝাতে 
ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে ব্যবহৃত হয়। যেমন: নিফুলা; দাকফুলা; চা.ফুলা 
হত্যাদি । {গা} 
ফু ল্লাঙা, ফি ল্লাঙা [ফু.-ল্‌লাঙা, ফি.-ল্লাঙা] ক্রি ফিরে যাওয়া । {গা} 
ফুয়া [ফুয়া] ক্রি গুড়া-জাতীয় পদার্থ ফেলা বা ঢালা । {গা} 
ফুজা [ফুজা] ক্রি গুঁড়া-জাতীয় পদাৰ্থ না ঢালা বা ফেলা । {গা} 
ফুদাপা [ফুদাপা] ক্রি পুনরায় গুঁড়া-জাতীয় পদার্থ ঢালা বা ফেলা । {গা} 
ফুয়া' [ফুয়া] ক্রি ডিম ফোটা ৷ {গা} 
ফুজা [ফুজা] ক্রি ডিম না ফোটা । {গা} 
ফুয়া' [ফুয়া] ক্রি ছিদ্ৰ করা । {গা} 
ফুজা [ফুজা] ক্রি ছিদ্ব না করা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৬৭ 


ফ্রুচংচং [ফুচংচং] ১ ক্রিবিণ আকস্মিকভাবে ৷ ২ ক্রিবিণ উঁচু করে। {গা.} 
ফ্ুুচু [ফুচু! ১ বিণ গাদা গাদা ২ ক্রিবিণ গাদায় গাদায় ৷ প্রশ. দানদাকদাক । {গা} 
ফুফু [ফুফু]! ১ অব্য চাপ দিয়ে কিছু বের করার সময় উৎপন্ন হওয়া শব্দ । ২ ক্রিবিণ ফুফু 
শব্দে । {গা} 
ফ্রুয়া [ফুয়া] ক্রি ছিদ করা; কেটে বের করা । {গা} 
-ফুয়া [-ফুয়া] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে । যেমন: নাফ্ুয়া; সু.ফুয়া; গা.ফ্ুয়া ইত্যাদি । {গা.} 
ফেদ্রফি 
ফেনাগেং [ফেনাগেং] বি চোয়াল । প্রশ. চেংয়া । {গা.} 
ফেকরাম-ফেকসাম [ফেক্রাম্‌-ফেক্সাম্‌] ক্রিবিণ পর্যাপ্ত (ফল পাড়া অর্থে) । {গা} 
ফেক্কা’ [ফেক্কা] ক্রি মাতাল হওয়া । {গা.} 
ফেকজা [ফেক্জা] ক্রি মাতাল না হওয়া । {গা.} 
ফেক্কাং [ফেক্কা] ক্রি একাধিকবার করে বা খেয়ে একঘেয়ে লাগা বা অতিষ্ঠ লাগা; ভালো 
না লাগা । {গা.} 
ফেকজা [ফেক্জা] ক্রি একঘেয়ে না লাগা; অতিষ্ঠ না লাগা; ভালো লাগা । {গা} 
ফে.ঙঙা [ফে.-ঙ্ঙা] ক্রি রুখে দাঁড়ানো; অবরোধ করা; আড়াল করা; প্রতিরোধ করা; 
বেড়া দেওয়া; বারণ করা । {গা.} 
ফে.ঙ, ফে.ঙবো [ফে.-ঙ্‌, ফে.-ড্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
ফে.ঙচাঙা [ফে.-ঙ্চাঙা] ক্রি বারণ করা । {গা.} 
ফে.ঙচেঙা [ফে.-ঙ্্‌চেঙা] ক্রি প্রথমে অবরোধ করে নেওয়া । {গা} 
ফে.ঙজা [ফে.-ঙ্জা] ক্রি রুখে না দাঁড়ানো; অবরোধ না করা; আড়াল না করা; 
প্রতিরোধ না করা; বেড়া না দেওয়া; বারণ না করা । {গা.} 
ফে.ঙফাঙা [ফে.-ঙ্ফাঙা] ক্রি অবরোধ করা; রাস্তায় বাধা সৃষ্টি করা । {গা.} 
-ফেঙা [-ফেঙা] সাফিক্সবিশেষ । ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: দকফেঙা; চাংফেঙা; ইনফেঙা ইত্যাদি । {গা.} 
ফেচু দ্রফিচু 
ফেদ্রাকা [ফেদ্রাকা] ১ বিণ খোলামেলা ৷ ২ ক্রি খোলামেলা হওয়া । {গা.} 
ফেদ্রাকজা [ফেদ্রাক্‌জা] ১ বিণ খোলামেলা নয় এমন । ২ ক্রি খোলামেলা না হওয়া । 
{গা} 
ফেনচি [ফেন্চি] ক্রি ছোট আকৃতির মাছবিশেষ ৷ {গা} 
ফেনঞ্নুং [ফেন্থ্লং] বি ছোট প্যান্ট । {ই. pantaloons>pant>} 
ফেনাগেং দ্র ফে 
ফেরা [ফেরা] বি ভেড়া; মেষ । প্রশ. মেরা । {গা} 
ফেলদাঙা [ফেল্দাঙা] ১ বিণ চ্যাপটা ৷ ২ ক্রি চ্যাপটা হওয়া । {গা.} 
ফেলদাংজা [ফেল্দাংজা] ১ বিণ চ্যাপটা নয় এমন ৷ ২ ক্রি চ্যাপটা না হওয়া । {গা.} 
ফেলদাংদাং [ফেল্দাংদাং] ক্রিবিণ চ্যাপটা হয়ে । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৬৮ 


ফেলদালা [ফেল্দালা] ১ বিণ চ্যাপটা । ২ ক্রি চ্যাপটা হওয়া । {গা} 
-ফ্নেকা [-ফ্নেকা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামুলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: রু:মফ্নেকো; দকফ়েকা; গা.ফ্লেকা ইত্যাদি । {গা} 
-ফ্রেতা [-ফ্রেতা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামুলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: দকফ্রেতা; গা.ফ্রেতা; সু.ফ্রেতা ইত্যাদি । {গা} 
ls [ফোজো মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবী; সন্তান জন্মদানের 
। {গা} 


ব 
ব [ব] প-বর্গের তৃতীয় বর্ণ 
বক- [বক্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ । কাপড়ের বোঝা 


নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: বকসা বারা; বকগনিং; বকগিথাম ইত্যাদি । {গা.} 
-বকবকা [-বক্বকা] সাফিক্সবিশেষ । ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: আগানবকবকা; চা.বকবকা; রিংবকবকা ইত্যাদি । {গা} 
বকবাকা [বক্বকা] ক্রি পানি ফোটা । {গা} 
বকবাক বকবাক [বক্বাক্‌ বক্বাক্‌] অব্য পানি ফোটার শব্দ । {গা.} 
-বকা [-বকা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে । যেমন: সিবকা; নম্বকা; খাতবকা ইত্যাদি । {গা} 
বক্ধা' [বক্কা] ১ বিণ ফর্সা । ২ ক্রি ফর্সা হওয়া । {গা} 
বকজা [বক্জা] ১ বিণ ফর্সা নয় এমন ৷ ২ ক্রি ফর্সা না হওয়া । {গা} 
বকথাথাম, বকথামথাম [বক্থাথাম্‌ , বক্থাম্থাম্‌] ১ অব্য ধবধব। ২ বিণ ধবধবে । 
প্রশ. বকদুমদুম; বকসারিরি । {গা.} 
বকদেলগাপা [বক্দেল্‌গাপা] ১ বিণ রক্তশূন্য সাদা; ফ্যাকাসে ৷ ২ ক্রি রক্তশূন্য সাদা 
হওয়া । {গা} 
বকপ্নেকা, [বক্প্লেকা] ১ বিণ ধবধবে সাদা । ২ ক্রি ধবধবে সাদা হওয়া । প্রশ. 
বকদেলা । {গা.} 
বন্ধা [বক্্‌কা] ক্রি আদায় করা; আবদার করা । {গা.} 
বক্ধে চা.আ [বক্কে চা.-আ] ক্রি আদায় করে খাওয়া । {গা.} 
বক্রা দ্র বুক্রা 
বগা [বগা] বি বক । প্রশ. আলাবক । {অমূ.} 
বংবং [বংবং] বিণ বোকা; মূৰ্খ । {গা} 
বংবঙা [বংবঙা] ক্রি উপচে পড়া । {গা.} 
বংবেং-গা.বেং [বংবেং-গা.-বেং] বিণ উপচে পড়া অবস্থা । {গা.} 
বংবিনেং, বংরেেং, বম্বিনেং [বংবিনেং, বংব্নেং, বম্বিনেং] বি ভ্রমর । {[গা.} 
বংরেেং দ্র বংবিনেং 


ব্যবহারিক গারো অভিধান ২৬৯ 


বংসি মিদ্দি [বংসি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 
বঙা [বঙা] ১ বি পাচ; ৫ সংখ্যা । ২ বিণ ৫ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা} 
বঙাগুবা, বঙাগুয়া, বঙাগিবা [বঙাগুবা, বঙাগুয়া, বঙাগিবা] বিণ পঞ্চম । {গা} 
বচি [বচি] বি বড় ভাইয়ের স্ত্রী; বৌদি । প্রশ. বুজি । {অমুূ.} 
ব.জেং ব.জেং [ব.-জেং ব.-জেং] বিণ লোমশ লোমশ । {গা.} 
বত্তা’ [বত্তা] ক্রি দোষারোপ করা; খুঁচিয়ে তোলা; ক্ষেপানো; উসকানো। প্রশ. ফত্তা । 
{গা} 
বতজা [বত্জা] ক্রি দোষারোপ না করা; খুঁচিয়ে না তোলা । {গা} 
বত্তা- [বত্তা|] ক্রি বিনিয়োগ করা । {গা.} 
বতজা [বত্জা] ক্রি বিনিয়োগ না করা । {গা .} 
ব.থংথং [ব.-থংৎং] বিণ উচু হয়ে থাকে এমন । {গা} 
ব:থেত [ব.-থেত্‌] বিণ খাটো । {গা} 
বথেতা [ব.-থেতা] ১ বিণ খাটো ৷ ২ ক্রি খাটো হওয়া । {গা.} 
বদল [বদল্‌] বি বদল । {আ. বদল>বা. বদল>} 
বদলায়া [বদ্‌্লায়া] ক্রি বদলানো; বদল করা। {আ. বদল>বা. বদল+গা. 
আয়া=বদলায়া} 
বনচেও মিদ্দি [বন্চেও মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {[গা.} 
ব'ম্না [ব.-ন্না] ক্রি শেষ হওয়া । {গা} 
বন, ব.নবো [ব.-ন্‌, ব.-ন্বো| ক্রি অনুজ্ঞা । {গা} 
ব.নখামগিজা [ব.-ন্খাম্‌গিজা] বিণ দীৰ্ঘস্থায়ী । {গা} 
ব.নখামগুবা, ব.নখামগুয়া, ব.নখামগিবা [ব.-ন্খাম্‌গুবা, ব.-ন্খাম্‌গুয়া, ব.- 
ন্খাম্‌গিবা] বিণ অস্থায়ী । [গা.} 
ব.নখামা [ব.-ন্খামা] ক্রি একেবারে সমাপ্ত হওয়া । {গা.} 
ব.নচংদিকা [ব.-ন্চংদিকা] ক্রি হঠাৎ শেষ হয়ে যাওয়া । {গা} 
ব:নচঙা [ব.-নৃচঙা] ক্রি শেষ হওয়া । {গা} 
ব.নচঙে [ব.-ন্চঙে| ক্রিবিণ শেষ করে। {গা} 
ব.নচতগিজা [ব.-ন্চত্গিজা] বিণ অশেষ । {গা.} 
ব.নচতগুবা, ব.নচতগুয়া, ব.নচতগিবা [ব.-ন্চত্গুবা, ব.-নচত্ুগুয়া, ব.-ন্চত্গিবা] 
বি সর্বশেষ; চূড়ান্ত । {গা.} 
ব:নচতা [ব.-ন্চতা] ক্রি সমাপ্ত হওয়া । {গা} 
ব.নচাংগিজা [ব.-ন্‌চাংগিজা] বিণ অফুরন্ত; বিরতিহীন । {গা.} 
ব.নচাঙা [ব.-নৃচাঙা] ক্রি ফুরিয়ে যাওয়া । {গা.} 
ব.নচুপা, ব.নচিপা [ব.-ন্‌চুপা, ব.-নৃচিপা] ক্রি লুপ্ত হওয়া । {[গা.} 
ব.নজা [ব.-নৃ্‌জা] ক্রি শেষ না হওয়া । {গা} 
ব.নথকথকা [ব.-ন্থক্থকা] ক্রি পরিপূর্ণভাবে শেষ হওয়া । {গা} 
ব.:নথকা [ব.-ন্থকা] ক্রি একবারে শেষ হয়ে যাওয়া; সর্বশান্ত হওয়া । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৭০ 


ব.নথঙা [ব.-ন্থঙা] ক্রি কোনো জিনিস বা মাল-মসলার অভাবে কাজ শেষ হয়ে 
যাওয়া । {গা.} 
ব.নদিকা [ব.-ন্দিকা] ১ বিণ অসমাপ্ত । ২ ক্রি সমাপ্ত না হওয়া । {গা} 
ব.নস্রাঙা [ব.-ন্্রাঙা] ক্রি অন্য কিছু না হয়ে শেষ হয়ে যাওয়া । {গা.} 

বন্দপাতা [বন্দপাতা] বি বনভোজন । {আঞ্চ.বা>} 
বন্দপাতা চা-আ [বন্দপাতা চা.-আ] বি বনভোজন খাওয়া । 
{আঞ্চ.বা>বন্দপাতা+গা. চা.আ} 

বনোয়ারি, বলওয়ারি [বনোয়ারি, বল্ওয়ারি] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা 
চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা. বলওয়ারি>বনোয়ারি} 

বব্রা [ব.-বা| ক্রি ঠাষ্টা করা; তামাশা করা । {গা.} 

ববিল দ্র ববুল 

ববুল, ববিল [ববুল্‌, ববিল্‌] বি শত্ু, প্ৰতিপক্ষ । পরশ. গিন্নাল; গুনাল । {গা} 

ব.বো [ব.-বো| বি গরু (শিশুদের ক্ষেত্রে ব্যবহার্য শব্দ) । {গা.} 

ব.মা [ব.-অমা] ১ বিণ কুসুম গরম ৷ ২ ক্রি কুসুম গরম হওয়া । প্রশ. দি.ঙবমা । {গা.} 
বমবম [ব.-ম্ব.-ম্‌] বিণ গরম গরম । {গা.} 

বম্বিনেং দ্র বংবিনেং 

ব.রত-ব.থত [ব.-রত্-ব.-থত্‌] বিণ এবড়ো-থেবড়ো । {গা .} 

ব.রাকরাক [ব.-রাক্রাক্‌] ক্রিবিণ সটান হয়ে । {গা} 

বরিসাল মিদ্দি [বরিসাল্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা} 

বল৷ [বল্‌] বি গাছ; বৃক্ষ । {গা.} 
বল- [বল্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ । বৃক্ষ বা বড় 
গাছের জন্য ব্যবহৃত নির্দেশক । যেমন: বলসা; বলগিনি; বলগিথাম ইত্যাদি । {গা} 
বলখাপ [বল্খাপ্‌] বি বাশের চওড়া অংশ । {গা.} 
বল খু সুমাং, বল খু.সিমাং [বল্খু.-সুমাং, বল্খু.-সিমাং] বি মস, ফাৰ্ন বা এ জাতীয় 
উদ্ভিদ । {গা.} 
বলগ্র [বল্গ্র] বি ধরা । {গা.} 
বলগিসুম, বলগিসিম [বল্গিসুম্‌, বল্গিসিম্‌] বি একপ্রকার উদ্ভিদ । {গা} 
বলগিসি [বল্‌গিসি] বি মৃত গাছ। {গা} 
বলগিসি নাংঙা [বল্‌গিসি নাংঙা] বি পেশিসমূহের কাঠিন্য, দৈহিক কম্পনের 
লক্ষণযুক্ত স্নায়ুতন্তের ব্যাধিবিশেষ । প্রশ. দকনেকনেকা । {গা} 
বলগুব্বক, বলগিব্বক [বল্গুব্বক্‌ , বল্গিব্বক্‌] বি উদ্ভিদবিশেষ । {গা.} 
বলগ্রুম, বলগ্রিম [বল্গুম্‌, বল্গ্রিম] বি বনবিথি; বন-জঙ্গল । {গা} 
বলং [বলং] বি একপ্রকার উদ্ভিদ । {গা.} 
বলচং [বল্চং] বি গাছের গুঁড়ি । {গা.} 
বলচা [বল্চা] ক্রি উচু হওয়া । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৭১ 


বলচু [বল্চু] বি শিমুল গাছ। {গা} 

বলচুব্রেত [বল্চুব্ৰেত্‌] বি উদ্ভিদবিশেষ । {গা} 

বলজাংগি [বল্জাংগি] বি জীবন-বৃক্ষ । {গা.} 

বলতত্ু [বল্তত্ৰু] বি সিন্দুর গাছ। {গা} 

বলথং [বল্থং] ১ বি গাছের খ বা গুঁড়ি । ২ বি কড়িকাঠ । ৩ বি একপ্রকার দামা । 
{গা} 

বলথথোং [বল্থথোং] ক্রিবিণ বৃক্ষের ন্যায় অযাচিতভাবে । {গা} 

বলথাজং [বল্থাজং] বি বড় জাতের বৃক্ষবিশেষ । {গা} 

বলথেমাচ্চু [বল্থেমাচ্চু] বি চিরহরিৎ বৃক্ষবিশেষ । {গা} 

বলদাখাকখি [বল্দাখাক্খি] বি উদ্ভিদবিশেষ; স্থানীয় নাম খাড়াজোড়া । {গা.} 
বলদাদাক [বল্দাদাক্‌] বিণ গাছের মতো সটান । {গা} 

বলদুবাক [বল্দুবাক্‌] বি উদ্ভিদবিশেষ । {গা} 

বলদুম., বলদিম [বল্দুম্‌ , বল্দিমূ] বি ঝোপঝাড়; গাছের গুঁড়ি থেকে জন্মানো চারা 
বা শাখা । {গা} 

বলদুম-, বলদিমং [বল্‌্দুম্‌, বল্দিম] বি উদ্ভিদবিশেষ; স্থানীয় নাম নিসিন্দা । {গা.} 
বলদুরেং [বল্দুরেং] বি উদ্ভিদবিশেষ; স্থানীয় নাম সিদাই । {গা.} 

বলনাগিল, বলনাচিল [বল্নাগিল্‌ , বল্নাচিল্‌] বি ব্যাঙের ছাতা । {গা} 

বলপ্নেং [বল্প্লেং] বি তক্তা; ফালি করা কাঠ । {গা} 

বলঙ্কু [বল্‌ফু] বি কড়ইজাতীয় উদ্ভিদ । {গা.} 

বলবারেং [বল্বারেং] বি উদ্ভিদবিশেষ; স্থানীয় নাম বালুগোটা ৷ {গা.} 

বলবিথি [বল্বিথি] ১ বি বাজ । ২ বি অ”কোষ । {গা} 

বলবি.সা [বল্বি.-সা] বি চারাগাছ। {গা.} 

বলবুত, বলবিত [বল্বুত্‌ , বল্বিত্] বি উদ্ভিদবিশেষ; স্থানীয় নাম কাপাইস । {গা.} 
বলব্ৰেত [বল্ব্রেত্‌] বি জিগা-জাতীয় উদ্ভিদ । {গা.} 

বলমা [বল্মা] বি বয়স্ক বৃক্ষ । {গা} 

বলমা ফিয়া [বল্মা ফি--য়া] ক্রি বয়স্ক বৃক্ষকে কাটা । {গা} 

বলমিসি [বল্‌মিসি] বি উদ্ভিদবিশেষ । {গা} 

বলসাস্কাল [বল্সম্্‌ফাল] বি গাছবিশেষ । {গা} 

বলসাল [বল্সাল্‌] ১ বি শালবৃক্ষ; গজারি। ২ বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা 
চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা. বল+অমূ. সাল} 

বলসালেখি-জেংমি [বল্সালেখি-জেংমি] বি পৌরাণিক কাহিনীতে বর্ণিত বৃক্ষছায়া। 
{গা} 

বলসিল [বল্সিল্‌] ১ বি বড় জাতের বৃক্ষবিশেষ। ২ বি সাংমা গোত্রের অন্তর্গত 
উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ {গা} 

বলুরি [বলুরি] বি পলাশ গাছ। {গা.} 

বনল্লেং [বল্লেং] বি উদ্ভিদবিশেষ । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৭২ 


বল: [বল্‌] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 
{গা} 

বলতোতু [বল্তোতু] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

বলদাক [ব.-ল্‌দাক্‌] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

বলদাকগ্রি [বল্দাক্ঞ্রি] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

ব.লবলা [ব.-ল্বলা] ১ বিণ বাচাল। ২ ক্রি বকবক করা । {গা} 

বলসাল দ্র বল 

বলসিল দ্র বল 

বলসিলগং [বল্সিল্‌গং] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

বংলা [ব.-লা] ক্রি ডিমের কুসুম নড়ে যাওয়া বা নষ্ট হওয়া বা বিকৃত হওয়া । {গা.} 

ব.সিবদাক [ব.-সিবৃদাক্‌] ক্রিবিণ অগোছালোভাবে (চুল) । {গা.} 

বসোসত [বসোসত্] ১ বিণ গোমড়া মুখ। ২ ক্রিবিণ গোমড়া মুখে ৷ {গা.} 
বসোতা [বসোতা|] ক্রি মুখ গোমড়া করা । {গা} 

শ্ৰকা [-ব্ৰকা] কৃৎ প্রত্যয়বিশেষ । কোনো কাজ সমানে বা বেপরোয়াভাবে করা বোঝাতে 
ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে ব্যবহৃত হয়। যেমন: চা ব্রকা; গা ব্রকা; রু:ম্বকা 
হত্যাদি । {গা} 

ব্ৰংব্ং [বংব্ং] ১ অব্য ভনভন। ২ ক্রিবিণ ভনভন করে। {গা.} 

ব্ৰতব্ত [বত্বত্‌] ১ অব্য ব্ৰত্বত শব্দ । ২ ক্রিবিণ জোরেশোরে ৷ {[গা.} 
ব্ৰত্বত সাল্লা [বৰত্বত্‌ সাল্লা] ক্রি জোরেশোরে টানা; টানা-হেচড়া করা । {গা.} 

বা [বা] অব্য বা; অথবা । {অমূ.} 

-বা’ [-বা] কৃৎ প্রত্যয়বিশেষ । কোনো কাজ করে আসা বোঝাতে ক্রিয়ামূলের সাথে 
প্রত্যয়রূপে ব্যবহৃত হয়। যেমন: রা.বা; চা.বা; নিকবা ইত্যাদি । {গা.} 

-বাং [-বা] -ও; সাফিক্সবিশেষ । শব্দের সাথে সাফিক্সবূপে ব্যবহত হয়। যেমন: মান্দিবা; 
দ.মকবা; বিসংবা ইত্যাদি । {গা.} 

বা.আ [বা.-আ|] ক্রি বাচ্চা পিঠে নেওয়া (কাপড় দিয়ে বেঁধে) । {গা.} 
বাজা [বা.-জা] ক্রি পিঠে না নেওয়া । [গা.} 
বা.থমা [বা.-থমা] ক্রি পিঠে নেওয়া (কাপড় ছাড়া) ৷ {গা.} 
বা.থমগুবা, বা.থমগুয়া, বা.থমগিবা [বা.-থম্‌গুবা, বা.-থম্‌গুয়া, বা.-থম্‌গিবা] বি 
পিঠে বহনকারী ৷ {গা.} 

বা.আং [বা.-আ| ক্রি জন্ম দেওয়া । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৭৩ 


বা.গিতগুবা, বা.গিতগুয়া, বা.গিতগিবা [বা.-গিত্গুবা, বা.-গিত্গুয়া, বা.-গিত্গিবা] 
বি জন্ুদাতা । {গা.} 
বা-গুবা, বা-গুয়া, বা.গিবা [বা.-গুবা, বা.-গুয়া, বা.-গিবা] বি জননী; জন্দাত্রী । 
গা. 
বালা [বা.-জা] ক্রি জন্ম না দেওয়া । {গা} 
বা.ব্রেকা [বা.-ব্রেকা] ক্রি অতিরিক্ত বাচ্চা জন্ম দেওয়া; ঘন ঘন বাচ্চা জন্ম দেওয়া । 
{গা} 
বারুমা, বারিমা [বা.-রুমা, বা.-রিমা] ১ ক্রি জমজ হওয়া; একসাথে জনুগ্রহণ করা । 
২ বি সহোদর {গা.} 
বা বুমা-চি.রুমা, বা.রিমা-চিরিমা [বা.-রুমা-চি.-রুমা, বা.-রিমা-চি.-রিমা] ক্রি 
সহোদর হওয়া । {গা.} 

বাইবাই [বাইবাই] ১ বিণ আগের মতোই; একই ৷ ২ ক্রিবিণ একই সময়ে; একই সাথে। 
{গা} 

বাইসা মান্দা [বাইসা মান্দা] বি সুসং রাজ্যের গারো রাজা । ১২৮০ সালে সিংহাসনচ্যুত 
ও নিহত হোন ৷ {গা.} 

বাঞ [বাও] সর্ব, অব্য কোথায়; কই । প্রশ. বাচ্চা; বানো । {গা.} 

বাও ং [বাও] বি প্রস্তুতি । {অমূ.} 
বাও হ.ঙঙা [বাও হ.-ঙ্ঙা] ক্রি প্রস্তুত হওয়া । {অমূ. বাও+গা. হ.ঙঙা} 

বাওয়া [বাওয়া] বি আমন ধান। {গা} 

বাওয়াঙা [বাওয়াঙা] ১ বিণ উনুক্ত; প্রশস্ত । ২ ক্রি উন্ক্ত হওয়া; প্রশস্ত হওয়া । ৩ ক্রি 
পাখা মেলানো । 8 ক্রি হাত প্রসারণ করা । {গা} 

বাকদঙা [বাক্দঙা] ১ বি রীতিবিরুদ্ধ বিবাহ । ২ ক্রি বিয়ে করা রীতিসিদ্ধ নয় এমন 
একজনের সাথে বিবাহ করা; স্বগোত্রের মধ্যে বিবাহ করা । {গা} 
বাকদং [বাক্দং] বি বিয়ে করা রীতিসিদ্ধ নয় এমন কেউ একজনের সাথে বিবাহ; 
স্থগোত্রের মধ্যে বিবাহ । {গা.} 

বাকদিল [বাক্দিল্‌] বি গোত্র; স্বগোত্ৰ । {গা} 

বাকস্বকা [বাক্ল্কা] ক্রি পাকা বা পচা ফল পড়ে যাওয়া । {গা.} 

বাকসতা [বাক্সতা| ক্রি পেকে যাওয়ার কারণে ফলের পতন ঘটা । {গা.} 

বাকসা [বাকসা] অব্য সাথে । প্রশ. -মু; -মুং। {গা.} 

-বাকা [-বাকা] কৃৎ প্রত্যয়বিশেষ। ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রুপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: চাবাকা; স.বাকা; রু.মবাকা ইত্যাদি । {গা} 

বাক্ধা [বাক্্‌কা] ক্রি মাটি কাটা; খনন করা । {গা} 
বাকজা [বাক্জা] ক্রি মাটি না কাটা; খোদাই না করা । {গা} 
বাকবাকা [বাক্বাকা] ক্রি ছাচা; খোদাই করা । {গা.} 
বাকবুতা, বাকবিতা [বাক্বুতা] ক্রি মাটি গুঁড়া করা । {গা.} 
বাকবুবুতা , বাকবিবিতা [বাক্বুবুতা] ক্রি মাটি কেটে গুঁড়া গুঁড়া করা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৭৪ 


বাকবুলা, বাকবিলা [বাক্বুলা] ক্রি মাটি খুঁড়ে উত্তোলন করা । {গা.} 
বাকসলসলা [বাক্সল্সলা] ক্রি সমান করে মাটি কাটা; ড্রেন বানানো । {গা.} 
বাক্কা-চ.ওয়া [বাক্কা-চ.-ওয়া] ক্রি খৌড়াখুঁড়ি করা । {গা.} 

বান্ধুয়া [বাক্কুয়া! বি কোনো কিছু কাধে ঝোলানোর কাজে ব্যবহৃত বাশ বা কাঠের 
উপকরণবিশেষ; বাশের দ"বিশেষ । {[গা.} 

বাক্রা (বাক্রা] বি প্রান্তর । প্রশ. হা.বিমান্দু । {গা} 

বাগা [বাগা] বি ভাগ । {স. ভাগ+বা. আ=ভাগা>} 
বাগা- [বাগৃ্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাত্রিত নির্দেশকবিশেষ । ভাগ নির্দেশে 
ব্যবহৃত হয়। যেমন: বাগাসা; বাগাগিনিং; বাগাগিথাম ইত্যাদি। {স. 
ভাগ+বা.আ=ভাগা>} 

বাগি [বাগি] বি বৰ্গা; ভাগ । {স. ভাগ+-বা. ই=ভাগি>} 
বাগি জিল্না [বাগি জিল্লা] ক্রি ভাগে নিয়ে পালন করা । {স. ভাগ>বা. ইুভাগি>গা. 
বাগি+জিল্লা} 
বাগি রা.আ [বাগি রা.-আ|] ক্রি বর্গা নেওয়া । {স. ভাগ>বা. ই=ুভাগি>গা. 
বাগি+রা.আ} 

বা-গিলা [বা.-গিলা] ক্রি দৃষ্টিকটুভাবে চামড়া উলটানো ৷ {গা.} 

বাগুবা , বাগুয়া, বাগিবা [বাগুবা, বাগুয়া, বাগিবা] সর্ব, ক্রিবিণ কোনটি । {গা} 

বা.গুবা মিদ্দি, বা-গুয়া মিদ্দি, বা.গিবা মিদ্দি [বা.-গুবা মিদ্দি, বা.-গুয়া মিদ্দি, 
বা.-গিবা মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা} 

বা.গুবা-বুরুম্বি মিদ্দি, বা-.গুয়া-বুরুশ্বি মিদ্দি, বা.গিবা-বিরিশ্বি মিদ্দি [বা.-গুবা- 
বুরুম্বি মিদ্দি, বা.-গুয়া-বুরুম্বি মিদ্দি, বা.-গিবা-বিরিম্বি মিদ্দি] বি সাংসারেক 
ধর্মের একজন দেবী; শিশুর জীবন রক্ষাকর্তা । {গা.} 

বাংখাঙা [বাংখাঙা] ক্রি নিষিদ্ধ করা; বারণ করা; মানা করা । {গা.} 

বাংগাল [বাংগাল্‌] বি বাঙালি । {স. বঙ্গ>+বা. আল=বাঙাল>} 

বাংগালহ্নি মিদ্দি [বাংগাল্স্নি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । [গা.} 

বাংগুরিয়া, বাংগ্রিয়া [বাংগুরিয়া, বাংগ্রিয়া! ১ বি ভূমিকম্প । ২ ক্রি ভূমিকম্প হওয়া । 
প্রশ. হা.আ মোয়া । {অমূ.} 

বাংগ্রিয়া দ্র বাংগুরিয়া 

বাংবল [বাংবল্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

বাংবাঙা [বাংবাং] ১ বিণ খোলা; উন্ুক্ত; প্রশস্ত । ২ ক্রি উনুক্ত হওয়া; প্রশস্ত হওয়া ৷ 
{গা} 
বাংবাং [বাংবাং] বিণ খোলা; উনুক্ত ৷ {গা} 

বাংসি [বাংসি] ১ বি বাদ্যযন্্রবিশেষ; বাশি। ১ বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা 
চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {অমূ.} 


ব্যবহারিক গারো অভিধান ২৭৫ 


বাংসিল [বাংসিল্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
বা.ঙঙা [বা.-ঙ্ঙা] ১ বিণ অনেক; প্রচুর; অনেকগুলো । ২ ক্রি বেশি হওয়া । {গা} 
বা.ঙ, বা.ঙবো [বা.-ঙ, বা.-ঙ্বো] ক্রি অনুজ্ঞা । {গা .} 
বা.ঙখালা [বা.-ঙ্খালা] ১ বিণ একটু বেশি । ২ ক্রি একটু বেশি হওয়া । {গা} 
বা.ঙঙা-জাল্লা [বা.-ঙ্ঙা-জাল্লা] বিণ অসংখ্য; অসীমসংখ্যক । {গা.} 
বা.ঙঙেতা [বা.-ঙ্‌ঙেতা|] ক্রি বেশি করে দেওয়া; বেশি করা । {গা.} 
বা.ঙজা [বা.-ঙ্‌জা] ১ বিণ কম; প্রচুর নয় এমন ৷ ২ ক্রি বেশি না হওয়া; কম হওয়া ৷ 
{গা} 
বা.ঙবাতা [বা.-ঙ্বাতা] ১ বিণ অপেক্ষাকৃত বেশি। ২ ক্রি অপেক্ষাকৃত বেশি হওয়া । 
{গা} 
বা.ঙ্ল্রাঙা [বা.-৬্স্রাঙা] ১ বিণ সবচেয়ে বেশি । ২ ক্রি সবচেয়ে বেশি হওয়া । {গা.} 
বাচ্চা [বাচ্চা] সর্ব কোথায় । {গা.} 
বাচ্চানি [বাচ্চানি] কোথা হতে । {গা} 
বাচ্চানা [বাচ্চানা] কোথায় যাচ্ছ; কোথায় যাচ্ছেন; কোথায় যাস । {গা} 
বাজি [বাজি] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 
{গা} 
বাজিয়া’ [বাজিয়া! ১ বিণ জটযুক্ত। ২ ক্রি বেজে যাওয়া। {স. বাদ্য>প্রা. 
বাজ্জ>বাজ্‌+আ=বাজা>} 
বাজিয়াং [বাজিয়া| ক্রি বাজা; সময় হওয়া ৷ {স. বাদ্য>প্রা. বাজ্জ>/বাজ্+আ= বাজা>} 
বাজু [বাজু] বি বন্ধু; সঙ্গী । {গা} 
বাত্তা’ (বাতৃতা] ১ বিণ অপেক্ষাকৃত বেশি । ২ ক্রি অপেক্ষাকৃত বেশি হওয়া । {গা} 
বাতখালা [বাত্খালা] বিণ একটু বেশি হওয়া । {গা} 
বাতজা [বাত্জা] ১ বিণ অপেক্ষাকৃত বেশি নয় এমন । ২ ক্রি অপেক্ষাকৃত বেশি না 
হওয়া । {গা.} 
বাত্স্রাঙা [বাত্স্বাঙা] ক্রি সবচেয়ে বেশি হওয়া । {গা} 
বাতা, -বাত্তা [-বাতা, -বাতৃতা] -তর; সাফিক্সবিশেষ। আপেক্ষিক উৎকর্ষ বা 
অপকর্ষবাচক সাফিক্স। যেমন: নামবাত্তা; থোবাতা; রো.বাতা ইত্যাদি । আবার 
কোনো কাজ অপেক্ষাকৃত বেশিবার বা বেশি পরিমাণ করা বোঝাতে ক্রিয়ামূলের 
সাথে প্রত্যয়বূপে ব্যবহৃত হয়। যেমন: দাকবাতা; চা.বাতা; রু.মবাতা ইত্যাদি । 
{গা} 
বাত্তে [বাত্তে] ১ অব্য চেয়ে; থেকে; পঞ্চমী বিভক্তিবিশেষ । ২ অব্য বরং । {গা.} 
বাত্তেবা [বাত্তেবা] অব্য চেয়েও; থেকেও; বরং । {গা.} 
বাত্তেসা [বাত্তেসা] অব্য চেয়েও ৷ {গা.} 
বাত্তা' [বাত্তা] ক্রি পারাপার হওয়া । {গা.} 
বাতজা [বাত্জা] ক্রি পারাপার না হওয়া । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৭৬ 


বাতসোতা [বাত্সোতা| ক্রি লাফ দিয়ে পার হওয়া । {গা} 
বাঘঙা [বাত্থঙা] ক্রি পারাপার হওয়া । {গা.} 

বাত্তা' [বাত্তা] ক্রি সংক্ৰমিত হওয়া । {গা} 
বাতগুবা, বাতগুয়া, বাতগিবা [বাত্গুবা , বাত্গুয়া , বাত্গিবা] বিণ সংক্রামক । {গা} 
বাতজা [বাত্জা] ক্রি সংক্ৰমিত না হওয়া ৷ {গা.} 
বাতররোয়া [বাত্ররোয়া] ক্রি সংক্রমিত হতে থাকা । {গা} 

বাতুল [বাত্তুল্‌| বি বাটুল; গুলতি । {অমূ } 

বাখিয়া [বাত্থিয়া! ১ বিণ খর্বকায়; বেঁটে । ২ ক্রি খর্বকায় হওয়া । প্রশ. থা.মবেতা । 
{গা} 

বাদরি [বাদ্রি] বি ভেষজ উদ্ভিদবিশেষ । {গা.} 

বাদা [বাদা] বি গুচ্ছ; আটি । {গা} 
বাদা- [বাদা-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ । গুচ্ছ নির্দেশে 
ব্যবহৃত হয়। যেমন: বাদাসা; বাদাগ্নিং; বাদাগিথাম ইত্যাদি । {গা.} 

বাদাসাল [বাদাসাল্‌] বি বিশ্রামাগার । {গা.} 

বাদিকি [বাদিকি] সর্ব কীভাবে । {গা} 

বাদিঙা [বাদিঙা] ক্রি কারবার করা; ব্যবসা করা ৷ {গা.} 

বাদুর, বাদুল [বাদুর্‌ , বাদুল্‌] বি বাদুর । প্রশ. দ.বাক । {স. বাতুলি>বা. বাদুর>} 
বাদুর সি.ই নাআ [বাদুর্‌ সি.-ই নাআ|] ক্রি উরুদেশে প্রদাহজনিত গুটি হওয়া । {স. 
বাতৃলি>বা. বাদুর+গা. সি.ই নাআ} 

বানজল [বান্জল্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

বানজলগ্রি [বান্জল্গর] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

বানফাং [বান্ফাং] বি ভেষজ উদ্ভিদবিশেষ; স্থানীয় নাম বনদেও । {গা.} 
বানফাং মিদ্দি [বান্ফাং মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 
বানফাং-বাসুলি মিদ্দি [বান্‌ফাং-বাসুলি মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা; 
চঞ্চল-দুরন্ত দেবতা । {গা.} 

বানা [বানা] বি বাধ । {গা} 

বানায়া [বানায়া] ক্রি তৈরি করা; বানানো । প্রশ. থারিয়া । {হি. বানাও>বা. বানানো>} 

বান্দা [বান্দ্ৰা] বি গারো অঞ্চলের নদীবিশেষ । {গা.} 

বানো [বানে] সর্ব কোথায় । প্রশ. বাচ্চা । {গা.} 
বানোনা [বানোনা] কোথায় পর্যন্ত; কোন পৰ্যন্ত । {গা.} 
বানোবা [বানোবা] সর্ব কোথায় যেন; কোথাও । {গা.} 

বান্দাবান্দা [বান্দাবান্দা] ক্রিবিণ বাধাজনকভাবে (বিরক্তি প্রকাশপূর্বক) । {গা} 

বান্দা রা.রিকা [বান্দা রা.-রিকা] ক্রি নিয়মিতভাবে কিছু রাখা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৭৭ 


বান্দাল [বান্দাল্‌] বি পাকস্থলী । {গা} 

বান্দায়া [বান্দায়া] ক্রি খাসি করা; খোজা করা । {গা.} 

বান্দি [বান্দি] কোন দিক দিয়ে ৷ {গা} 

বাবারি: [বাবারি! বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

বাবারিং [বাবারি] বি ভেষজ উদ্ভিদবিশেষ; স্থানীয় নাম বেওলা । {গা.} 

বাবায়া [বাবায়া] ক্রি শেষ হয়ে যাওয়া; হারিয়ে যাওয়া (শিশুদের ক্ষেত্রে ব্যবহার্য শব্দ)। 
{গা} 

বাবুরি [বাবুরি] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 
{গা} 

বাবুল [বাবুল্‌] ১ বি গারোদের উপদলবিশেষ ৷ ২ বি বাবুল উপদলের উপদলীয় ভাষা৷ 
{গা} 

বাম-বমচেং [বাম্‌-বমূচেং] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

বামারাং [বামারাং] বি নারীদের নকশা করা পোশাকবিশেষ । {গা.} 

বাম্মা [বাম্‌মা] ১ ক্রি তা দেওয়া ৷ ২ ক্রি বসা । {গা} 
বামচিকপা [বাম্‌চিকপা] ক্রি বসে পড়া । {গা.} 
বামজা [বাম্‌জা] ১ ক্রি তা না দেওয়া ৷ ২ ক্রি না বসা । {গা.} 

বাম্মাং [বাম্‌মা] ক্রি বাধ্য হওয়া; নত হওয়া; মাথা নোয়ানো ৷ {গা} 
বাম, বামবো [বাম্‌, বাম্বো| ক্রি অনুজ্ঞা । {গা .} 
বামখমা [বাম্‌খমা] বি নুইয়ে পড়া । {গা} 
বামগপা, বাম্বকা [বাম্‌গপা , বাম্বকা] ক্রি কুর্নিশ করা; মাথা নিচু করা । {গা.} 
বামজা [বাম্‌জা] ক্রি বাধ্য না হওয়া; নত না হওয়া; মাথা না নোয়ানো ৷ {গা} 

বারা [বা.-রা] বি কাপড় । {গা} 
বারা খেস্থা [বা.-রা খেন্থা] বি নেকড়া; তেনা। {গা} 
বারা দক্কা [বা.-রা দক্কা] ক্রি তাত বোনা; কাপড় বোনা । {গা.} 
বা.রাফানরা [বা.-রাফান্রা] বি নারীদের নকশা করা পোশাকবিশেষ । {গা} 
বারা ফা.লথাক [বা.-রা ফা.-লৃথাক্‌] ক্রি কাপড়ের টুকরা । {গা.} 
বারা সুরি [বা.-রা সুরি] বি কাপড়-চোপড়; পুরনো নোংরা কাপড় । {গা} 

বারায়া [বারায়া] ক্রি বাড়ানো । {স. খবৃধ>বাড়+বা. আ; তুল. হি. বঢ়ুনা>} 
বারিয়া [বারিয়া] ক্রি বাড়া; বেড়ে যাওয়া । {স. খবৃধ>বাড়+বা. আ; তুল. হি. 
বঢ়ুনা>} 

বারিং: [বারিং] বি বেগুন {গা.} 

বারিংং [বারিং] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 
{গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৭৮ 


বারিংখল মিদ্দি [বারিংখল্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা} 
বারিংগ্রি [বারিংখি] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.:চং বা 
মাহারিবিশেষ । {গা .} 
বারোবাই-বারপচ্চিম মিদ্দি [বারোবাই-বার্পচ্চিম্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের 
একজন দেবতা । {গা.} 
বালগিচ্চাক [বাল্গিচ্চাক্‌] বি হরিণবিশেষ । {গা.} 
বালগ্রেক [বাল্গ্রেক্‌] বি গালিবিশেষ । {গা} 
বালং মিদ্দি, বালফং গিদ্দেল [বালং মিদ্দি, বাল্ফং গিদ্দেল্‌] বি সাংসারেক ধর্মের 
একজন দেবতা । {গা.} 
বালজ্ুুয়া, বালভ্োয়া [বাল্জুয়া, বাল্জ্োয়া] ক্রি সাতার কাটা । {গা} 
বালভ্রোয়া দ্র বালজ্জুয়া 
বালতি [বাল্তি] বি বালতি । [প. b৭!e>} 
বালনাম্মা’ [বাল্নাম্‌মা] ১ বিণ দয়ালু; সদয় । ২ ক্রি শান্ত হওয়া । ৩ ক্রি দয়ালু হওয়া । 
{গা} 
বালনাম্মেতা [বাল্নাম্‌মেতা|] ক্রি শান্ত করা । {গা} 
বালনাম্মাং দ্র বালুয়া 
বালফাকরাম দ্র বালুয়া 
বালবাঙা [বাল্বাঙা] ক্রি ভেজানো (চাপানো) । {গা.} 
বালবেঙা [বাল্বেঙা] ১ বিণ পাতলা । ২ ক্রি কোনো জিনিস পানিতে ভাসা । {গা} 
বালমাবুসু [বাল্মাবুসু] বি কাটাজাতীয় উদ্ভিদ; মনকাটা; । {গা.} 
বালাংগা [বালাংগা] বিণ উনুক্ত; খালি; নগ্ন; খোলা । {গা} 
বাল্লা’ [বাল্লা] ক্রি ফুল ফোটা; প্ৰস্কুটিত হওয়া । {গা} 
বাল, বালবো [বাল্‌, বাল্বো| ক্রি অনুজ্ঞা । {গা} 
বালখারি, বালরোরোখারি [বাল্খারি, বাল্রোরোখারি] বি বসন্তকাল । {গা.} 
বালখেকা, বালগ্রেকা [বাল্খেকা , বালগ্রেকা] ক্রি প্রস্তুটিত হওয়া । {গা .} 
বালজা [বাল্জা] ক্রি ফুল না ফোটা; প্রস্কুটিত না হওয়া । {গা} 
বালমুদিং, বালমিদিং [বাল্মিদিং, বাল্মিদিং] বিণ ফুটন্ত । {গা.} 
বালরাম [বাল্রাম্‌] বি বাগান; ফুল ফোটার জায়গা । {গা.} 
বালসালা [বাল্সালা] ১ ক্রি ফুটে ছড়িয়ে যাওয়া । ২ ক্রি কাপড় পায়ের দিকে ছড়িয়ে 
যাওয়া । {গা.} 
বাল্লাং [বাল্লা] ক্রি ছো মেরে নেওয়া । {গা} 
বাল, বালবো [বাল্‌, বাল্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
বালখাপা [বাল্খাপা] ক্রি খপ করে ধরা; মুখে করে নিয়ে যাওয়া । {গা.} 
বালজা [বাল্জা] ক্রি ছো মেরে না নেওয়া । {গা} 
বালিম দ্র বালুম 


ব্যবহারিক গারো অভিধান ২৭৯ 


বালুম, বালিম [বালুম্‌, বালিম্‌] বি বারান্দা । {গা.} 

বালুয়া [বাল্লুয়া] বি বাতাস । {গা} 
বালখা সিন [বাল্খা.-সিন্‌] বিণ ঠান্ডা বাতাস । {গা} 
বালজাংগি [বাল্জাংগি] বি বায়ুশক্তি; প্ৰাণবায়ু; জীবনবায়ু । {গা.} 
বালজাংগুল, বালজাংগিল [বাল্জাংগুল্‌, বাল্জাংগিল্‌] বি বাতাস প্রবাহের বিপরীত 
দিক । {গা} 
বালনাঙা [বাল্নাঙা] ১ ক্রি বাতাস লাগা । ২ ক্রি বাতাসে স্বদ্তিবোধ করা । {গা.} 
বালনাম্মাং [বাল্নাম্‌মা] ১ বিণ বিশুদ্ধ বাতাস । ২ ক্রি বাতাস শান্ত হওয়া । {গা.} 
বালবিলসি [বাল্বিল্সি] বি ঝড়-বাতাসের সময় । {গা.} 
বালফঙা [বাল্ফঙা] ক্রি ধুলা উড়া । {গা.} 
বালফ্রঙা [বাল্‌ফ্ুঙা] বি বাতাসে উড়া । {গা} 
বালফাকরাম [বাল্‌ফাক্রাম্‌] ১ বি দক্ষিণ-পূর্ব গারো পাহাড়ের চূড়াবিশেষ। ২ বি 
ভূতের ঘর; প্রাচীন গারোদের বিশ্বাস, মানুষের মৃত্যুর পরে তার আত্মা এই পাহাড় 
দিয়ে গমন করে। ২ বি প্রবল বায়ু প্রবাহের স্থান । {গা.} 
বালফাকা [বাল্ফাকা] বি বাতাস উড়িয়ে নেওয়া; বাতাসের মাধ্যমে জড়ো হওয়া । 
{গা} 
বালফাঙা [বাল্ফাঙা] ক্রি বাতাস নিয়ে যাওয়া । {গা} 
বালফুক্কা, বালফিক্কা [বাল্‌ফুক্কা, বাল্ফিক্কা] ক্রি বাতাসের তোড়ে মূল উপড়ে 
যাওয়া । {গা.} 
বালফুংফুং, বালফিংফিং [বাল্ফুংফুং, বাল্ফিংফিং] বিণ মিহি; হালকা বাতাসে উড়ে 
যায় এমন ৷ {গা} 
বালফুংফুঙা, বালফিংফিঙা [বাল্ফুংফুঙা, বাল্‌ফিংফিঙা] ক্রি হু হু করে বাতাস 
বওয়া । {গা} 
বালমুকখা, বালমিকখা [বাল্মুক্খা, বাল্মিক্খা] বি বাতাসযুক্ত ঝড়বৃষ্টি। প্রশ. 
বালুয়া-মুকখা । {গা} 
বালমুকখাং, বালমিকখাং [বাল্মুক্খাং , বাল্মিক্খাং] বি বাতাস প্রবাহের দিক । {গা.} 
বাল্মিন্দুরি] বি ঘূর্ণিঝড় । {গা} 
বালবুরু-দি বুরু [বাল্রুরু-দি রুরু] ক্রিবিণ তছনছ করে । {গা} 
বালবুরুয়া [বাল্রুরুয়া] ক্রি তছনছ করা । {গা} 
বালসাতা [বাল্সতা|] ক্রি বাতাসে পানি ছিটকে পড়া । {গা} 
বালসিরিরি [বাল্সিরিরি] বিণ মৃদুমন্দ বায়ু। {গা.} 
বালস্মি [বাল্সৃমি] বি মৃদুবায়ু । {গা} 
বালস্রি, বালসিত্ি [বাল্‌সি , বাল্সিস্ি] বি মৃদুমন্দ বায়ু । {গা} 
বালস্রিবালা [বাল্স্রিবালা] ক্রি মৃদুবায়ু প্রবাহিত হওয়া । {গা} 
বালসুপসুপা , বালসিপসিপা [বাল্সুপ্সুপা , বাল্সিপ্সিপা] ক্রি জোরে বাতাস বওয়া । 


ব্যবহারিক গারো অভিধান ২৮০ 


{গা} 
বালুম [বাল্লুম্‌] বি বাতাস খাওয়ার স্থান । {গা.} 
বালুয়াখল [বাল্লুয়াখল্‌] বি গুহামুখ; যেখান দিয়ে বাতাস প্রবাহিত হয় । {গা.} 
বালুয়া চাক্কা [বাল্লুয়া চাক্কা] ক্রি বাতাস গায়ে লাগানো । {গা} 
বালুয়া জকগিজা [বাল্লুয়া জক্‌গিজা] বিণ বায়ুরোধী । {গা} 
বালুয়া জঙ্কেতা [বাল্লুয়া জক্কেতা] ক্রি বাতাস ছেড়ে দেওয়া । {গা} 
বালুয়া জুপ্না, বালুয়া জিগ্না [বাল্লুয়া জুপ্পা, বাল্লুয়া জিপ্‌পা] ক্রি বাতাস করা । 
{গা} 
বালুয়া নাংঙা [বাল্লুয়া নাংঙা] ক্রি বাতাস লাগা । {গা.} 
বালুয়া মিদ্দি [বাল্লুয়া মিদ্দি] বি বায়ু ও ঝড়ের দেবতা ৷ প্রশ. বালমুন্দরি মিদ্দি। 
{গা} 
বাস [বাস] বি গন্ধ; ঘাণ; বাস । প্রশ. বিবা । {স. Jবাস+অ(অচ্)>বা. বাস>)} 
বাসকো [বাস্্‌কো] সর্ব কবে। {গা} 
বাসকোনি [বাস্কোনি] ক্রিবিণ কবে থেকে । {গা.} 
বাসকোবা বাসকোবা [বাস্‌কোবা বাস্কোবা] ক্রিবিণ সময় সময়; কখনো কখনো । 
{গা} 
বাসাল [বাসাল্‌] বি শুকনা মৌসুম ৷ {গা} 
বাসিক [বাসিক্‌] বিণ কত দাম; কত পরিমাণ । {গা.} 
বাসকিন, বাসিকিন [বাস্কিন্‌, বাসিকিন্‌] বিণ কত; কতটুকু । {গা.} 
বাসিয়া [বাসিয়া] ক্রি বাছাই করা ৷ {গা.} 
বাসিজা [বাসিজা] ক্রি বাছাই না করা । {গা.} 
বাসিয়া [বাসিয়া] ১ বিণ ভাসা ৷ ২ ক্রি ভেসে যাওয়া । {স. খভাস্4-বা. আ= ভাসা>} 
বাসুগ্রি [বাসুগ্র বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা:চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
বাসুলি দালগুবা, বাসুলি দালগুয়া, বাসুলি দালগিবা [বাসুলি দাল্‌গুবা, বাসুলি 
দাল্গুয়া, বাসুলি দাল্গিবা] বি মস্তিষ্ক বিকৃতিজনিত রোগের রক্ষাকর্তা। {গা} 
বায়া [বায়া] ক্রি টেকসই হওয়া; স্থায়ী হওয়া । {গা .} 
বায়গুবা, বায়গুয়া, বায়গিবা [বায়্গুবা, বায়্গুয়া, বায়ুগিবা] বিণ টেকসই; স্থায়ী । 
{গা} 
ব্ৰা [ৰা] বি ধনুক । {গা.} 
ব্রা. আ [বা.-আ] ক্রি পাত্রে কিছু ভরে রাখা । প্রশ. ফ্রা.আ। {গা} 
ব্রাক’ [বাক্‌] ১ বি গারোদের উপদলবিশেষ ৷ ২ বি ব্রাক উপদলের উপদলীয় ভাষা। 
{গা} 
ব্রাকং [ব্রাক] বি বাশের চামচবিশেষ । {গা.} 
ব্রাকসিল, সিল্ৰ্বাক [বাক্সিল্‌ , সিল্বাক্‌] বি লোহা বা ইস্পাতের চামচবিশেষ । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৮১ 


-ব্রাকা [ব্রাকা] কৃৎ প্রত্যয়বিশেষ। ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রুপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে । যেমন: রু.ম্বাকা; গাল্বাকা; চা.ব্রাকা ইত্যাদি । [গা.} 
ব্ৰাঙা [বৰাঙা] ক্রি হারিয়ে যাওয়া । {গা} 
ব্রাংগুবা , ব্ৰাংগুয়া, ব্ৰাংগিবা [ব্ৰাংগুবা, ব্ৰাংগুয়া , ব্ৰাংগিবা] বি, বিণ হারানো ব্যক্তি, 
প্রাণী বা বস্তু৷ {গা .} 
ব্রাংজা [বাংজা] ক্রি না হারানো । {গা} 
-ব্রাঙা [-ব্রাঙা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: চা ব্রাঙা; রি ব্রাঙা; ন্বঙা ইত্যাদি । {গা.} 
ব্ৰানা [ব্ৰানা] ১ ক্রি যত্ব করে গাছ বড় করা । ২ ক্রি সংরক্ষণ করা । {গা.} 
ব্রাপা [বাপা] ১ বিণ তিক্ত স্বাদ; লবণাক্ত । ২ ক্রি স্বাদ তিক্ত হওয়া; লবণাক্ত হওয়া । {গা} 
-ব্রাপা [বাপা] সাফিক্সবিশেষ; বস্তুর আপেক্ষিক ওজ্ববল্য বোঝাতে ব্যবহৃত হয়। যেমন: 
মুক্ব্রাপা, চি.ঙ্বাপা ইত্যাদি । {গা.} 
ব্ৰাব্না [বাবা] ক্রিবিণ সদলবলে; অসংখ্য সংখ্যায়; অগণিতভাবে । {গা.} 
ব্ৰারা মিদ্দি [বরারা মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা; চর্মরোগের দেবতা । 
{গা} 
-ব্লাকা [-বৃলাকা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে । যেমন: রু.মরলাকা; জমরাকা ইত্যাদি । {গা.} 
বি- [বি-] অব্য সর্বনাম-সংক্রান্ত প্রিফিক্স ৷ {গা.} 
বিখো [বিখো| সর্ব তাকে । {গা} 
বিনা [বিনা] তার জন্য । {গা.} 
বিসং [বিসং] সর্ব তারা । {গা} 
বিসংখো [বিসংখো|] সর্ব তাদেরকে । {[গা.} 
বিসংনি [বিসংনি] সর্ব তাদের । {গা} 
বিসংরারা [বিসংরারা] তারা তারা; শুধু তারা । {গা} 
বিকখিতা দ্র বুকখুতা 
বিকবিক দ্র বুকবুক 
বিকব্রেতা দ্র বুকর্রেতো 
বিকবোয়া দ্র বুকবুয়া 
বিকমা দ্র বুকমা 
বিকুত [বিকুত্‌] বি বিক্কুট (শিশুদের ক্ষেত্রে ব্যবহার্য শব্দ) । {ই. biওcUi; বা. বিস্কুট>} 
বিখংখাতা দ্র বুখংখাতা 
বিখ্ন্প, বিশ্নাপ' [বিখূলপ্‌, বিখ্লাপ্‌! বি মোড়ক; আবরণ; খোলস । {গা} 
বিশ্নাপ' দ্র বিখাপ 
বিখা [বিখা] বি যকৃত । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৮২ 


বিখা চাআ [বিখা চাআ] ক্রি রাগান্বিত হওয়া । {গা.} 
বিখা ফা.লফা লা [বিখা ফা.-লৃ্‌ফা.-লা] ক্রি বুক ধড়ফড় করা । {গা.} 
বিখা সওয়া [বিখা সওয়া] ক্রি ক্রুদ্ধ হওয়া । {গা} 
বিখাপ, বিশ্রাপ- [বিখাপ্‌, বিখ্লাপ্‌] ১ বি শব; মরদেহ । ২ বি খোলস । {গা} 
বিখিং [বিখিং] বি খোল; খোসা ৷ {[গা.} 
বিখিত দ্র বিখুত 
বিখুত, বিখিত [বিখুত্‌, বিখিত্্‌] বি পিত {[গা.} 
বিগং [বিগং] বি বৃস্ত৷ ডাটা । {গা} 
বিগরন , বিগ্রন [বিগরন্‌, বিগ্রন] বি বিচি । {গা} 
বিগ্রন দ্র বিগরন 
বিগিল [বিগিল্‌] বি ত্বক; চামড়া; বাকল । {গা.} 
বিগিল গিলদ্রতা [বিগিল্‌ গিল্দ্তা] ক্রি চামড়া ছিড়ে যাওয়া । প্রশ. বিগিল গিলগকা । 


{গা} 
বিগিল গিলস্রাকা [বিগিল্‌ গিল্লস্রাকা] ক্রি চামড়া ছিড়ে যাওয়া । প্রশ. বিগিল 
গিলসিয়া । {গা} 
বিগিল গিল্লোকা [বিগিল্‌ গিল্লোকা] ক্রি আবরণ উঠানো । প্রশ. আল্লোকা । {গা.} 
বিগিল রাত্তা [বিগিল্‌ রাতৃতা] ক্রি ত্বকচ্ছেদ করা । {গা} 
বিগিল স্থিকা [বিগিল্‌ সৃখিকা] ক্রি চামড়ার লোম ছাড়ানো । {গা.} 
বিংবাং দ্র কুবাং 
বিংবাঙা দ্র ঝুবাঙা 
বি.ঙঙা দ্র বু.ঙঙা 
বি.ঙসেপ বি.ঙসেপ দ্র বু.ঙসেপ বু.ঙওসেপ 
বিচাল [বিচাল্‌] বি বিচার; শালিসী । {স. বি+এচর্+অ(অচ্)>বা. বিচার>} 
দাক্‌গুয়া, বিচাল্‌ দাক্‌গিবা] বি বিচারক । {স. বি+এ/চর্+অ(অচ্্‌)>বা. বিচার>} 
বি্নাপ [বিচ্লাপ্‌! বি পাতলা আবরণ । {গা.} 
বিচিল [বিচিল্‌] বি বীজ । পরশ. বিচি । {গা.} 
বিচ্চি [বিচ্চি] ১ বি ডিম । ২ বি রস। ৩ বি ঝোল । {গা} 
বিচি [বিচ্চি] বি বীজ । {গা} 
বিচুমা দ্র বুচ্ধুমা 
বিজল [বিজল্‌| বি শ্ৰে্না; পিচ্ছিল পদাৰ্থ । {অমূ.} 
বিজা [বিজা] বি মৌমাছি; মৌমাছি-জাতীয় পতঙ্গ । [গা.} 
বিজাআমা [বিজাআমা] বি বড় জাতের কালো রঙের মৌমাছি । {গা.} 
বিজাখল [বিজাখল্‌] ১ বি ছোট জাতের কালো রঙের মৌমাছি। ২ বি গর্তের 
মৌমাছি । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৮৩ 


বিজাবিচ্চি [বিজাবিচ্চি] বি মধু । {গা.} 
বিজাম্মুক, বিজাম্মিক [বিজাম্‌মুক্‌, বিজাম্‌মিক্] বি ছোট জাতের কালো রঙের 
মৌমাছি । {গা} 
বিজাসিক [বিজাসিক্‌] বি বোলতা । {গা} 

বিজাক [বিজাক্‌] ১ বি পাতা ৷ ২ বি তরকারি । {গা} 

বিজাংচি [বিজাংচি] বি কেন্দ্ৰস্থল । {গা.} 

বিজারি, বিজি, বেজি [বিজারি, বিজি, বেজি] বি বেজি । {অমূ|} 

বিজি দ্র বিজারি 

বিতবাতা দ্র বুতবাতা 

বিতবিতা দ্র বুতবুতা 

-বিতা দ্র -বুতা 

বিত্তা দ্র বুত্তা 

বি.থং [বি.-থং] বি বস্তুর মূল অংশ; কা । {গা} 

বিথম [বিথম্‌] বিণ গুচ্ছ। [গা.} 

বিথাা [বিথা] বি একবছরের ছোট মুরগি (স্ত্রী); পুলেট । {গা} 

বিথি, বেথে [বিথি, বেথে] বি ফল । প্রশ. থি.ই; থে.এ; বলবিথি ৷ {[গা.} 

বিথিং [বিথিং] বি প্রতঙ্গ; মাংসের পি । {[গা.} 

বিথিপ দ্র বিথুপ 

বিথুপ, বিথিপ [বিথুপ্‌, বিথিপ্‌] বি বাসা (পাখি বা পোকামাকড়ের বাসা অর্থে) । {গা} 

বিদাওয়ি-চাফিগাল মিদ্দি [বিদাওয়ি-চাফিগাল্‌ মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন 
সুন্দরী দেবী; ঝরনা দেবী । {গা.} 

বিদাওয়ি-চিবল মিদ্দি [বিদাওয়ি-চিবল্‌ মিদ্‌দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । 
{গা} 

বিদাং [বিদাং] বি বেনী । [গা.} 

বিদিং [বিদিং] বি নিয়ম; প্রথা; বিধি; ধারা । {গা.} 
বিদিং দিংঙা [বিদিং দিংঙা] ক্রি হাতাহাতি করা; হস্তক্ষেপ করা; অনধিকার চর্চা 
করা । {গা} 

বিদ্দিনা দ্র বুদ্দুনা 

বিদু [বিদু] ১ বি লতা ৷ ২ বি দড়ি ৷ {গা} 

বিনবিনজারি দ্র বুনবুনজারি 

বিন্দরি [বিন্দরি] ১ বিহ ৷ ২ বি স্যাটলাইট । {গা} 

বিফং [বিফং] বি হাতল । {গা} 

বিফা [বিফা] বি পুরুষ; কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর পুংলিঙ্গ বোঝাতে ব্যবহৃত হয় । 
{গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৮৪ 


-বিফা [-বিফা] সাফিক্সবিশেষ ৷ বিশেষ্যের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে বিশেষ্য পদ 
গঠন করে। যেমন: দ.বিফা; আচাকবিফা; হা.বিফা ইত্যাদি ৷ {গা.} 
বিফাদত [বিফাদত্‌] বি, বিণ প্ৰধান পুরুষ । {গা.} 
বিফা রা রিকা [বিফা রা.-রিকা] ক্রি পরবর্তী পুরুষ প্রজন্ম নির্দিষ্ট করে রাখা (প্রাণী, 
পাখি বা কীটপতঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য) । {গা.} 
বিফা রোয়া [বিফা রোয়া] ক্রি সঙ্গম করা (প্রাণী, পাখি বা কীটপতঙ্গের ক্ষেত্রে 
প্রযোজ্য) । {গা.} 
বিফাং [বিফাং] ১ বি গাছের কা । ২ বি বৃক্ষ । {গা} 
বিফান্ত [বিফান্তু] বি কচি ডাল; বৌটা ৷ প্রশ. বিরুচ্চু । {গা.} 
বিবং, বিবম [বিবং, বিবম্‌] বি গোড়া; মূলঅংশ; নিরেট । {গা} 
বিবম দ্র বিবং 
বিবা [বিবা] ১ বি শ্বাস-প্রশ্বাস । ২ বি গন্ধ; ঘ্রাণ; বাস । {গা.} 
বিবা ওয়াত্তা [বিবা ওয়াত্তা] ক্রি নিঃশ্বাস ছাড়া । {গা.} 
বিবা জঙ্কা [বিবা জক্কা] ক্রি শ্বাস নিতে পারা । {গা} 
বিবা মান্না [বিবা মা.-ন্না] ক্রি গন্ধ পাওয়া । {গা} 
বিবা রা.আ [বিবা রা.-আ!] ক্রি শ্বাস নেওয়া । {গা.} 
বিবা রু:মথুপা, বিবা রি.মথিপা [বিবা রু.-মৃথুপা, বিবা রি.-মৃখিপা] ক্রি শ্বাসরোধ 
করা । {গা} 
বিবাল [বিবাল্‌] বি ফুল । [গা.} 
বিবাল খাথমসা [বিবাল্‌ খাথম্‌সা] বি ফুলের তোড়া । {গা.} 
বিবাল চংঙা [বিবাল্‌ চংঙা] ক্রি মুকুল ধরা । {গা} 
বিবালচেক্সি [বিবাল্চেক্সি] বি ফুলগাছের শাখা বা ডালপালা । {গা} 
বিবাল দনচাকানি [বিবাল্‌ দন্চাকানি] বি ফুলদানি ৷ {গা.} 
বিবালদাম [বিবাল্দাম্‌] বি বাগান; ফুলবাগান । {গা} 
বিবাল বাল্লা [বিবাল্‌ বাল্লা] ক্রি ফুল ফোটা । {গা} 
বিবাল বিসমাক [বিবাল্‌ বিস্মাক্‌] বি পরাগ । {গা} 
বিবালা [বিবালা! ক্রি ফুল ফোটা । {গা.} 
বিবি [বিবি] বিণ সত্য ৷ {গা} 
বিবিগুবা, বিবিগুয়া, বিবিগিবা [বিবিগুবা , বিবিশুয়া, বিবিগিবা] বিণ বিশ্ৃত্ত। {গা.} 
বিবিন [বিবিন্‌] ক্রিবিণ প্ৰকৃতপক্ষেই; সত্যিই । {গা} 
বিবি রা.আ [বিবি রা.-আ] ক্রি বিশ্বাস করা; সত্য বলে মেনে নেওয়া ৷ {গা.} 
বিবিক দ্র বিবুক 
বি-বু [বি.-বু| বি চিটা; ধানহীন খোসা ৷ {গা} 
বিবুক , বিবিক [বিবুক্‌ , বিবিক্‌] বি নাড়ি-ভুঁড়ি । {গা} 
বিবুকজলংখা , বিবিকজলংখা [বিবুক্‌্জলংখা , বিবিক্জলংখা] বি নাড়ি-ভূঁড়ি । {গা.} 
বিমচিপা দ্র বিমচুপা 


ব্যবহারিক গারো অভিধান ২৮৫ 


বিমচুপা, বিমচিপা [বিমূচুপা, বিম্চিপা] ক্রি তৎপর হওয়া ৷ {গা.} 

বিমা [বিমা] ১ বি মহিলা । ২ বি কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর স্ত্রীলিঙ্গ বোঝাতে ব্যবহৃত 
হয়। (গা. 
ld ETE OR EE EE CUE 
গঠন করে । যেমন: চিবিমা; দ.বিমা; হা.বিমা ইত্যাদি । {গা} 
বিমাদত [বিমাদত্‌] বি, বিণ প্রধান নারী । {গা .} 
বিমা রা রিকা [বিমা রা.-রিকা] ক্রি পরবর্তী স্ত্রী প্রজন্ম নির্দিষ্ট করে রাখা (প্রাণী, পাখি 
বা কীটপতঙ্গ অর্থে) । {গা} 

বিমাং [বিমাং] ১ বি চেহারা; দেহ; শরীর । ২ বি আকার; আকৃতি; প্রতিচ্ছবি । {গা} 
বিমাংগ্রি [বিমাংগ্ৰ! বিণ আকারহীন; আকৃতিহীন । {গা} 

বিমিক’দ্র বিমুক: 

বিমিক-দ্ৰ বিমুক- 

বিমুক., বিমিক. [বিমুক্‌, বিমিক্‌] বি অন্তু; বীজের উৎসমুখ । {গা} 
বিমুক জা.সি, বিমিক জা.সি [বিমুক্‌ জা.-সি, বিমিক্‌ জা.-সি] বি বংশধর; পরবর্তী 
বংশ বিস্তারের উৎসমুখ ৷ {গা.} 

বিষমুক-, বিমিক' [বিমুক্‌, বিমিক্‌] বি অর্থ । [গা.} 
বিমুকণ্রি, বিমিকথ্রি [বিষুক্গ্ৰি, বিমিক্‌ণ্রি] বিণ অর্থহীন । {গা.} 

বিমিং দ্র বিষুং 

বিমুং, বিমিং [বিমুং, বিমিং] বি নাম । {গা} 
বিষমুং গাত্তা, বিমিং গাত্তা [বিমুং গাত্তা, বিমিং গাত্তা] ক্রি নাম রাখা । প্রশ. বিমুং 
দন্না, বিমুং মুংঙা । {গা} 

বিরং [বিরং] বি দানা; শস্যকণা ৷ {গা} 

বিরাং [বিরাং] বি মৌচাক । {গা} 

বিরি [বিরি] বি হুল । {গা} 

বিরিম দ্র বিরুম 

বিরিষ্বি দ্ব বুরুদ্ব 

বিরুম, বিরিম [বিরুম্‌, বিরিম্‌] বি মাংসের আশ । {গা} 

বিল দ্র বুল 

বিলজ্ুুতা দ্র বুলজুতা 

বিলদিং-বিলদাং দ্র বুলদিং-বুলদাং 

বিলদোয়া [বিল্দোয়া] ক্রি উপরে উড়ে ওঠা ৷ {[গা.} 

বিলফাকমা হ.ঙঙা [বিল্‌ফাক্মা হ.-ঙ্ঙা] ১ বিণ চিকিৎসাতীত। ২ ক্রি চিকিৎসাতীত 

হওয়া । {গা.} 
বিলবাং [বিল্বাং] বি ধৰ্না । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৮৬ 


বি.লবি.ল-বা.লবা.ল দ্র বু.লবু.ল-বা.লবা.ল 

বি.লবিলা দ্র বু. লবুলা 

বিলসি [বিল্সি] ১ বি বছর; সাল । ২ বি বয়স । {গা} 
বিলসি- [বিল্্‌সি-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ । বছর 
নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: বিলসিসা; বিলসিগিনিং; বিলসিগিথাম ইত্যাদি । {গা.} 
বিলসি সঙ্কা [বিল্সি সক্কা] ক্রি নববর্ষ আসা; বছর পূর্তি হওয়া । {গা} 

বিলুঙা [বিল্লঙা] বিণ প্রচ”; ভীষণ; গুরুতর । প্রশ. বলঙা । {গা.} 

-বিলা দ্র -বুলা 

বিল্লা' [বিল্লা] ক্রি উড়া । {গা.} 
বিলজা [বিল্জা] ক্রি না উড়া । {গা} 
বিলথুমাকা, বিলখিমাকা [বিল্থুমাকা , বিল্থিমাকা] ১ ক্রি জোর করে উড়া। ২ ক্রি 
প্রথম প্রথম উড়তে চেষ্টা করা (পাখির বাচ্চা অর্থে) । {গা} 
বিলদোয়া [বিল্দোয়া] ক্রি লাফিয়ে ওঠা; উড়ে ওঠা ৷ {গা.} 
বিলফাকা [বিল্‌ফাকা] ক্রি পাখা মেলে উড়তে চেষ্টা করা । {গা.} 
বিল্বকা [বিল্বকা] বি লাফ দেওয়া । {গা} 
বিলমুদিং, বিলমিদিং [বিল্মুদিং, বিল্মিদিং] বিণ উড়ন্ত । {গা.} 

বিল্লাং দ্র বুল্া 

বিল্লা দ্ৰবুল্লা 

বি.ল্লিক [বি.-ল্লিক্‌] ১ বি পাহাড়ি শিম। ২ বিণ বোকা মেয়ে ৷ {গা} 

বি.সা [বি--সা] বি বাচ্চা; সন্তান । প্রশ. ফি.সা ৷ {গা} 
বিসা গাল্লা [বি.-সা গাল্লা] ক্রি গৰ্ভপাত করা । {গা} 

বিসিক [বিসিক্‌] বি উৎস । {[গা.} 

বিসিমাক দ্র বিসুমাক 

বিসিল [বিসিল্‌| বি চামড়া; গাছের ছাল বা বাকল । {গা} 

বি.স্ি [বি.-স্ৰি! বি ভাঙা টুকরা । {গা.} 

বিসিং [বিসিং| বিণ আশযুক্ত । {গা} 

বিসুন [বিসুন্‌] বি বীজ; প্রজন্ম । {অমূ.} 

বিসুমাক, বিসিমাক [বিসুমাক্‌, বিসিমাক্‌!] বি অবশিষ্টাংশ; চিহ্ন; অস্তিত্ব; সূত্র; স্বাদ । 
{গা} 

বিয়া [বিয়া] সৰ্ব সে; তিনি; উনি । {গা} 

বিয়া [-বিয়া] উৎকৰ্ষবাচক প্রত্যয় ৷ ক্রিয়ামূল বা শব্দমূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে 
বিশেষণ পদ ও ক্রিয়াপদ গঠন করে। যেমন: নামবিয়া; রো.বিয়া; নিথুবিয়া ইত্যাদি । 
{গা} 

বিয়া’ [বি.-য়া] ১ বিণ ভাঙা ৷ ২ ক্রি ভেঙে যাওয়া ৷ {গা.} 
বি.ই, বি:বো [বি.-ই, বি.-বো|] ক্রি অনুজ্ঞা । {গা .} 


ব্যবহারিক গারো অভিধান ২৮৭ 


বি,ক্ৰপা, বি.খপা [বি.-ক্ৰপা, বি.-খপা] ক্রি তছনছ হয়ে যাওয়া । {গা} 
বি.গ্লাকা [বি.-খ্‌লাকা|] ক্রি কিছু অংশ ভাঙা । {গা.} 
বিখুয়েঙা [বি.-খুয়েঙা] ক্রি কোনাকুনি ভাঙা । {গা} 
বিখখ্েৰ্থা-সখেন্থা [বি.-খেন্থা-সখেন্থা] বিণ ভাঙা-পচা । {গা.} 
বি.গমা [বি.-গমা] ক্রি ভেঙে বেঁকে যাওয়া ৷ {গা.} 
বি.গ্রপা [বি.-গ্রপা] ক্রি ধসে পড়া । {গা} 
বি:ম্লাকা [বি.-চ্‌লাকা] ক্রি উপরের সামান্য অংশ ভেঙে যাওয়া । {গা.} 
বি.চেপা [বি.-চেপা] ক্রি ভেঙে যাওয়া । {গা} 
বি.ম্েপা [বি.-চুলেপা] ক্রি একটু ভেঙে যাওয়া । {গা.} 
বি.জা [বি.-জা] ১ বিণ ভাঙা নয় এমন ৷ ২ ক্রি ভেঙে না যাওয়া । {গা.} 
বি.জেমজেমা [বি.-জেম্‌জেমা] ক্রি টুকরা টুকরা হওয়া । {গা.} 
বি.থংগাকা [বি.-থংগাকা] ক্রি হঠাৎ ভেঙে পড়া । {গা} 
বি.থংথঙা [বি.-থংথঙা] ক্রি ছিন্ন-বিচ্ছিন্ন হওয়া । {গা} 
বি.থঙা [বি.-থঙা] ক্রি দুইভাগ হয়ে ভেঙে যাওয়া । {গা} 
বি.গ্নঙা [বি.-খ্লঙা] ক্রি পুরোপুরি ভেঙে যাওয়া । {গা.} 
বি.দাপা [বি.-দাপা|] ক্রি ভেঙে চাপা পড়া । {গা} 
বি.দেপা [বি.-দেপা] ক্রি পুরোপুরি না ভেঙে লেগে থাকা । {গা.} 
বিপ্রাকা, বি.ফ্লাকা, বি.ফ্রাপা [বি.-প্রাকা, বি.-ফ্রাকা, বি.-ফ্রাপা] ক্রি মাঝ-বরাবর 
ভাঙা । {গা} 
বি.ফ্রিয়া [বি.-ফ্রিয়া] ক্রি টুকরা টুকরা হয়ে ভাঙা । {গা} 
বি.ফ্ুয়া [বি.-ফুয়া] ক্রি ভেঙে ফুটা হওয়া ৷ {গা} 
বি.ফেঙা [বি.-ফেঙা] ক্রি ভেঙে প্রতিবন্ধকতা সৃষ্টি করা । {গা} 
বি.বুপা, বি.রিপা [বি.-রুপা, বি.-রিপা] ক্রি টুকরা হয়ে ভেঙে যাওয়া । {গা.} 
বি'বুরুয়া [বি.-রুরুয়া] ক্রি চূর্ণ-বিচূর্ণ হওয়া । {গা} 
বি.য়াদালদাল [বি.-য়াদাল্দাল্‌] বিণ মাত্ৰ ভেঙেছে এমন । {গা.} 
বি:য়েতা [বি.-য়েতা] ক্রি ভেঙে দেওয়া । {গা} 
বিয়াং [বি.-য়া| ক্রি প্রার্থনা করা ৷ {গা} 
বি.চাকা [বি.-চাকা] ক্রি প্রার্থনা করা । {গা.} 
বি.জা [বি.-জা|] ক্রি প্রার্থনা না করা । {গা} 
বিযয়ামা [বি.-য়ামা] ১ ক্রি প্রার্থনা করা । ২ ক্রি ভিক্ষা করা । {গা.} 
বিযয়ামগুবা, বি.য়ামণুয়া, বি.য়ামগিবা [বি.-য়াম্‌গুবা, বি.-য়াম্‌গুয়া, বি.-য়াম্‌গিবা] বি 
প্রার্থনাকারী; যাচনাকারী । {গা.} 
বি [ব্রি] ১ বি চার; ৪ সংখ্যা । ২ বিণ ৪ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
ব্রিণুবা, ব্িগুয়া, ব্িগিবা [বিগুবা , বিগুয়া, বিগিবা] বিণ চতুৰ্থ । {গা} 
ব্িক্ৰবাক দ্র বুক্বাক 
ব্রিকা দ্র বুকা 


বিংদ্ৰবুং 
ব্যবহারিক গারো অভিধান ২৮৮ 


ব্িংব্রাং [বিংবাং! ১ বিণ ছন্নছাড়া । ২ ক্রিবিণ ছন্নছাড়া হয়ে । {গা} 

ব্রিতব্ৰিত দ্র বুত্বুত 

বিনা [ব্ৰিনা] ক্রি মেশানো ৷ {গা} 
ব্রিন মজতা [ব্ৰিন্‌ মজতা|] বিণ ভেজাল । {গা.} 

ববিক [বিবিক্‌] ১ বিণ বাছ-বিচারহীন। ২ ক্রিবিণ বাছ-বিচার না করে । [গা.} 

ব্রিমব্িম দাক্কা [বিম্বিম্‌ দাক্কা] ১ বিণ ছোপ ছোপ দাগবিশিষ্ট। ২ ক্রি ছোপ ছোপ দাগ 
থাকা । {গা} 

বিয়া’ [বিয়া] ক্রি কেনা; ক্ৰয় করা । [গা.} 
ব্ৰিজা [ব্ৰিজা] ক্রি ক্ৰয় না করা । {গা} 

বিয়া [বিয়া] ১ বিণ পরিপক্ক । ২ ক্রি পরিপক্ক হওয়া ৷ {গা.} 
ব্রিজা [ব্ৰিজা] ১ বিণ অপরিপক্ক । ২ ক্রি পরিপক্ক না হওয়া । {গা} 

বুকখুতা, বিকখিতা [বুক্খুতা, বিক্খিতা] ক্রি মাটি খৌড়া ৷ {গা} 

বুকবুক , বিকবিক [বুক্বুক , বিক্বিক] ক্রিবিণ দুতবেগে; তড়িঘড়ি করে। {গা.} 

বুকবুয়া , বুকবোয়া , বিকবোয়া [বুক্বুয়া, বুক্বোয়া, বিক্বোয়া] ক্রি মাটি ফেটে বের 
হওয়া । {গা} 

বুকব্রেতা , বিকব্রেতা [বুক্রেেতা, বিক্ব্রেতা] বি জোরে ফেটে যাওয়া ৷ {গা.} 
বুকব্রেত বুকব্রেত, বিকব্রেত বিকব্রেত [বুক্র্েত্‌ বুক্ব্রেত্‌, বিক্ব্রেত্‌ বিক্ব্বেত্‌] 
ক্রিবিণ ফেটে ফেটে । {গা.} 

বুকবোয়া দ্র বুকবুয়া 

বুকমা, বিকমা [বুক্মা, বিক্মা] বি পেট । {গা} 
বুকমাগ্নাং, বিকমাগ্নাং [বুক্মাগৃনাং, বিক্মাগ্নাং] বিণ গর্ভবতী । {গা} 
বুকমা রিয়া, বিকমা রিয়া [বুক্মা রি.-য়া, বিক্মা রি.-য়া] ক্রি পাতলা পায়খানা 
হওয়া । {গা} 

বুক্রা, বক্রা [বুক্রা, বক্রা] বি বরাদ্দ; স্বত্ব; ভাগ । {গা.} 

বুখংখাতা, বিখংখাতা [বুখংখাতা, বিখংখাতা] ক্রি মাটি খুঁড়ে বের করা; উত্তোলন 
করা । {গা} 

বুগা [বুগা] বি জলকুমারী; মৎসকন্যা; মৎসপরী । {গা.} 
বুগারানি [বুগারানি] বি মৎসপরীদের রাণী । (গা. বুগা+-স. রাজ্ঞী>বা. রাণী>গা. 
রানি} 

বুগাই [বুগাই] বি গারো অঞ্চলের নদীবিশেষ । {গা} 

ঝুংবাং, বিংবাং [বুংবাং, বিংবাং] ক্রিবিণ বিশৃঙ্খলভাবে; অযত্বে; বেপরোয়াভাবে ৷ {গা} 
কঝুংবাঙা, -বিংবাঙা [-বুংবাঙা, -বিংবাঙা] সাফিক্সবিশেষ । কোনো কাজ অযত্বে বা 
বেপরোয়াভাবে করা বোঝাতে ক্রিয়ামূলের সাথে সাফিক্সরুপে ব্যবহত হয়। যেমন: 
গালবুংবাঙা; নিবুংবাঙা; দাকবুংবাঙা ইত্যাদি । {গা.} 

ঝুংবাঙা, বিংবাঙা [বুংবাঙা, বিংবাঙা] ক্রি টিকে থাকা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৮৯ 


বু.ঙঙা, বি.ঙঙা [বু.-ঙ্ঙা, বি.-ঙ্ঙা] ১ বিণ ঘন। ২ ক্রি ঘন হওয়া (বৃক্ষ বা খুঁটি 
অর্থে) । {গা} 
বু.ঙজা, বি.ঙজা [বু.-ঙ্‌জা, বি.-ঙ্জা] ১ বিণ ঘন নয় এমন ৷ ২ ক্রি ঘন না হওয়া । 
{গা} 

বু.ঙসেপ বু.ওসেপ, বি.ঙসেপ বি.ঙওসেপ [বু.-ঙসেপ্‌ বু.-৬সেপ্‌, বি.-৬সেপ্‌ বি.- 
উসেপ্‌] অব্য সপাং সপাং । {গা} 

বুচ্চুমা, বিচ্চুমা [বুচ্চুমা, বিচ্চুমা] ১ বি, বিণ অতিশয় বৃদ্ধা। ২ ক্রি অতিশয় বৃদ্ধা 
হওয়া । {গা.} 

বুজা [বুজা] বি ভার; বোঝা । {স. বাহ্য>বা. বোঝা>} 
বুজা- [বুজা-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ। বোঝা 
নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: বুজাসা; বুজাগিনি; বুজাগিথাম ইত্যাদি । {স. 
বাহ্য>বা. বোঝা>গা. বুজা+-গা. -সা, -গিনি, -গিথাম} 

বুজি [বুজি] বি বৌদি; ভাবি; ভাইয়ের স্ত্রী । {অমূ.} 

বুতবাতা, বিতবাতা [বুত্বাতা, বিত্বাতা] ক্রি ইতস্তত করা; দ্বিধাবোধ করা; ভুল করা; 
তোতলামি করা । {গা.} 
-বুতবাতা, -বিতবাতা [-বুত্বাতা, -বিত্বাতা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে 
সাফিক্সরুপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: আগানবুতবাতা; খা.চাবুতবাতা 
ইত্যাদি । {গা} 

বুতবুতা , বিতবিতা [বুত্বুতা] ক্রি বিড়বিড় করা । {গা} 
-বুতবুতা, -বিতবিতা [-বুত্বুতা, -বিত্বিতা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে 
সাফিক্সরুপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: আগানবুতবুতা; খা.চাবুতবুতা 
হত্যাদি । {গা} 

বুতবুরি [বুত্বুরি] বি কুলজাতীয় একপ্রকার জংলি ফল । {গা} 

-বুতা, -বিতা [-বুতা, -বিতা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত 
হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: রা.বুতা ইত্যাদি ৷ {[গা.} 

বুত্তা , বিত্তা [বৃত্তা, বিত্তা] ক্রি কোনো প্ৰাণী কৰ্তৃক মাটি খৌড়া ৷ {গা} 

বুখা [বুত্থা] ১ বিণ ভৌতা ৷ ২ ক্রি ভোতা হওয়া । {গা} 

বু.থুত [বু.-থুত্‌ বিণ মুখউঁচা ৷ {গা} 
বুখুতা [বু.-থুতা] ১ বিণ মুখউচু । ২ ক্রি মুখউচু হওয়া । {গা.} 

বুদবিমা মিদ্দি [বুদ্বিমা মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । [গা.} 

-বুদা, -বুদি [-বুদা, -বুদি] অনুরোধ বা অনুজ্ঞাসূচক প্রত্যয়। ক্রিয়ামূলের সাথে 
প্রত্যয়রূপে ব্যবহৃত হয়। যেমন: চা বুদা; সি.ঙবুদি; রি.ওবুদি ইত্যাদি । {গা.} 

-বুদি দ্র -বুদা 

বুদু [বুদু] বি দড়ি । প্রশ. বিদু । {গা.} 

বুদুলুংগা , সুদুলুংগা [বুদুলুংগা, সুদুলুংগা] বিণ নিৰ্বোধ; মূর্খ । {গা} 

ব্যবহারিক গারো অভিধান ২৯০ 


বুদুলুংগা-সুদুলুংগা [বুদুলুংগা-সুদুলুংগা] বিণ নিৰ্বোধ; মূৰ্খ । {গা} 

বুদ্দুনা , বিদ্দিনা [বুদ্দুনা, বিদ্দিনা] ক্রি পিছিয়ে পড়া; পিছানো ৷ {গা} 

বুদেফা [বুদেফা] ১ বি, বিণ অতিশয় বৃদ্ধ । ২ ক্রি অতিশয় বৃদ্ধ হওয়া ৷ {গা.} 
বিচ্ছুমানি দংরাম [বুদেফা-বুচ্চুমাদাম্‌, SOY দংরাম্‌, বুদেফা- 
বিচ্চুমাদাম্‌ , বুদেফা-বিচ্চুমানি দংরাম্‌] বি বৃদ্ধাশ্রম । {গা 

বুনবুনজারি, বিনবিনজারি [বুন্বুন্জারি, MERE যে পোকা 
শুধু পিছন দিকে অগ্রসর হয় । {গা.} 

বুবা [বুবা] বিণ বোবা । প্রশ. খু গ্রি । {বা. বোবা>} 
বুবা বুম্মা, বুবা রি.ম্মা [বুবা রু.-মৃমা, বুবা রি.-মৃমা] ক্রি অপদেবতা ধরা । (বা. 
বোবা>গা. বুবা+গা. রু ম্মা} 

বুবু, বুবু (বুবু, বুবু| অব্য মটরগাড়ির শব্দ । {গা .} 

দ্র বুরগুদ্দক মিদ্দি 

বুরগুদ্দক মিদ্দি, বুরগিদ্দক মিদ্দি [বুর্গুদ্দক্‌ মিদ্‌দি, বুর্গিদ্দক্‌ মিদ্দি] বি 
সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 

বুরা [বুরা] বি বুড়া । {স. বৃদ্ধ>প্রা. বুড্ড>বা. বুড়া>} 

বুরি [বুরি] বি বুড়ি । {স. বৃদ্ধ>প্রা. বুড্ড>বা. বুড়ি>} 

বুরিয়া, বোরিয়া’ [বুরিয়া, বোরিয়া] ক্রি ভরা; পূর্ণ করা । {স. খভূ>বা. ভরা>} 

বুরিয়া, বোরিয়াং [বুরিয়া, বোরিয়া] ক্রি ক্ষতিপূরণ দেওয়া । {স. খভূ>বা. ভরা>} 

বুরুং দ্র বুং 

বুরুং-বলগ্রিম দ্র বুরুং-বলগ্রুম 

বুরুং-বলগ্রুম, বুরুং-বলগ্রিম [বুরুং-বল্‌গুম্‌, বুরুং-বল্থিম্‌] বি বন-জঙ্গল । {গা.} 

বুরুম্বি মিদ্দি, বিরিষ্বি মিদ্দি [বুরুম্বি মিদ্দি, বিরিম্বি মিদ্দি] বি সাংসারেক ধর্মের 
একজন দেবতা; হিংস্ব পশুর পালনকর্তা । প্রশ. বা.গুবা মিদ্দি। {গা} 

বুল, বিল ([বুল্‌, বিল্‌] বি বল; শক্তি; ক্ষমতা । {গা} 
বুল-, বিল- [বুল্‌-, বিল্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ ৷ 
মুষ্টিবদ্ধ হাতে প্রহারের সংখ্যা নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: বুলসা, বিলগিনিং; 
বুলগিথাম ইত্যাদি । {গা} 
বুলখিঙা, বিলখিঙা [বুল্খিঙা , বিল্খিঙা] ক্রি শক্তি প্ৰয়োগ করা । {গা.} 
বুলগ্নাং , বিলগ্নাং [বুল্গ্নাং, বিল্গ্নাং] বিণ সবল; প্রভাবশালী । {গা.} 
বুলগিথিং, বিলগিথিং [বুল্‌গিথিং, বিল্গিথিং] বিণ শক্তিসম্পন্ন । {গা} 
বুলগ্রিক, বিলগ্রিক [বুল্গ্রিক্‌, বিল্গ্রিক] বিণ সমশক্তিসম্পন্ন । প্রশ. বুলদাংগ্রিক । {গা} 
বুলগ্রি, বিলগ্রি [বুল্খি, বিল্গ্রি! বিণ শক্তিহীন । {গা} 
বুলগ্রিকা, বুলগ্রিকা (বুল্‌গ্রিকা, বিল্গ্রিকা] ১ বিণ সমশক্তিসম্পন্ন। ২ ক্রি 
সমশক্তিসম্পন্ন হওয়া । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৯১ 


বুলজুমা, বিলজিমা [বুল্জুমা , বিল্জিমা] ক্রি পরিশ্রান্ত হওয়া; শক্তি ক্ষয় হওয়া । {গা} 
বুলথিংথিং, বিলথিংথিং [বুল্থিংথিং, বিল্থিংথিং] ক্রিবিণ সর্বশক্তি নিয়োগ করে। 
{গা} 

বুলখিঙা, বিলখিঙা [বুল্থুঙা , বিল্থিঙা] ক্রি শক্তি প্ৰয়োগ করে বাচা । {গা.} 
বুলমানজা, বিলমানজা [বুল্মান্জা, বিল্মান্জা] ক্রি পেরে না ওঠা; সক্ষম না হওয়া; 
সমর্থ না হওয়া । {গা} 

বুলমানা, বিলমানা [বুল্মানা, বিল্মানা] ক্রি পেরে ওঠা; সক্ষম হওয়া; সমর্থ হওয়া । 
{গা} 

বুলমুদিং, বিলমিদিং [বুল্‌্মুদিং , বিল্মিদিং] বিণ যৌবন চলছে এমন; প্রাণবন্ত ৷ {গা .} 
বুলসকা, বুলসক্কা, বিলসকা, বিলসক্কা [বুল্সকা, বুল্সক্কা, বিল্সকা, বিলসক্কা] 
ক্রি পরিপক্ক হওয়া । {গা.} 

বুলসা, বিলসা [বুল্সা, বিল্সা] বিণ মুত্তিবদ্ধ হাতে একবার । {গা.} 

বুলসুনিয়া , বিলসুনিয়া [বুল্সুনিয়া , বিল্সুনিয়া] ক্রি শক্তি পরীক্ষা করা । {গা.} 
বুলসুনিয়াম, বিলসুনিয়াম [বুল্সুনিয়াম্‌, বিল্সুনিয়াম্‌] বি পরীক্ষাগার; ব্যায়ামাগার । 
{গা} 

বুল্লাকগুবা, বুল্লাকগুয়া, বুল্লাকগিবা, বিল্লাকগুবা, বিল্লাকগুয়া, বিল্লাকগিবা 
(বুল্লাক্গুবা , বুল্লাক্গুয়া , বুল্লাক্গিবা , বিল্লাক্গুবা , বিল্লাক্গুয়া , বিল্লাক্গিবা] 
বি শক্তিশালী ব্যক্তি । {গা.} 


বুল্লাকা, বিল্লাকা [বুল্লাকা, বিল্লাকা] ১ বিণ শক্ত-সামৰ্থ; শক্তিশালী; বলবান। ২ 
ক্রি শক্তিতে সমর্থ হওয়া । {গা.} 

বুলজুতা , বিলজুতা [বুল্জুতা, বিল্জুতা] ক্রি খুঁচিয়ে বা আঁচড়িয়ে বের করা । {গা.} 

বুলদিং-বুলদাং, বিলদিং-বিলদাং [বিল্দিং-বিল্দাং, বুল্দিং-বুল্দাং!৷ ১ বিণ 
বিশৃঙ্খল; অসংযত; আনাচারী; এলোমেলো। ২ ক্রিবিণ দ্বিধাবিভক্ত হয়ে; 
বিশৃঙ্খলভাবে; অসংযতভাবে; এলোমেলো করে । {গা.} 

বু'লবু.ল-বা.লবা.ল, বি.লবি.ল-বা.লবা,ল (বু.-ল্বু.-লৃ-বা.-ল্বা.-ল্‌! ক্রিবিণ 
তোতলিয়ে । {গা} 

বু:লবুলা, বি.লবিলা [বু.-ল্বুলা , বি.-লবিলা] ১ ক্রি বুদবুদ ওঠা ৷ ২ বি বুদবুদ । {গা} 

বুল্লা, বিল্লা [বুল্লা, বিল্লা] ক্রি উপড়িয়ে ফেলা; উত্তোলন করা; মাটি খৌড়া। {গা} 
বু'লজা, বি.লজা [বু.-ল্‌জা, বি.-লৃজা] ক্রি উপড়িয়ে না ফেলা; উত্তোলন না করা; 
মাটি না খোঁড়া । {গা.} 
বুলা, -বিলা [-বুলা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে । যেমন: চা.বুলা ইত্যাদি ৷ {গা} 

বুল্লা, বি ল্লা [বু.-ল্লা, বি.-ল্লা] ১ বিণ গোছানো; প্যাকেট করা। ২ ক্রি গুটানো; 
প্যাকেট করা । {গা.} 
বু'লজা, বি.লজা [বু.-ল্‌জা, বি.-ল্‌জা] ১ বিণ গোছানো নয় এমন; প্যাকেট করা নয় 
এমন ২ ক্রি না গুটানো; প্যাকেট না করা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৯২ 


বু'লথুঙা , বি.লথিঙা [বু.-লৃথুঙা , বি.-লৃখিঙা ] ক্রি গুছিয়ে নেওয়া । {গা.} 
বুলৱুমা, বু.লুমা, বি.লরিমা, বি.ল্লিমা (বু.-ল্রুমা, বু.-ল্‌লুমা, বি.-ল্রিমা, বি.- 
ল্্‌লিমা] ১ বিণ গোলাকার ৷ ২ ক্রি গুটানো। {গা} 
বুলরুম-বু.লখুম, বি.লরিম-বি.লখথিম [বু.-ল্রুম্-বু.-ল্থুম্‌, বি.-ল্রিম্‌-বি.-লৃথিম্‌] 
ক্রিবিণ বোঝা সহকারে । {গা.} 
বু'লরুমরুমা, বি.লরিমরিমা [বু.-ল্রুমরুমা, বি.-ল্রিমরিমা] ১ বিণ পেঁচানো এমন; 
মোড়ানো এমন ৷ ২ ক্রি পেঁচানো; মোড়ানো । {গা.} 
বুলরুরুম-বুলথুথুম, বি.লরিরিম-বিলথিথিম [বু.-ল্রুরুম্‌-বু.-ল্থুথুম্‌ , বি.-ল্রিরিম্‌-বি.- 
লৃথিথিম্‌] ক্রিবিণ পেঁচানো অবস্থায় । {গা.} 
বু লুমলুম, বি.ল্লিমলিম [বু.-ল্লুম্লুম্‌, বি.-লৃলিম্লিম্‌] বিণ গোলগাল । {গা} 
বুসু [বুসু! বি কাটা । {গা} 
বুসুংখাপ [বুসুংখাপ্‌] বি মাছের আশ । প্রশ. স্থা । {গা.} 
বুসুগ্রুম, বুসুখিম [বুসুখুম্‌, বুসুখিম্‌] বি, বিণ কাটাযুক্ত অঞ্চল বা স্থান ৷ {গা.} 
বুসু বুয়া [বুসু বুয়া] ক্রি কাটা বিধা । {গা.} 
বুয়া [বুয়া] ক্রি বিধা । {গা} 
বুজা [বুজা] ক্রি না বিধা । {গা.} 
বুফ্ৃতা [বুফ্ৃতা] ক্রি বিধে ফুটা হওয়া । {গা} 
বুয়াম-বুদুয়া [বুয়াম-বুদুয়া] ক্রি বিধে ফুটা হওয়া । {গা .} 
বুয়া [বু.-য়া] ১ বি, বিণ মিথ্যা । ২ ক্রি মিথ্যা বলা । {গা} 
বুজা [বু.-জা] ১ বি, বিণ মিথ্যা নয় এমন ৷ ২ ক্রি মিথ্যা না বলা । {গা} 
বু:ফারক [বু.-ফারক্‌] বিণ মিথ্যুক । {গা.} 
বু.ফারকা, বু.ফারক্কা [বু.-ফারকা, বু.-ফারক্‌কা] ক্রি ঠাট্টাচ্ছলে মিথ্যা কথা বলা । 
{গা} 
বুসুমা, বুস্মা (বু.-সুমা, বু.-স্রিমা] ক্রি সামান্য মিথ্যা কথা বলা। প্রশ. 
বু.মুকপ্রাঙা । {গা.} 
বু'য়াম-বুদুয়া [বু.-য়াম্‌-বুদুয়া] ক্রি মিথ্যাচার করা । {গা.} 
বুয়া মা বিবি [বু.-য়া মা বিবি] সত্য না মিথ্যা । {গা} 
বুয়ারি-সু'য়ারি [বু.-য়ারি-সু.-য়ারি] ক্রিবিণ শুধু শুধু; মিছামিছি। {গা.} 
বুয়া-সু'য়া [বু.-য়া-সুয়া] বি অপ্ৰয়োজনীয়; অতিরিক্ত; ফালতু । {গা.} 
বুয়ে চা.আ [বু.-য়ে চা.-আ] ক্রি মিথ্যাচার করা । {গা} 
ব্ুক্বাক, বিক্ৰবাক [বুক্বাক্‌, বিক্বাক্‌] ক্রিবিণ সমানে; বেপরোয়াভাবে; অযত্বে; বাছ- 
বিচার না করে। {গা.} 
ব্রুকা, ব্রিকা [বুকা, বিকা] ক্রি চুলকিয়ে দেওয়া । {গা} 
ব্ুং, বুরুং, বিং [বুং, বুরুং, বিং! বি বন-জঙ্গল; অরণ্য; বন । {গা.} 
ব্রুত্বুত, ব্ৰিতব্ৰিত [বুত্বুত্‌ , বিত্বিত্‌] ক্রিবিণ জোরেশোরে । {[গা.} 
বুবুদ বুবু 


ব্যবহারিক গারো অভিধান ২৯৩ 


বুবু’ [বুবু| বিণ লোমশ লোমশ । {গা} 

-বুয়া [বুয়া] কৃৎ প্রত্যয়বিশেষ । অনুকরণ বা ভান করা বোঝাতে ক্রিয়ামুলের সাথে 
প্রত্যয়রূপে ব্যবহৃত হয়। যেমন: রু.ম্বুয়া; দাক্বুয়া; চা বুয়া ইত্যাদি । {গা} 

বেওয়াল [বেওয়াল্‌] ১ বি সংস্কৃতি; রীতিনীতি; আচার; প্রথা । ২ বি চরিত্র । {গা} 
-বেওয়াল [-বেওয়াল্‌] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে 
বিশেষ্য পদ গঠন করে। যেমন: দাকবেওয়াল ইত্যাদি । {গা.} 
বেওয়াল নামজা [বেওয়াল্‌ নাম্‌জা] বিণ দুশ্চরিত্রা । {গা.} 
বেওয়াল নিক্কা [বেওয়াল্‌ নিক্কা] (বাগ.) ক্রি ঝতুস্রাব হওয়া । {গা.} 

বেকবেকা [বেক্বেকা] ক্রি বকবক করা । {গা.} 

-বেকা [-বেকা] কৃৎ প্রত্যয়বিশেষ। ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রুপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে । যেমন: রু.মবেকা; চা.বেকা; রি.বেকা ইত্যাদি । [গা.} 

বেংখি [বেংখি] বি মৌচাকের খাদ্য; ফুলের রেণু । {গা.} 

বেংঙা [বেংঙা] বিণ বধির । প্রশ. নাগক । {গা.} 

বেংবং [বেংবং] ১ বি কোলাব্যাঙ। ২ বিণ বোকা । প্রশ. অংআং । {অমূ.} 
বেংবং জা.সি [বেংবং জা.-সি] বি ভেষজ ঘাসবিশেষ । {অমূ.} 

বেংব্লক [বেংব্‌লক্‌] বি ছোট জাতের ব্যাঙ । {অমূ.} 

বেংবেংগা [বেংবেংগা] ১ বি একতারা; দোতারা । ২ বি সারস। ৩ বি বেহালা । {গা.} 

বেংবেং বেংবেং [বেংবেং বেংবেং] বি কোলাহলপূর্ণ । {গা} 

বেজি দ্র বিজারি 

বেতবেতা [বেত্বেতা] ক্রি ঠাষ্টা করা; মসকরা করা; বিরক্ত করা; ফাজলামি করা । {গা.} 

বে.ন [বে.-ন্‌] বি শরীর; মাংস । {গা.} 
বে.নচি [বে.-নৃচি] বি শরীরের পানি । {গা.} 
বে.নচিবোয়া [বে.-ন্‌চিবোয়া] ক্রি শরীরে পানি আসা । {গা} 
বে.ন-বিথিং [বে.-ন্‌-বিথিং] বি মাংসের পি । {গা} 
বে.ন-হা.নচি [বে.-ন্‌-হা.-নৃচি] বি শরীর-রক্ত । {গা.} 

বেন্নেকা, র্নেকা [বেন্‌নেকা, বৃনেকা] ১ বিণ গুঁড়া । ২ ক্রি চুরমার হওয়া; মিশে যাওয়া; 
গুড়া হওয়া । {গা.} 
বেন্নেকজা, র্লেকজা [বেন্নেকজা , বৃনেক্জা] ক্রি চুরমার না হওয়া; মিশে না যাওয়া; 
গুড়া না হওয়া । {গা.} 

বের বাজিয়া [বের্‌ বাজিয়া! ক্রি জট লাগা। {আঞ্চ.বা. বের+স. বাদ্য>প্রা. 
বাজ্জ>বাজ্‌+আ=বাজা>গা. বাজিয়া=বের বাজিয়া} 

বেরোকজা [বেরোক্জা] বি অক্টোবর ও নভেম্বর মাসের মাঝামাঝি সময় (১৬ অক্টোবর- 
১৫ নভেম্বর=৩১দিন) ৷ পরশ. জাবিলসিজা । {গা.} 

বেল (আৰ্.) [বেল্‌] বি শিয়াল । প্রশ. ফেবু । {গা.} 

বেলবং [বেল্বং] বিণ মোটা; পেটুক । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ২৯৪ 


বে:লবেলা [বে.-ল্বেলা] ১ বিণ নাছোড়বান্দা । ২ ক্রি নাছোড়বান্দা হওয়া । {গা.} 
-বেলবেলা [-বেল্বেলা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামুলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে। যেমন: আগানবেলবেলা; চা.বেলবেলা; সিকবেলবেলা 
ইত্যাদি । {গা} 

বে.লবেলারি দ্র জে.লজেলারি 

বে.লুক-বে.লথক [বে.-ল্‌লক্-বে.-লৃথক্‌] বিণ ঢিলাঢালা । {গা.} 

বেলা [বেলা] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 
{গা} 

বেলেংগা [বেলেংগা] বিণ অপটু; পোশাক পরিধানে অসচেতন; অপারদর্শী । {গা} 

বে.ল্লেকি [বে.-ল্‌লেকি] বিণ বোকা (স্ত্রী) । {গা} 

ব্লেকা দ্র বেন্নেকা 

ব্রেওয়া [ব্ৰেওয়া] ১ বিণ ঝাঁঝালো স্বাদযুক্ত। ২ ক্রি ঝাঝালো স্বাদযুক্ত হওয়া । {গা} 

ব্রেকব্রেক [বেক্র্রেক্‌! বিণ নরম নরম (ভাত বা ফলমূল পচে নরম হওয়া অর্থে) । {গা.} 

-ব্রেকা [-ব্ৰেকা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামুলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: রু:মব্রেকা; গা.ব্রেকা; বা.ব্রেকা ইত্যাদি । {গা} 

ব্রেঙা [ব্রেঙা! বি কাচা বাশের চোঙায় ঢুকিয়ে আগুনে বা কয়লায় শেক দেওয়া 
তরকারিবিশেষ । {গা.} 

ব্রেংগু [ব্ৰেংগু! বি একজাতের বিষাক্ত পিঁপড়া । {গা.} 

ব্রেতা [ব্ৰেতা] ১ বিণ ফাটা ৷ ২ ক্রি ফেটে যাওয়া; ভেঙে যাওয়া । {গা.} 

-ব্লেকা [-বৃলেকা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: রু.মর্লেকা; গা.র্লেকা ইত্যাদি । {গা} 

-বো [-বো!] ক্রিয়া-বিভক্তিবিশেষ । সাধারণ বর্তমান অনুজ্ঞা বা সাধারণ ভবিষ্যৎ অনুজ্ঞা 
নির্দেশে ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়। যেমন: চা.বো; রিংবো; নিবো ইত্যাদি । {গা} 

বোংফা [বোংফা] বি আদিপুরুষের নাম । {গা.} 

বোনিং [বোনিং] বি বোনের স্বামী; স্ত্রীর ভাই । {গা.} 

বোরাং [বোরাং] বি টংঘর; গাছের উপর নির্মাণ করা ঘরবিশেষ; মাচাঘর ৷ {গা.} 

ত 


ভু [ভ] প-বৰ্গের চতুর্থ বর্ণ 


ম্‌ 
ম [ম] প-বর্গের শেষ বর্ণ 
ম, মা, মাই, মুয়া [ম, মা, মাই, মুয়া] সর্ব, অব্য কী । [গা 
মকা, মাকা, মুয়াকা [মকা , মাকা, মুয়াকা] সর্ব, ক্রিবিণ কী; কী হয়েছে । {গা.} 
মখো, মাখো, মাইখো, মুয়াখো [মখো, মাখো, মাইখো, মুয়াখো] সর্ব, অব্য কী। 


ব্যবহারিক গারো অভিধান ২৯৫ 


গা. 
LE ETE CETTE? {গা} 
মুয়াদাক্‌কে] সর্ব কীভাবে । {গা.} 

মওয়৷ [মওয়া] ক্রি নাড়ানো ৷ {গা} 

মওয়াং [মওয়া] ক্রি জন্তুকে তাড়িয়ে দেওয়া । {গা} 

মকমেকা [মক্মেকা] ক্রি ঝাকি দেওয়া (তরল পদার্থ) । {গা} 

মগরা [মগ্র৷] ১ বিণ যুদ্ধংদেহী । ২ বি, বিণ মাস্তান । {গা.} 

-মং [-মং] তদ্ধিত প্রত্যয়বিশেষ ৷ প্রধান কিছু নির্দেশে বিশেষ্যের সাথে প্রত্যয়রূপে যুক্ত 
হয়ে বিশেষ্য পদ গঠন করে। যেমন: ফামং; মা.মং; নকমং ইত্যাদি । {[গা.} 

মংগত , মাংগত [মংগত্‌, মাংগত্‌] বি লাঠিবিশেষ । {গা} 

মংভঙা [মংঙা] ক্রি প্ররোচনা করা; ডেকে সঙ্গে নেওয়া; সঙ্গে যেতে আহ্বান করা । {গা} 

মংঙেরা [মংঙেরা] ১ বি সম্মোহনী শক্তিযুক্ত ওষধ ৷ ২ বি দাবিশেষ । {গা.} 

মংদ্রাআ [মংদ্রাআ] ক্রি তাগিদ দেওয়া । {গা} 

মংনাল [মংনাল্‌] বি পদ্মফুল । {গা.} 

মংমা [মংমা] বি হাতি । {গা} 

মংসং, মুংসং [মংসং, মুংসং] ১ বিণ প্রধান; মুখ্য; বিশেষ । ২ বিণ আসল । {গা} 
মংসংগুবা, মংসংগুয়া, মংসংগিবা [মংসংগুবা, মংসংগুয়া, মংসংগিবা] বি প্রধান 
ব্যক্তি; মুখ্য ব্যক্তি; বিশেষ ব্যক্তি । {গা} 
মংসংদে [মংসংদে] ক্রিবিণ বিশেষত; প্রধানত ৷ {গা.} 

মংসিকা দ্র মসিকা 

ম.ঙখাতা [ম.-ঙ্খাতা] ক্রি তাড়িয়ে বের করা । {গা.} 

মচিচিয়া [মচিচিয়া] ক্রি গা ঝাড়া দেওয়া ৷ {গা} 

মজকজোকা, মজেকজেকা [মজক্জোকা, মজেক্জেকা|] ক্রি ঝাকুনি দেওয়া । {গা.} 

মজতা, মজ্বতা [মজতা, মজ্বতা] ক্রি তরকারির সাথে ভাত ভালো করে মেশানো । 
{গা} 

মজিংজিঙা [মজিংজেঙা] বিণ ঝুলন্ত; দোদুল্যমান ৷ {গা.} 

মজিমা দ্র মজুমা 

মজুমা, মজিমা [মজুমা, মজিমা] ক্রি নাড়াচাড়া করা । {গা.} 

মজেকজেকা দ্র মজকজোকা 

মতর , মথর [মতর্‌ , মথর্‌] বি মটর । {ই. ॥০০০:>বা. মটর>} 

মদু [মদু] বি পেঁপে ৷ {স. খমন্দউ>বা. মধু>} 

মদেকদেকা [মদেক্দেকা] ক্রি কাপা; শিহরণ জাগা । {গা.} 

ন্নো চা, মুন্নো ৰ | FE) মন্নোকা [মন্নে কা, মুন্নে কা, মন্নে কা] ক্রি গেলা; 


ব্যবহারিক গারো অভিধান ২৯৬ 


গলাধঃকরণ করা; গ্রাস করা । {গা.} 
মন্নোকজা, মুন্নোকজা, মিন্নোকজা [মন্নোক্জা, মুন্নোক্জা, মিন্নোক্জা] ক্রি না 
গেলা; গলাধঃকরণ না করা; গ্রাস না করা । {গা.} 
নূনোকরানা|] ক্রি একবারে গলাধঃকরণ করা । {গা.} 
মন্নোকেতা, মুন্নোকেতা, মিন্নোকেতা [মন্নোকেতা, মুন্নোকেতা, মিন্নোকেতা|] 
ক্রি গলাধঃকরণ করা । {গা.} 
মমেকা [মমেকা] ক্রি ঝাকুনি দেওয়া । {গা.} 
মলংগা [মলংগা] বিণ উলঙ্গ । {গা} 
ম.লমলা [ম.-ল্‌মলা] ক্রি অনুরোধ করা । প্রশ. নেংনেঙা । {গা} 
ম.লমলচাকগুবা, ম.লমলচাকগুয়া, ম.লমলচাকগিবা [ম.-ল্মল্চাক্গুবা, ম.- 
ল্মল্চাক্গুয়া , ম.-ল্মল্চাক্গিবা] বি উকিল । {গা} 
ম.লমলচাকা [ম.-ল্মল্চাকা] ১ ক্রি ওকালতি করা । ২ ক্রি সুপারিশ করা । {গা.} 
ম.লমলজা [ম.-লৃমল্জা] ক্রি অনুরোধ না করা । {গা.} 
মলা [মলা] বি তামাক । {গা} 
মসা [মসা] বি মামাতো ভাই; মামাতো বোন {গা} 
মসিকা, মংসিকা [মসিকা, মংসিকা] ক্রি মাটি ঠেসে যাওয়া ৷ {গা.} 
মহাদেও [মহাদেও] বি গারো অঞ্চলের নদীবিশেষ । {অস. মহাদেও (মহাদেব)>} 
সং [মং] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ {গা} 
মাদ্রম 
মাং [মা] অব্য নাকি । সন্দেহ প্রকাশের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় । {গা.} 
-মা, -ম্মা [_মা, -মৃমা] প্রত্যয়বিশেষ । শব্দের সাথে প্রত্যয়রূপে ব্যবহৃত হয়। যেমন: 
নিয়াম্মা; দাক্কামা; বিয়াম্মা ইত্যাদি । {গা} 
মা -আ [মা.-আ] বিমা । {গা} 
মা.- [মা.-] নাম প্রকৃতিবিশেষ ৷ প্রধান বস্তু বা ব্যক্তি নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: 
মা.দত; মাগুম্মা; মা.চং ইত্যাদি । {গা.} 
-মা [-মা] সাফিক্সবিশেষ । বিশেষণের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে বিশেষণ পদ 
গঠন করে । যেমন: রাইসংমা; আথমমা ইত্যাদি ৷ {গা.} 
মা-আ-ফা [মা.-আ-ফা] বি মা-বাবা । {গা} 
মা আম্বি-মা -আচ্চু [মা.-আম্বি-মা.-আচ্চু] বি পূর্বপুরুষ; বংশ ৷ {গা} 
মা.ওয়াত্তা [মা.-ওয়াতৃতা] ১ ক্রি পৃথক হওয়া । ২ ক্রি বাচ্চা ফুটলে মা পাখিকে 
ছেড়ে দেওয়া । {গা} 
মাখ্িং [মা.-খিং] বি বংশক্ৰম; বংশ তালিকা; পরিবার; আত্মীয় । {গা} 
মা.খুমা, মা.খিমা [মা.-খুমা, মা.-খিমা] ক্রি নিৰ্বংশ করা । {গা.} 
মা.গক [মা.-গক্‌] বিণ সবচেয়ে বড়; বিশাল; প্রধান । প্রশ. গকমা । {গা} 
মা.গালজা [মা.-গাল্জা] ক্রি বিচ্ছিন্ন না হওয়া; পৃথক না হওয়া; খসে না পড়া; মা 


ব্যবহারিক গারো অভিধান ২৯৭ 


ছেড়ে না দেওয়া । {গা} 

মা-গালা [মা.-গালা] ক্রি বিচ্ছিন্ন হওয়া; পৃথক হওয়া; খসে পড়া; মা ছেড়ে দেওয়া । 
{গা} 

মা.গিদা [মা.-গিদা] ক্রিবিণ মায়ের মতো । {গা} 

মা-.গ্রি [মা.-খ্ৰি| বিণ মা ছাড়া; মা-হীন ৷ {গা} 

মা.গ্রি-ফাগ্রি [মা.-গ্রি-ফাণ্রি! বিণ এতিম । {গা} 

মাগুবা, মা-গুয়া, মা-গিবা [মা.-গুবা, মা.-গুয়া, মা.-গিবা] বি তার মা । {গা.} 
মা‘গুক্ুন, মা.গিব্বিন [মা.-গুব্বুন্‌, মা.-গিব্বিন্] বি অন্য মায়ের; দূর সম্পর্কীত ৷ 
{গা} 

মা.চং [মা.-চং] বি বংশ; চাচ্চি; উপগোত্ৰ; মাহারি ৷ {গা.} 

মা.চাকরাম [মা.-চাক্রাম্‌] বি আশ্রয়স্থল । {গা.} 

মা.চাকা [মা.-চাকা] ক্রি আশ্রয় নেওয়া । {গা.} 

মা টি [মা.-চ্! বি পরবর্তী প্রজন্ম । {গা.} 

মাছি রা.রিকা [মা.-চ্রি রা.-রিকা] ক্রি পরবর্তী প্রজন্ম হিসেবে নির্দিষ্ট করে রাখা। 


{গা} 

মা.জং [মা.-জং] বি জেঠি; মায়ের বড় বোন; বড় মাসি । {গা.} 

মা.জংগুবা, মা.জংগুয়া, মা.জংগিবা [মা.-জংগুবা, মা.-জংগুয়া, মা.-জংগিবা] বি তার 
জেঠি; তার বড় মাসি । {গা} 

মা.জংথাং [মা.-জংথাং] বি আপন জেঠি; আপন বড় মাসি । {[গা.} 

মা.জুরেক [মা.-জুরেক্‌] বি গালিবিশেষ । {গা} 

মাথাং [মা.-থাং] বি আপন মা । {গা.} 

মা.দং [মা.-দং] বি নিজস্ব মাহারির সাথে বিবাহবন্ধন; রীতিবিরুদ্ধ সম্পর্ক । [গা.} 
মা:দং দংঙা [মা-দং দংঙা] ক্রি রীতিবিরুদ্ধ সম্পর্ক স্থাপন করা । {গা} 

মা.দত [মা.-দত্‌] বি পরিবারের প্রধান কত্রী। {[গা.} 

মাদ্রাং [মা.-দ্রাং] বি মা-মাসি-জেঠি; আত্মীয়-স্বজন । {গা.} 

মা:দি, মা.দে [মা.-দি, মা.-দে] বি মায়ের বোন; ছোট মাসি । {গা.} 

মা.দিগুবা, মা.দিগুয়া, মা.দিগিবা, মা.দেগুবা, মা:দেগুয়া, মা.দেগিবা [মা.-দিগুবা, 
মা.-দিগুয়া, মা.-দিগিবা, মা.-দেগুবা, মা.-দেগুয়া, মা.-দেগিবা] বি তার মাসি। 
{গা} 

মা.দিথাং, মা.দেখাং [মা.দিথাং, মা.দেখাং] বি আপন মাসি । {গা.} 

মা.নক [মা.-নক্‌] বি ছেলেদের নিজস্ব মাহারির মহিলাগণ। “মা.আ>মা.’ এবং ‘নক’ 
যথাক্রমে জন্বদাত্রী মা এবং গৃহ। সরাসরি তর্জমায় মায়ের ঘর বা গৃহ। কিন্তু 
ব্যাপকার্থে ‘মা.নক’ বলতে কেবল বাশ, কাঠ বা টিন নির্মিত ঘরকেই বোঝায় না; 
বোঝায় একজন গারো পুরুষের আপন মাহারি-গোষ্ঠীর নারী-জাতীয় সামগ্রিক 
গোষ্ঠীকে; মা, মাসি, বোন, ভাগ্নি ইত্যাদি জনকে । এমনকি র এঁতিহ্য, 
গৌরব, কৃতিত্ব, শিল্পকলা ইত্যাদি পর্যন্ত এর আওতাধীন । {গা.} 

মা.নকগাচি [মা.-নক্গাচি] বি মাতৃবংশের নারীকুল । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৯৮ 


AG 


মা.নিংসা [মা.-নিংসা] বিণ মা-সন্তান একত্রে । {গা} 
মা.ফাং [মা.-ফাং] ১ বি মূল বৃক্ষ । ২ বি মূলধন । {গা} 
মা ব্রাঙা [মা.-ব্রাঙা] ক্রি অসহায় হওয়া । {গা} 
মা.মং [মা.-মং] বি প্রধান; মুখ্য । {গা.} 
মারাং [মা.-রাং] ১ বি বংশ; চাচ্ছি; মা.চং; উপগোত্র; মাহারি। ২ বি মাতৃক্ল । 
{গা} 
মারি-মাগুকুন, মা.রি-মা.গিব্বিন [মা.-রি-মা.-গুব্বুন্‌, মা.-রি-মা.-গিব্বিন্|] বি 
দূরাত্মীয় । {গা} 
মাসা, মা.সান, মা.সানি [মা.-সা, মা.-সান্‌, মা.-সানি] বি একই মায়ের; একই 
জাতের; একই বংশের ৷ {গা.} 
মা.-স্থা [মা.-স্খা] বি আপন বংশের; সমগোষ্ঠীর । {গা} 
মা -স্বা-দে-আবি [মা.-স্খা-দে-আবি] বি স্বগোত্ৰীয় । {গা} 

মা.আতা [মা.-আতা] ১ ক্রি চিহ্ন করা । ২ ক্রি ভাগ করা; দলাদলি করা; বিভেদ সৃষ্টি 
করা । {গা} 
মা.আতা সামফিয়া [মা.-আতা সামূৃফিয়া] ক্রি বিভেদ সৃষ্টি করা । {গা.} 

মা আম্মা দ্রমা.মা 

মাইদ্রম 

মাইচি [মাইচ বিণ খুবই অন্প; নগন্য । {গা.} 

মাইজিংজিং [মাইজিংজিং] ১ বি বিঁঝি পোকা। ২ বি ছোট বাচ্চাদের খেলাবিশেষ । 
{গা} 

মাইরং [মাইরং] বি চাল। {দু.} 

মাকবিল দ্র মাকবুল 

মাকবুল, মাকবিল [মাক্বুল্‌ , মাক্বিল্‌] বি ভালুক । {গা} 

মাখা, মাখে [মাখা , মাখে| বি আপ; বানর-জাতীয় প্রাণী । {গা.} 

মাখি [মাখি] সর্ব কী যেন; এযে; এতো ৷ প্রশ. মা.বাই; মাইবা ৷ {গা} 

মাখে দ্র মাখা 

মাগনা [মাগ্না] ক্রিবিণ বিনামূল্যে; মূল্যহীন । প্রশ. ইন্দিন; ইন্দিনারি । {অমূ} 

মা.গাপা [মা.-গাপা] ১ বিণ মাননসই । ২ ক্রি সুন্দর লাগা; তাল মিলিয়ে চলা । {গা} 
মা.গাপথ্রিকা [মা.-গাপ্গ্রিকা] ক্রি পরস্পরকেই সুন্দর লাগা । {গা.} 
মাগাপা-মিল্লিয়া [মা.-গাপা-মিল্লিয়া] ক্রি মিলেমিশে থাকা । (গা. মাগাপা+স. 
খমিল্‌+বা. আ=মিলা>গা. মিল্লিয়া} 

মাগিয়া [মাগিয়া] ক্রি ভিক্ষা করা; মাগা । প্রশ. গিল্লা। {অমূ.} 

মাং [মাং] বি মৃতদেহ । {গা} 
মাংগিখাং [মাংগিত্থাং] বিণ জীবিত; মৃত নয় এমন । {গা.} 
মাংগিসি [মাংগিসি] বি মৃতদেহ; শব; মৃত মানুষের বা প্রাণীর সমস্ত শরীর ৷ {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ২৯৯ 


মাংগুমুক , মাংগিমিক [মাংগুমুক্‌, মাংগিমিক্‌] বি জবাই করা প্রাণীর পূর্ণ দেহ (টুকরা 
করার আগ মুহূর্তের দেহ) । {গা} 
মাংথাতা [মাংথাতা] ক্রি মৃতলোকের উদ্দেশ্যে শোক সঙ্গীত গাওয়া; বিলাপ করা । 
{গা} 
মাংখুয়া [মাংথুয়া] ক্রি মৃতলোকের পাশে বা ঘরে রাত যাপন করা । {গা .} 
মাংফং [মাংফং] বি কফিন বা মৃতদেহ বহন করার কাজে ব্যবহৃত কাঠের বা বাশের 
উপকরণবিশেষ । প্রশ. ওয়া.ফং । {গা.} 
মাংরা, মাংসি [মাংরা, মাংসি] বি প্রেতাত্মা । {গা.} 
মাংরি য়া [মাংরি.-য়া] ক্রি মৃতলোকের ঘরে নিয়ে যাওয়া । {গা} 
মাংরুদাম [মাংরুদাম্‌] বি গোরস্থান । {গা.} 
মাংরিপ্সে, মাংরুব্বি [মাংরিপৃপে , মাংরুব্বি] বি নক্ষত্রপুঞ্জবিশেষ । {গা} 
মাংসাক [মাংসাক্‌] বি মৃত শরীরের দুর্গন্ধ । {গা 
মাংসিয়া [মাংসিয়া] ক্রি মরে যাওয়া; অন্যের আক্রমণে মারা যাওয়া । {গা.} 

মাং- [মাং-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ । অণুজীব বা প্রাণী 
নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: মাংসা; মাংগিনিং; মাংগিথাম ইত্যাদি । {গা.} 

-মাং, -মাংমাং, -মা.মাং [-মাং, -মাংমাং, -মা.-মাং] অব্য মাত্র । সাফিক্সবূপে 

ব্যবহৃত হয় । {গা} 

মাংওয়া [মাংওয়া] ক্রি ঠেকায় পড়া । [গা.} 

মাংখুনচি [মাংখন্চি] বি চর্মরোগ সৃষ্টিকারী কৃমিবিশেষ । {গা 

মাংখম [মাংখম্‌] বি মানুষ যে জায়গায় বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত হয়ে মারা যায়; 
শ্বাপদসংস্কুল জায়গা ৷ {গা.} 

মাংখালা [মাংখালা] ক্রি ঠাট্টা-মশকরা করা । {গা} 

মাংখাং, মাংখাম, মাংখিসাং [মাংখাং, মাংখাম্‌, মাংখিসাং] বি বৃশ্চিক । প্রশ. 
মে.খনচেক । {গা.} 
মাংখাম স্থাল [মাংখাম্‌ সৃখাল্‌] বি ড্রাগন । {গা} 

মাংখ্বাম দ্র মাংখা 

মাংখি [মাংখি] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 
{গা} 

মাংখিসাং দ্র মাংখা 

মাংগত [মাংগত্‌] বি মুগুর; লাঠি । {গা .} 

মাংগ্রকে [মাংগ্রকে] বি পাশাপাশি । {গা} 

মাংগ্নুং [মাংগৃলং] বিণ নগ্ন । {গা} 

মাংগানচি [মাংগান্‌চি] ১ বি উত্তর আকাশের নক্ষত্রপুঞ্জ । ২ বি ভালুকবিশেষ । {গা.} 

মাংগ্রা, মাংগ্রাম [মাংগ্রা, মাংগ্রাম] বি বৃশ্চিক পোকা । {গা} 

মাংগ্রাম দ্র মাংগ্রা 


ব্যবহারিক গারো অভিধান ৩০০ 


মাংচা [মাংচা] ক্রি উড়ে যাওয়া । {গা.} 

মাং-চিয়াং [মাং-চিয়াং] ক্রিবিণ পাগলপ্রায় হয়ে; হন্তদন্ত হয়ে । {গা} 

মাংনামজা [মাংনামৃজা] ক্রি হিংস্র হওয়া । {গা.} 
মাংনামগিজাগুবা, মাংনামগিজাগুয়া, মাংনামগিজাগিবা [মাংনাম্গিজাগুবা, 
মাংনামৃগিজাগুয়া মাংনাম্‌গিজাগিবা] বি, বিণ বদমাইস; গালিবিশেষ । {গা} 

-মাংবা [-মাংবা] অব্য জন্যও ৷ সাফিক্সরূপে ব্যবহৃত হয়। যেমন: হি.নামাংবা ইত্যাদি ৷ 
{গা} 

-মাংমাং দ্র -মাং 

-মাংমাঙা [-মাংমাঙা] কৃ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে ব্যবহৃত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে। যেমন: খাতমাংমাঙা; দাকমাংমাঙা; নিমাংমাঙা ইত্যাদি 
{গা} 

মাংমেঙা [মাংমেঙা] ক্রি বিরক্তি লাগা; অসহ্য লাগা । এ্রশ. মাংনেঙা । {গা.} 
মাংমেংজা [মাংমেংজা] ক্রি বিরক্তি না লাগা; অসহ্য না লাগা । {গা.} 
মাংমেংদিকা [মাংমেংদিকা] ক্রি বিরক্তি লাগা । {গা} 

মাংরাকা [মাংরাকা] ক্রি সবল হওয়া । {গা} 

মাংরিপ্সে, মাংরুবির দ্র মাং 

মাংরোয়া [মাংরোয়া] ১ বিণ লম্বা । ২ ক্রি লম্বা হওয়া । {গা} 
মাংরোরেং [মাংরোরেং] বিণ লম্বা ও রোগা । {গা.} 

মাংসঙ্কা [মাংসক্কা] বিণ একজন মানুষের উচ্চতা পর্যন্ত গভীর । {গা.} 

মাংসঙা [মাংসঙা] ১ বি সংকল্প; ইচ্ছা; অভিপ্রায় । ২ ক্রি সংকল্প করা; ইচ্ছা করা; 
অভিপ্রায় করা; মনস্থ করা; সিদ্ধান্ত নেওয়া । {গা.} 

মাংসাং [মাংসাং] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মা.চং বা 

। {গা} 

মাংসি [মাংসৰ] বি পুরুষাঙ্গ । {গা.} 

মা.ঙগাল [মা.-ঙ্গাল্‌] বিণ নিষ্প্ৰভ ৷ [গা.} 

মাচলেংগা, মাছলেংগা [মাচ্‌লেংগা, মাছলেংগা] বি মাছরাঙা । {স. মধত্স্যসপ্রা. 
মচ্ছ>বা. মাছ, মাচ+অমূ. লেংগা} 

মাচচক দ্র মাত 

মাচচতা [মাচ্চতা] ক্রি শেষ করা; সমাপ্ত হওয়া । {গা.} 
মাচচতজা [মাচ্চত্জা] ক্রি শেষ না করা; সমাপ্ত না হওয়া ৷ {গা.} 

মাচ্চা, মাচ্ছা [মাচ্চা, মাচ্ছা] বি বাঘ । {গা. মাতচা; মাতছা>} 
মাচ্ছাদু-মাচ্ছাবেত [মাচ্ছাদু-মাচ্ছাবেত্‌] বি পৌরাণিক চরিত্রবিশেষ; ইচ্ছামতো বাঘ 
ও মানুষের রূপ ধারণ করতে পারে যে। {গা} 

মাচ্চাং [মাচ্চাং] বি লইন; পীজর ও কটিদেশের মধ্যবর্তী অংশ । {গা.} 

মাচ্চাং মাচ্চাং [মাচ্চাং মাচ্চাং] বিণ সারিবদ্ধ নয় এমন; একটা রেখে আর একটা । 


ব্যবহারিক গারো অভিধান ৩০১ 


{গা} 

মাচ্চাফেং, মাচ্ছাফেং [মাচ্চাফেং, মাচ্ছাফেং] বি চিতাবাঘ । {গা. মাতচাফেং>} 

মাচ্ছা দ্র মাচ্চা 

মা.চিকা [মা.-চিকা] ১ বিণ স্বাদযুক্ত । ২ ক্রি স্বাদযুক্ত হওয়া ৷ [গা.} 

মা.চিকা- [মা.-চিকা] বিণ কার্যকর; শক্তিশালী; জোড়ালো ৷ {গা} 

মা.চিপা. দ্র মাডুপা’ 

মা.চিপা-্দ্র মাচুপা- 

মাচ্চি, মাচ্ছি [মাচ্চি, মাচ্ছি| ১ বি গারোদের দলবিশেষ ৷ ২ বি মাচ্চি দলের ভাষা । 
{গা} 

মাচিচয়া [মা.-চ্চিয়া] বি সৌভাগ্য । {গা.} 

মাচ্ছি দ্র মাচ্চি 

মাচুপা:, মা .চিপা: [মা.-চুপা, মা.-চিপা] ক্রি প্রসারিত হওয়া । {গা} 

মা.চুপা:, মা.চিপাং [মা.-চুপা মা-চিপা] ১ বিণ পরিপূর্ণ স্বাদযুক্ত। ২ ক্রি পরিপূর্ণ 
স্বাদযুক্ত হওয়া । {গা} 

মাচ্চু, মাচ্ছু [মাচ্চু, মাচ্ছু] বি গরু । পরশ. মা.সু। {গা. মাতচু, মাতছু>} 

মাচ্চুরু [মাচ্চুরু! বি ছোট মাংসাশী প্রাণিবিশেষ । {গা.} 

মাচ্ছু দ্র মাচ 

মাচ্ছু [মাচ্ছু] বি বনবিড়াল ৷ {গা. মাতচু>} 

মাছলেংগা দ্র মাচলেংগা 

মা.জাক্রা [মা.-জাক্রা] বি পরিপক্ক পাতা । {গা} 

মাজি [মাজি] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 
{গা} 

মাত [মাত] ১ বি প্রাণী । ২ বি কাঠবিড়ালী । {গা.} 
মাতগিচ্চাক [মাত্গিচ্‌চাক্‌] বি হরিণবিশেষ । {গা} 
মাতচক, মাচ্চক [মাত্চক্‌, মাচ্চক্‌] বি হরিণ । {গা.} 
মাতচকগ্রি, মাচ্চকগ্রি [মাত্চক্গ্রি, মাচ্চক্‌গ্রি! বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র 
বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা} 


মাতফাং [মাত্ফাং] বি প্রজনন কাজে ব্যবহৃত ষাড় । {গা} 
মাতবুং, মাতবুরুং, মাতব্রিং [মাত্বিং, মাত্বুরুং, মাত্ব্রিং] বি বন্য হিংস্র প্রাণী । {গা} 
মাতমা [মাত্মা] ক্রি মহিষ ৷ {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩০২ 


মাতমা জা.খল [মাত্মা জা.-খল্‌] বি ছায়াপথ; মিন্কিওয়ে ৷ {গা} 

মাতবিগিল [মাত্বিগিল্‌| বি প্রাণীর চামড়া । {গা} 

মাতমাচ্চি [মাত্মাচ্চি] বি শজাৱু । {গা} 

মাতরং [মাত্রং] বি বন্য ছাগল; হরিণবিশেষ । {গা} 

মাতরাম [মাত্রাম্‌] বি মাছভোজী প্রাণিবিশেষ; উদ্বিড়াল । {গা.} 

মাতরামা [মাত্রামা] বি হিংস্র বন্যপ্রাণী চলার পথ । {গা.} 

মাতরেংসি [মাত্রেংসি] বি বন্য জন্তু । {গা.} 

মাথি [মাতৃথি] ১ বিণ ভাই-বোনহীন; দলছুট । ২ বিণ হিংস্র (জন্তু বা জানোয়ার 
অর্থে) । {গা} 


মাত দ্র মাত্তা 

মাতচকগ্রি, মাচচকণ্রি দ্র মাত 

মাতজাংচি, মাত্তাবেং [মাত্জাংচি, মাতৃতাবেং] ১ বি গারোদের দলবিশেষ। ২ বি 
মাতজাংচি বা মাত্তাবেং দলের ভাষা; গারোদের উপভাষাবিশেষ ৷ {গা.} 


মাতনাঙা [মাত্নাঙা] ক্রি দোষ করা; দোষী সাবস্ত হওয়া । {গা} 
মাতবর , মাতবল [মাত্বর্‌ , মাত্বল্‌] বি মতবর; বিশিষ্টজন । পরশ. দিলগুবা; মংসংগুবা 
মেযয়াফা ৷ {আ. মুত'বর>বা. মাতবর>} 
মাতমা জা.খল দ্র মাত 
মাতমান্দি [মাত্মান্দি] বি ছোট জাতের গাছবিশেষ ৷ [গা.} 
মাতা [মা.-তা] ক্রি যথেষ্ট হওয়া; চলনসই হওয়া । {গা.} 
-মাতা [-মাতা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরুূপে ব্যবহৃত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে । যেমন: দংমাতা; চা.মাতা; নিমাতা ইত্যাদি । {গা.} 
মাত্তা [মাত্তা] ক্রি কেটে যাওয়া ৷ {গা.} 
মাত, মাতবো [মাত্‌ , মাত্বো] ক্রি অনুজ্ঞা । {গা .} 
মাতগ্রতা [মাতগ্রতা] ক্রি ঘষা লেগে চামড়া ছিড়ে যাওয়া ৷ {গা} 
মাতগ্রিক [মাত্থ্িক] বি, বিণ বীর যোদ্ধা; শক্তিশালী । {গা.} 
মাত্চাকা [মাত্চাকা] ক্রি চামড়া কেটে যাওয়া; হালকা কেটে যাওয়া ৷ {গা.} 
মাতজা [মাত্জা] ক্রি না কাটা । {গা} 
মাত্্রামা [মাত্স্রামা] ১ বিণ ধারালো । ২ ক্রি ধারালো হওয়া । {গা} 
মাত্তা-বুয়া [মাত্তা-বুয়া] ক্রি কাটা-ছিড়া; জখম লাগা । {গা} 
মাত্তা-বুয়া মা.নগুবা, মাত্তা-বুয়া মা.নগুয়া, মাত্তা-বুয়া মা.নগিবা [মাত্তা-বুয়া মা.- 
নৃগুবা, মাত্তা-বুয়া মা.-নৃগুয়া, মাত্তা-বুয়া মা.-নৃগিবা] বি আহত ব্যক্তি । {গা} 
মাত্তা-বুয়াখো মান্না [মাত্তা-বুয়াখো মা.-ন্‌না] ক্রি আহত হওয়া । {গা} 
মাত্তাবেং দ্র মাতজাংচি 
মাদ্দিবু দ্র মাদ্দুবু 
মাদ্দুবু, মাদ্দিবু [মাদ্দুবু, মাদ্দিবু| বি ঘাসবিশেষ ৷ {গা} 
মাদ্দুবু নাংঙা, মাদ্দিবু নাংঙা [মাদ্দুবু নাংঙা, মাদ্দিবু নাংঙা] ক্রি কাটা ঘা ফুলে 


ব্যবহারিক গারো অভিধান ৩০৩ 


যাওয়া । {গা.} 

মাদ্ুুয়া [মাদ্দুয়া! ১ বি লোভ । ২ ক্রি লোভ করা । প্রশ. মুকবকা । {গা} 
মাদ্দুখক [মাদ্দুখক্‌] বিণ লোভী । {গা} 

মান [মান] বি মান; সম্মান। প্রশ. মান্দি রা.আনি; মুকখুম রাসং। {স.মান্‌ 
+অ(অচ্্‌)>বা. মান>} 

মানক দ্র মা-আ 

মানখিন, মা.নখিন [মান্খিন্‌, মা.-নখিন্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি 
বা মা.চং বা মাহারিবিশেষ । {গা. মে.খিন>} 

মানচা [মান্চা] বিণ প্রকৃত; সত্য; অবিকল । {গা} 

মানচিয়া [মান্চিয়া] ক্রি পরিকল্পনা করা ৷ {গা.} 

মানদিক, মা.নদিক [মান্দিক্‌, মা.-নদিক্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা 
চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা} 

মা.নদিকা [মা.-নৃদিকা] ক্রি অসুবিধাজনক হওয়া; বেগ পাওয়া । {গা} 
মা:নসি-মা.নদিক [মা.-ন্‌সি-মা.-নৃদিক| ক্রিবিণ অসুবিধাজনকভাবে; 
বাধাজনকভাবে । {গা.} 

মানা’ দ্র ম 

মানাং [মানা] বি মানা । {আ. মানাআ>বা. মানা>} 
মানা দাক্কা [মানা দাক্‌কা] ক্রি মানা করা । {আ. মানাআ>বা. মানা+গা. দাক্ধী} 

মানায়া [মানায়া] ক্রি মানানো; উপযুক্ত হওয়া; সুন্দর লাগা । {স. খমান+অ(অচ্‌)>বা. 
মান+আনো=মানানো>} 

মান্দা’ [মান্দা] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 
{গা} 

মান্দা [মান্দা] বি মাছ ধরার জন্য তৈরি করা ছোট জলাশয় । {গা.} 

মান্দাল [মান্দাল্‌] বি মান্দার গাছ। {স. মন্দার>বা. মান্দার>} 
মান্দালচি [মান্দাল্চি] বি যে গাছের কষ থেকে আমাশয় রোগের ওষধ তৈরি করা 
হয়। {স. মন্দার>বা. মান্দার>গা. মান্দাল+গা. চি} 

মান্না’ [মা.-ন্না] ক্রি পাওয়া । {গা} 
মান, মা.নবো [মা.-ন্‌, মা.-ন্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
মা.নখামা [মা.-ন্খামা] ক্রি স্থায়ীভাবে পাওয়া । {[গা.} 
মা.নগপা [মা.-ন্‌গপা] ক্রি অত্যধিক পরিমাণে পাওয়া । {গা.} 
মা.নগুবা, মা.নগুয়া, মা.নগিবা [মা.-নৃগুবা, মা.-ন্‌গুয়া, মা.-নৃগিবা] বি প্রাপক । 
{গা} 


মা.নচতা [মা.-নৃচতা] ক্রি শেষে পাওয়া । {গা} 

মা.নচাপা [মা.-ন্‌চাপা] ক্রি পেয়ে বসা; অন্তর্ভুক্ত করা; অংশী হওয়া; অংশ করা । 
{গা} 

মা.নজা [মা.-নৃ্‌জ] ক্রি না পাওয়া । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩০৪ 


মা-নদাতা [মা.-ন্‌দাতা] ক্রি অধিক পরিমাণে পাওয়া । {গা.} 
মা নদাপা [মা.-ন্‌দাপা] ক্রি লাভ করা; উপরি পাওয়া; পাওয়ার উপর পাওয়া । {গা.} 
মানফা [মা.-ন্‌ফা] ক্রি একসাথে পাওয়া । {গা} 
মা.নফুলা, মা.নফিলা [মা.-নৃফুলা, মা.-নৃফিলা] ক্রি পুনরায় পাওয়া ৷ {গা.} 
মা.নফেকা [মা.-ন্‌ফেকা] ক্রি পেতে পেতে একঘেমি লেগে যাওয়া । {গা} 
মানবা [মা.-ন্বা] ক্রি পেয়ে আসা । {গা} 
মাননরানা [মা.-ন্রানা] ১ ক্রি একবারে পাওয়া ৷ ২ ক্রি আপন করে পাওয়া । {গা.} 
মা.নরিকগুবা, মা.নরিকগুয়া, মা.নরিকগিবা [মা.-ন্রিকগুবা, মা.-ন্রিকগুয়া, মা.- 
ন্রিকগিবা] বি উত্তরাধিকারী । {[গা.} 
মা.নরিকা [মা.-ন্রিকা] ১ ক্রি অধিকৃত হওয়া । ২ ক্রি উত্তরাধিকারী সূত্রে পাওয়া । 
{গা} 
মা নস্থাঙা [মা.-ন্স্খাঙা] ক্রি প্রতিফল পাওয়া । {গা} 
মাননস্থানি [মা.-নৃস্খানি] বি ফলাফল । {[গা.} 
মানসুয়া, মা.নসোয়া [মা.-নৃসুয়া, মা.-নৃসোয়া] ক্রি আগমনের পূর্বে পাওয়া । {গা} 
মা ন্নাঙা [মা.-ন্নাঙা] ১ ক্রি পেয়ে নিয়ে যাওয়া । ২ ক্রি ভাসিয়ে নিয়ে যাওয়া । {গা.} 
মা্নানি [মা.-ন্নানি] বি প্রাপ্য । প্রশ. মা ন্নাগুবা । {গা.} 
মান্নে চা-আ [মা.-ন্‌নে চা.-আ] ১ বিণ ধনী; সম্পদশালী । ২ ক্রি পেয়ে খাওয়া । 
{গা} 
মানে চা.জা [মা.-ন্‌নে চা.-জা] ১ বিণ সম্পদহীন। ২ ক্রি পেয়ে না খাওয়া । {গা.} 
মা ন্নোদে [মা.-ন্‌নোদে|] ক্রিবিণ পেলে । {গা} 

মান্না [মা.-ন্‌না] ক্রি পারা । {গা.} 
মান, মানবো [মা.-ন্‌, মা.-ন্বো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
মা.নখামা [মা.-ন্খামা] ক্রি স্থায়ীভাবে পারা । {গা.} 
মা:নগুবা, মা.নগুয়া, মা.নগিবা [মা.-নৃগুবা, মা.-নৃ্‌গুয়া, মা.-নৃগিবা] ১ বি দক্ষ যে; 
পারেযে। ২ বিণ দক্ষ । {গা.} 
মা ননজা [মা.-নৃজ] ক্রি না পারা । {গা.} 
মাননবা [মা.-ন্বা] ক্রি পেরে আসা । {গা} 
মা.নচাকা [মা.-নৃচাকা] ক্রি সমর্থ হওয়া; পেরে ওঠা । {গা} 
মা.নচেঙা [মা.-ন্‌চেঙা] ক্রি প্রথমে পেরে নেওয়া । {গা.} 
মাননরানা [মা.-ন্রানা] ক্রি একবারে পারা । {গা} 
মাননসুয়া, মা:নসোয়া [মা.-নৃসুয়া, মা.-নৃসোয়া] ক্রি আগাম শেষ করতে পারা। 
{গা} 
মানা [-মানা] সাফিক্সবিশেষ । কোনো কাজ ভুলক্ৰমে করা বা সমাপ্ত করা বোঝাতে 
ক্রিয়ামূলের সাথে সাফিক্সনূপে ব্যবহত হয়। যেমন: নিকমানা; রু.মমানা; দকমানা 
হত্যাদি । {গা} 
মা :ন্নাগিদা [মা.-নৃনাগিদা] ক্রিবিণ যতটুকু পারা যায়; যথাসাধ্য । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩০৫ 


মান্না দুব্বাত, মা.ন্না দিব্বাত [মা.-ন্‌না দুব্বাত্‌, মা.-ন্‌না দিব্বাত্‌] ক্রিবিণ যতদূর 
পারা যায়। {গা} 
মা.ন্নোদে [মা.-ন্‌নোদে] ক্রিবিণ যদি সম্ভব হয়; পারলে । {গা.} 
মানি [মানি] বি মামি; মামার স্ত্রী । {গা.} 
মানিয়া [মানিয়া] ক্রি মানা; মান্য করা । প্রশ. খু.সুক খির্না । {স. খমান্+বা. আ=মানা>} 
মান্দি [মান্দি] ক্রি মানুষ; গারো মানুষ ৷ {গা.} 
মান্দিথাং [মান্দিথাং] বি স্বজাতি । {গা.} 
মান্দি দাক্কা [মান্দি দাক্কা] ক্রি মানুষ করা । {গা.} 
মান্দিনা [মান্দিনা] মানুষের জন্য । {গা} 
মান্দিনান [মান্দিনান্‌] মানুষের জন্যই । {গা} 
মান্দিনি [মান্দিনি] বি মানুষের । {গা.} 
মান্দি মুংঙা, মান্দি মিংঙা [মান্দি মুংঙা, মান্দি মিংঙা] ক্রি গণ্য করা । {গা} 
মান্দি মুংজা, মান্দি মিংজা [মান্দি মুংজা, মান্দি মিংজা] ক্রি অসম্মান করা । {গা} 
মান্দি রা.আ [মান্দি রা.-আ] ক্রি মানুষ হিসেবে সম্মান করা । {গা.} 
মান্দি রা.জা [মান্দি রা.-জা] ক্রি মানুষ হিসেবে গণ্য না করা । {গা.} 
মান্দিসা [মান্দিসা] বিণ একজন মানুষের মতো লম্বা । {গা.} 
মান্দিসাল [মান্দিসাল্‌] বিণ জ্ঞানী; গুণী । {গা} 
মান্দিস্থা [মান্দিস্খা] বি স্বজাতি । {গা} 
মান্দিসিগা [মান্দিসিগা] বি স্বজাতি । {গা} 
মান্দি সিরু [মান্দি সিরু] বি শালিক । {গা} 
মাপফু, মাপফ্ুু [মাপ্‌ফু, মাপফ্ুু] ক্রি গুইসাপ । {গা} 
মাপঞ্রু দ্র মাপফু 
মা.বাকা [মা.-বাকা] ক্রি ময়লা, কাদা, রং ইত্যাদি কিছু লাগা । {গা.} 
মাম [মাম্‌] বি ভাত (শিশুদের ক্ষেত্রে ব্যবহার্য শব্দ) । {গা.} 
মামা [মামা] বি মামা; মায়ের ভাই । {গা.} 
মামা-আদা [মামা-আদা] বি অগ্ৰজ সম্মানিত পুরুষ; চ্রা-পুরুষ । {গা} 
মামা, মা.আম্মা [মা.-মা, মা.-আমৃমা] ক্রি আর্তনাদ করা; আর্তস্বরে কাদা । {গা} 
-মা.মাং দ্র -মাং 
মামানচি [মামান্চি] বি লাল রঙের ছোট উঁকুন। {গা.} 
মা মান্থি [মা.-মান্থি] বিণ নানা প্রকার; নানাবিধ । {গা.} 
মা.মাল [মা.-মাল] বি দল; পার্টি । {গা} 
মামুং, মামিং [মাষুং, মামিং] বি, বিণ কিছু; কোনো ৷ প্রশ. মারিচ্চা । {গা} 
মামুংবা দংজা, মামিংবা দংজা [মামুংবা দংজা, মামিংবা দংজা] ক্রি কিছুই না থাকা । 
{গা} 
মামুংগিদাবা নিকজা, মামিংগিদাবা নিকজা [মামুংগিদাবা নিক্্‌জা, মামিংগিদাবা 
নিক্জা] ক্রি কোনো কিছুর মতো মনে না হওয়া । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩০৬ 


মার [মার] বি ভাতের পানি; মাড় । {অমূ.} 
মা রং [মা.-রং] বি বাইসন; বন্য মহিষ । {গা} 
মারা’ [মারা] বি মোড়ক; মহামারী । {গা.} 
মারাক [মারাক্‌] বি গারোদের বাকদিল বা গোত্রবিশেষ । {গা.} 
মারাখা [মারাখা] বি হরিণবিশেষ ৷ [গা.} 
মারাং [মারাং] ১ বি দোষ; কলঙ্ক; খুঁত; বিপদ ৷ ২ বিণ অশুভ; অকল্যাণকর । {গা .} 
মারাং নাংঙা [মারাং নাংঙা] ১ ক্রি অশুচি হওয়া । ২ ক্রি বিপদ হওয়া । {গা.} 
মারান [মারান্‌] বি আগাছাবিশেষ । {গা.} 
মারাপে চক্কা [মা.-রাপে চক্কা] ক্রি ছন্দ মিলিয়ে লেখা । {গা .} 
মারাম [মারাম্‌] বি মরিচা; জং । {গা.} 
মারাম চাআ [মারাম্‌ চাআ] ক্রি মরিচা পড়া; জং ধরা । {গা.} 
মা রিঙা [মা.-রিঙা] ১ ক্রি শোক করা; বিলাপ করা । ২ ক্রি স্মরণ করা; কাউকে দেখার 
জন্য ইচ্ছা প্রকাশ করা । {গা.} 
মারিচ্চা [মারিচ্‌চা] বি কোনো কিছু ৷ {গা.} 
মারিয়া [মারিয়া] ক্রি মারা; মেরে ফেলা। প্রশ. সোতা। {স.খম্‌+ই(ণিচ্‌)= 
(খমারি)+অ(অণ্)+বা. আলমারা>} 
মালজুরি [মাল্জুরি] বি মাস্তুল । [গা.} 
মালমোকা [মাল্মোকা|] ক্রি সান্ডুনা দেওয়া; শান্ত করা । {গা} 
মালমোকা-থপথপা [মাল্‌মোকা-থপ্থপা|] ক্রি যত্ব-আত্মি করা । {গা.} 
মালসাম [মাল্‌সাম্‌!] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
মাল্লা [মাল্লা] ক্রি পোষ মানা; বশ মানা । {গা.} 
মালজা [মাল্জা] ক্রি পোষ না মানা; বশ না মানা ৷ {গা} 
মাল্লামা [মাল্লামা] ক্রি হামাগুড়ি দেওয়া । {গা.} 
মাল্লামজা [মাল্লাম্‌জা] ক্রি হামাগুড়ি না দেওয়া । {[গা.} 
মাল্লাম্বাকা [মাল্লাম্ব্রাকা] ক্রি বুকে ভর দিয়ে চলা । {গা} 
রি.-গুয়া, মাল্লামে রি.-গিবা] ক্রি বুকে ভর দিয়ে চলে যে; সরীসৃপ । {গা. 
মা.সিকা [মা.-সিকা] ১ বি দাবি। ২ ক্রি দাবি করা । ৩ ক্রি জরিমানা করা ৷ {গা.} 
মাসিয়া: [মা.-সিয়া] ক্রি বোঝা; বুঝতে পারা প্রশ. হা.ইচাকা । {গা} 
মা.সিজা [মা.-সিজা] ক্রি না বোঝা; বুঝতে না পারা । {গা.} 
মা-সিয়াং [মা.-সিয়া] ক্রি প্রাণ ত্যাগ করা । প্রশ. জাংগি গাল্লা। {গা.} 
মাসু [মা.-সু] বি গরু । {গা} 
মাসুনল [মা.-সুনল] বি গোয়াল ঘর । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩০৭ 


মাসু মাংরি,য়া [মা.-সু মাংরি.-য়া] ক্রি মৃতলোকের ঘরে বাদ্য-বাজনা সহযোগে গরু 
নিয়ে যাওয়া ৷ {গা.} 
মাসু-মাখি [মা.-সু-মাত্থি] বি গবাদিপশু । {গা.} 
মা.সু রিসপুল, মা.সু রিসিপিল [মা.-সু রিস্পুল্‌, মা.-সু রিসিপিল্‌] ১ বি একপ্রকার 
বৃক্ষ । ২ বি গৰুর লিঙ্গ । {গা} 
মা.য়েকা [মা.-য়েকা] ক্রি আলাদা করা । {গা} 
মা.য়েতা [মা.-য়েতা] ১ বিণ পৃথককৃত ৷ ২ ক্রি পৃথক করে দেওয়া । {গা.} 
স্বাকম্নাক দাক্কা [মনাক্মাক্‌ দাক্‌কা] (বাগ.) ক্রি পাকা ধানে মই দেওয়া ৷ {গা.} 
সাকা [ম্বাকা] বি দাগ; চিহ্ন । {গা} 
-আাকা [-ন্নাকা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামুলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: সালমবাকা ইত্যাদি । {গা} 
আ্বাংমনাং [ম্নাংমাং] বিণ ম্লান ম্লান । {গা} 
মি [মি] বি ধান; ভাত ৷ {গা.} 
মিআখাম [মিআখাম্‌] বি পোড়া ভাত । {গা} 
মিওয়াল [মিওয়াল্‌] বি রাতের খাবার । {গা} 
মিওয়েক [মিওয়েক্‌] বি খিচুরি । {গা} 
মিখামফ্রেত [মিখাম্‌ফ্ৰেত্‌] বি টকজাতীয় একপ্রকার জংলি শাক । {গা.} 
মিখাসুম, মিখাসিম [মিখাসুম্‌, মিখাসিম্‌] বি বাসি ভাত; পান্তা ভাত ৷ {গা .} 
মি.গন, মে.গন [মি.-গন্‌, মে.-গন্‌] বি ভাত নাড়ানোর কাঠি । প্রশ. মিগল । {গা} 
মিগল [মিগল্‌] বি ভাত নাড়ানোর জন্য ব্যবহত কাঠিবিশেষ । {গা.} 
মিগিল [মিগিল্‌] বি ভাত বা চালে পাওয়া ধান । {গা} 
মি.চি, মে.চি [মি.-চি, মে.-চি] ১ বি ঝোল । ২ বি ভাতপানি ৷ {গা} 
মিথম, মিথমসা [মিথম্‌, মিথম্‌সা] বি একমুঠো ভাত । {গা 
মিথাপ [মিথাপ্‌] বি কলাপাতায় মোড়ানো ভাত-তরকারি । {গা} 
মিদাপ [মিদাপ্‌] বি কলাপাতায় মোড়ানো সুগন্ধী আঠালো ভাত । {গা.} 
মিদাপ-সামদাপ [মিদাপ্‌-সাম্‌দাপ্‌] বি কলাপাতায় মোড়ানো সুগন্ধী আঠালো ভাত ও 
মাংস তরকারি । {গা.} 
মি.দিক [মি.-দিক্‌] বি বাসন; হাড়ি । {গা} 
মি.দিক-সা.মদিক [মি.-দিক্‌-সা.-মৃদিক্‌] বি বাসন-কোসন; হাড়ি-পাতিল। {গা.} 
মিফাল [মিফাল্‌] বি ভাতের অংশ; থালাভর্তি ভাত; পরিবেশন করা খাবার । {গা.} 
মিফাল দিয়া, মিফাল চি.ন্না [মিফাল্‌ দি.-য়া, মিফাল চি.-ন্না] ক্রি পরিবেশন করা । 
{গা} 
মিফ্কিং [মিফ্রিং! বি সকালের খাবার । {গা} 
মিঙ্লুপ, মিফ্লিপ [মিফ্লুপ্‌, মিফ্লিপ্‌] বি শুকনা ধানের পোকা । {গা.} 
মিব্েং [মিব্েং! বি বাশের চোঙায় রান্না করা ভাত । {গা.} 
মিমা [মিমা] বি সুগন্ধি চালবিশেষ ৷ {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩০৮ 


মিমান্দি [মিমান্দি] বি পাহাড়ি ধানবিশেষ ৷ {গা.} 
মিমা-মিসি [মিমা-মিসি] বি ফসলাদি; শস্যাদি । {গা} 
মিমার [মিমার] বি ভাতের পানি । {গা. মি+অমূ. মারা} 
মিমিমাং [মিমিমাং] বি মৃত আত্মার উদ্দেশ্যে রান্না করা ভাত । {গা} 
মিমুদ্দুম, মিমিদ্দিম [মিমুদ্দুম্‌, মিমিদ্দিম্‌] বি ভাপে সিদ্ধ বিন্নি ভাত; আঠালো 
ভাতবিশেষ । {গা.} 
মিমুল, মিমিল [মিমুল্‌ , মিমিল্‌] বি ভাপে সিদ্ধ বিন্নি ভাত; আঠালো ভাতবিশেষ ৷ 
{গা} 
রং [মিরং] বি চাল । প্রশ. মাইরং (দু.) । {গা.} 
মিরংদিক [মিরংদিক্‌] বি চাল রাখর পাত্রবিশেষ; মাটির বড় জালা । {গা.} 
মিরং-মিথম [মিরং-মিথম্‌] বি চালাদি । {গা .} 
মিরনথেক [মিরন্থেক্‌] ১ বি নক্ষত্রপুঞ্জবিশেষ ৷ ২ বি রান্না করা ভাতের পাত্র । {গা.} 
মিরুম, মিরিম [মিরুম্‌ , মিরিম্‌] বি ভাতের দানা । {গা} 
মিন্রম [মিস্রম্] বি পাতায় মোড়ানো ভাত । {গা} 
মিসারাং, মিস্থাং [মিসারাং, মিস্খাং] বি আগাম ফসল । {গা} 
মিসারি, মিয়ারি [মিসারি, মিয়ারি] বি বিশ্নিভিন্ন সাধারণ ধান । {গা} 
মিসাল [মিসাল্‌] বি দুপুরের খাবার । {গা} 
মিল্রাম [মিল্রাম্‌] বি সন্ধ্যার খাবার । প্রশ. মিহা হাম । {গা.} 
মিসুম্মাক, মিসিম্মাক [মিসুম্‌মাক্‌, মিসিম্‌মাক্‌] বি তুষের গুঁড়া । {গা .} 
মিসু:য়া [মিসু.-য়া] ক্রি ধান ভানা । {গা} 
মিহা হস্থাম [মিহা.-নথাম্‌] ক্রি সন্ধ্যার খাবার । {গা.} 
মিক দ্র মুক 
মিক- দ্র মুক- 
মিকখা দ্র মুকখা 
মি.খপ, মে.খপ [মি.-খপ্‌, মে.-খপ্‌] বি ভুট্টা । {গা} 
মি.গং [মি.-গং] বি শ্বেতকাঞ্চন; গাছবিশেষ । {গা} 
মিগাজাক [মিগাজাক্‌] বি সবুজ রঙের সাপ । {গা.} 
মিগারু [মিগারু| বি যব । {গা.} 
মিগাম, মি.গাম, মেগাম, মে.গাম [মিগাম্‌, মি.-গাম্‌, মেগাম্‌, মে.-গাম] ১ বি 
গারোদের দলবিশেষ ৷ ২ বি মিগাম দলের ভাষা; গারোদের উপভাষাবিশেষ । {গা.} 
মি.গাম দ্র মিগাম 
-মিং' দ্র -মু, -মি 
মিং-দ্ৰ -মুংং 


ব্যবহারিক গারো অভিধান ৩০৯ 


মিংখালাকা দ্র মুংখালাকা 

মিংখা ল্লাকা দ্র মুংখালাকা 

মিংঙা দ্র মুংঙা 

মুংমিং-মাংমাং দ্র মুংমুং-মাংমাং 

মিংসিঙা দ্র মুংসিঙা 

মি.চিক, মে.চিক [মি.-চিক্‌, মে.-চিক্‌] বি মহিলা; নারী; বালিকা । {গা.} 
মি.চিক বি.সা, মে.চিক বি.সা [মি.-চিক্‌ বি.-সা, মে.-চিক্‌ বি.-সা] বি মেয়ে সন্তান ৷ 
{গা} 
মি.চিকমা, মে.চিকমা [মি.-চিক্মা, মে.-চিক্মা] বি বিবাহিত মহিলা ৷ {গা.} 
মি.চিক মারাং, মে.চিক মা.রাং [মি.-চিক্‌ মা.রাং, মে.-চিক্‌ মা.রাং] বি নারীকুল । 
{গা} 
মি.চিকসা, মে.চিকসা [মি.-চিক্সা, মে.-চিক্সা] বি মহিলা; নারী; বালিকা । {গা.} 
মি.চিক সুরি, মে.চিক সুরি [মি.-চিক্‌ সুরি, মে.-চিক্‌ সুরি] বিণ মেয়েলি; মেয়েসুলভ 
পু.) {গা} 

মিচিচয়া, মিচ্ছিয়া [মিচ্চিয়া, মিচ্ছিয়া] ক্রি ঘৃণা করা; অশুচি মনে করা । {গা} 
মিচ্চিজা, মিচ্ছিজা [মিচ্‌চিজা, মিচ্ছিজা] ক্রি ঘৃণা না করা; অশুচি মনে না করা । 


{গা} 
মিচ্ছি-মিচ্ছক [মিচ্ছি-মিচ্ছক্‌] বিণ, ক্রিবিণ আপত্তিকর; ঘৃণাজনক; অশ্লীল । {গা.} 
মিচ্ছিয়া-ফ্রিয়া [মিচ্ছিয়া-ফ্রিয়া] ক্রি ঘৃণাভরে পার্থক্য করা; অস্পৃশ্য মনে করা । [গা.} 
মিচ্ছিয়ে নিক্কা [মিচ্ছিয়ে নিক্কা] ক্রি ঘৃণা লাগা । {গা} 
মিচ্ছিয়া দ্র মিচ্চিয়া 
মিচেং, মি.চেং [মিচেং, মি.-চেং] ১ বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা 
মা.চং বা মাহারিবিশেষ । ২ বি শাকবিশেষ । {গা} 
মিজা [মিজা] ক্রিবিণ গতকাল; গতকল্য । {গা} 
মিজাও, মিজালো [মিজাও, মিজালো| ক্রিবিণ গতকালকে । {গা} 
মিতমিত [মিত্্‌মিত্‌] অব্য মিটমিট । {অমু} 
মিখিয়া দ্র মুঘিয়া 
মিখুয়া দ্র মুখুয়া 
মিখেলা দ্র মুখেলা 
মি খা [মি.-থাা] বি যুবতি; অবিবাহিত নারী; অনোঢ়া । প্রশ. নমুল। {গা.} 
মিখা-ফাদ্ছি [মি.-থা-ফান্থি] বি যুবক-যুবতি; তরুণ-তরুণী । {গা.} 
দ্র মুদ্দাকা 
মিদ্দাপ দ্র মুদ্দাপ 


মিদ্দাম দ্র মুদ্দাম 


ব্যবহারিক গারো অভিধান ৩১০ 


মিদ্দি, মিদ্দে [মিদ্দি, মিদ্‌দে] বি দেবতা । {গা} 
মিদ্দি মি.চিক, মিদ্দে মে.চিক [মিদ্দি মি.-চিক্‌, মিদ্দে মে.-চিক্‌] বি পরী । {গা} 
মিদ্দিম দ্র মুদ্দুম 
মিদ্দে দ্র মিদ্দি 
মিনদিক-মিনদাক [মিন্দিক্‌-মিন্দাক্‌] ক্রিবিণ আনচান করে। {গা.} 
মি.নমিনা দ্র মুনমুনা 
মিনসু [মিন্সু] বি পুঁজ । প্রশ. মিনচি ৷ {গা} 
মিন্না [মিন্না] ১ বিণ পাকা । ২ ক্রি পরিপক্ক হওয়া ৷ {গা.} 
মিন, মিনবো [মিন্‌, মিন্বো| ক্রি অনুজ্ঞা । {গা .} 
মিনখারি [মিন্খারি] বি হেমন্তকাল; ফসল পাকার সময় । {গা} 
মি.:নচিচতা [মি.-নচিচতা] ১ বিণ অধিক পরিপক্ক । ২ ক্রি অধিক পরিপক্ক হওয়া ৷ 
{গা} 
মিনচিয়া [মিন্চিয়া] ক্রি পেকে মিষ্টি হওয়া; পেকে মজে যাওয়া । {গা} 
মিনজা [মিন্‌জা] ১ বিণ অপক্ক। ২ ক্রি পরিপক্ক না হওয়া । {গা.} 
মিনদাদাল [মিন্দাদাল্‌] বিণ সবে পেকেছে এমন ৷ {গা} 
মিনপ্নেকা [মিন্প্্‌লেকা] ক্রি বেশি পেকে পানসে বা পানিযুক্ত হওয়া । {গা.} 
মিনর্েকা [মিন্ব্লেকা] ক্রি বেশি পেকে যাওয়া । {গা} 
মিনমানজা [মিন্মান্্‌জা] ১ বিণ অপরিপক্ক । ২ ক্রি ভালো করে না পাকা । {গা} 
মিনমানা [মিন্মানা] ১ বিণ পরিপক্ক । ২ ক্রি ভালো করে পাকা । {গা.} 
মিনমানা-মিনমানজা দাক্কা [মিন্মানা-মিন্মান্জা দাক্কা] ১ বিণ আধাপাকা ৷ ২ ক্রি 
অর্ধপক্ক হওয়া । {গা} 
মিনরিগলা [মিন্রিগলা] ১ বিণ আধাপাকা ৷ ২ ক্রি অর্ধপক্ক হওয়া । {[গা.} 
মিন্দিদি-মিন্দাদা [মিন্দিদি-মিন্‌্দাদা!] ১ বিণ অপরিপক্ক। ২ ক্রিবিণ 
অপরিপক্কভাবে ৷ ৩ ক্রিবিণ দ্বিধাগ্রস্তভাবে । {গা.} 
মিন্নাখেন্থা দ্র মিন্নাখ্্থা 
মিন্নাখেন্থা, মিন্নাখিস্থা [মিন্নাখেন্থা, মিন্নাখিন্থা] বিণ উদ্ভট; ভয়ানক; অলুক্ষণে; 
অস্বাভাবিক; অমানবিক । {গা.} 
মিহ্থি [মিন্থি] বি গুড়; মিঠাই । {গা} 
মিন্নিও [মিন্নিও] ক্রিবিণ কিছুদিন আগে; পরশু । {গা} 
মিন্নিরাংভো [মিন্নিরাংঙো] ক্রিবিণ বেশ কিছুদিন আগে । {গা} 
মিন্নোকা দ্র মন্নোকা 


ব্যবহারিক গারো অভিধান ৩১১ 


মি.ব্রাম [মি.-ব্রাম] বি কলা গাছের সবজি । {গা} 
মিমং [মিমং] বি বিলম্বে পরিপক্ক ফল । {[গা.} 
মি.মাং [মি.-মাং] বি প্রেতাত্মা; ভূত; অপআত্মা ৷ [গা.} 
মি.মাং আংখি [মি.-মাং আংখি] বি বৃশ্চিক । {গা} 
মি.মাং খকসি [মি.-মাং খক্সি] বি গাছবিশেষ । {গা} 
মি.মাংমা [মি.-মাংমা] বিণ যে নারীর সব সন্তান মারা গেছে। {গা.} 
মি.মাংফা [মি.-মাংফা] বিণ যে পুরুষের সব সন্তান মারা গেছে। {গা.} 
মিরনথেক দ্র মি 
মি.লমাল মি.লমাল দ্র মু.লমাল মু.লমাল 
মিল্লা দ্র মুল্লা 
মি.ল্লাম [মি.-ল্‌লাম] বি দুই দিকে ধার-সম্পন্ন তোলোয়ারবিশেষ; যুদ্ধাত্ববিশেষ; 
খড়গবিশেষ । {গা.} 
মিল্লিয়া [মিল্‌লিয়া] ক্রি মেলা; মেলামেশা করা। প্রশ. নাংরুমা; নাংরুমখরিকা। {স. 
খমিল্‌+বা. আ=মিলা>} 
মি.সাম [মি.-সাম্‌] বি হরিণবিশেষ ৷ {গা.} 
মিসি [মিসি] বি ইদুর ৷ {গা} 
মিসি নাচিল [মিসি নাচিল্‌] বি থানকুনি পাতা । {গা} 
মিসিমি [মিসিমি] বি কাউন । {গা} 
মিসি-মেংকত, মেংখি-মেংখত [মিসি-মেংকত্‌, মেংখি-মেংখত্‌] বিণ ইঁদুরের ন্যায় 
দুর্গন্ধ; উৎকট গন্ধ । {গা.} 
মিসি রেংখনচি [মিসি রেংখন্চি] বি নেংটি ইদুর । {গা.} 
মিসুদ্রমেসু 
মিসেঙা, মেসেঙা [মিসেঙা, মেসেঙা] ১ বিণ টক । ২ ক্রি টক হওয়া ৷ {গা.} 
মিসেংকাংক্ৰতা, মেসেংকাংক্রতা [মিসেংকাংক্রতা, মেসেংকাংক্রতা] ১ বিণ অত্যধিক 
টক । ২ ক্রি অত্যধিক টক হওয়া ৷ {গা} 
মিসেং মিসেং, মেসেং মেসেং [মিসেং মিসেং, মেসেং মেসেং] বিণ টকটক {গা} 
মিয়া [মি.-য়া] বি বাশের চারা; কচি বাঁশের থোড় । {গা} 
মিয়াং দ্র মেয়া 
ম্িকঞ্রিক-ম্রাকম্নাক [মরিক্ম্রিক্‌-আরাক্মাক্‌] বিণ অস্পষ্ট । {গা} 
মিত [মিত্‌] বি খুর । [গা .} 
-মু, -মি, -মুং -মিং' [-মু, -মুং] অব্য সাথে; সঙ্গে; সাফিক্সবিশেষ ৷ শব্দের সাথে 
সাফিক্সরূপে ব্যবহত হয়। যেমন: বিমুং; মান্দিমুং; মা সুমু ইত্যাদি । {গা.} 
মুক, মিক [মুক্‌, মিক্‌] বি কুনুই থেকে মধ্যমা আঙুল পর্যন্ত দুরত্ব । {গা.} 
মুক-, মিক- [মুক্‌-, মিক্‌-] শব্দমূল; মুখমল; সম্মুখ । {গা} 
মুকখং, মিকখং [মুক্খং, মিক্খং] বি বানর । প্রশ. মাকখে; হামাক । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩১২ 


মুকখংখং, মিকখংখং [মুক্খংখং, মিক্খংখং] বিণ, ক্রিবিণ বানরের মতো । {গা.} 
মুকখংদাপ, মুকখংদেপ, মিকখংদাপ, মিকখংদেপ [মুক্খংদাপ্‌, মুক্খংদেপ্‌, 
মিক্খংদাপ্‌ , মিক্খংদেপ্‌] বিণ সমতল মুখবিশিষ্ট । {গা.} 

মুকখল, মিকখল [মুক্খল্‌, মিক্খল্‌] ১ বি চোখের কোটর ৷ ২ বি যেখানে বসে চু 
ছেঁকে পরিবেশন করা হয় । {গা} 

মুকয্নক-গুংখ্লক, মিকয্নক-গিংখ্লক [মুক্খলক্‌-গুংখূলক্‌ , মিক্খ্লক্-গিংখ্লক্‌] ক্রিবিণ 
চোখ-মুখ ডেবে; কোটরাগত হয়ে । {গা} 

মুকয্নকা, মিকয্নকা [মুক্খূলকা, মিক্খূলকা] ১ বিণ কোটরাগত। ২ ক্রি চোখ-মুখ 
ডেবে যাওয়া; কোটরাগত হওয়া । {গা .} 

মুকখাং, মিকখাং [মুক্খাং, মিক্খাং] বি মুখ; সন্মুখ । {গা} 

সামনে-পিছনে। {গা} 

সাং নিয়ে] ক্রিবিণ সাবধানে ৷ প্রশ. মুকখাং-জাংগুল নিয়ে । {গা.} 

মুকখাংগ্রিক, মিকখাংগ্রিক [মুক্খাংখিক্‌, মিক্খাংখরিক! ক্রিবিণ সামনা-সামনি; 
মুখোমুখি । {গা} 

মুকখাংগ্রিকা, মিকখাংগ্রিকা [মুক্খাংখ্রিকা, মিক্খাংগ্রিকা] ক্রি মুখোমুখি হওয়া । {গা.} 
মুকখাংচা, মিকখাংচা [মুক্খাংচা, মিক্খাংচা] ক্রিবিণ সামনে; সন্মুখে; ভবিষ্যতে; 
অনাগত কালে । {গা} 

মুকখাং চাক্কা, মিকখাং চাক্কা [মুক্খাং চাক্কা, মিক্খাং চাক্কা] ক্রি সম্মুখবর্তী 
হওয়া । {গা.} 

মুকখাংথাথাত, মিকখাংথাথাত [মুক্খাংথাথাত্‌, মিক্খাংথাথাত্্‌] ১ ক্রিবিণ সামনা- 
সামনি । ২ বিণ প্রত্যক্ষ । {গা.} 

মুকখাং নিক্কা, মিকখাং নিক্কা [মুক্খাং নিক্কা, মিক্খাং নিক্কা] ১ ক্রি মুখ দেখতে 
পারা । ২ ক্রি বাচ্চা জন্ম হওয়া (বিশিল্টার্থে) । {গা.} 

মুকখাং নিয়া, মিকখাং নিয়া [মুক্খাং নিয়া, মিক্খাং নিয়া] (বাগ.) ক্রি পক্ষপাতিত্ব 
করা । প্রশ. মুকফাকমা নিয়া । {গা.} 

মুকখাং ফা.আ, মিকখাং ফা.আ [মুক্খাং ফা.-আ, মিক্খাং ফা.-আ] ক্রি দৰ্শন 
দেওয়া; সাক্ষাৎ করা । {গা.} 

মুকখাং বিমাং, মিকখাং বিমাং [মুক্খাং বিমাং, মিক্খাং বিমাং] বি চেহারা । {গা} 
সামনে সামনে {গা.} 

মুকখাং সিয়া, মিকখাং সিয়া [মুক্খাং সিয়া, মিক্খাং সিয়া] ক্রি লাজে মরা । {গা} 
মুকখাঙা, মিকখাঙা [মুক্খাঙা, মিক্খাঙা] ক্রি মুখ করা; পাশ ফিরা; তাকিয়ে দেখা । 
{গা} 

মুকখাঙো , মিকখাঙো [মুক্খাঙো, মিক্খাঙো] ক্রিবিণ সামনে । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩১৩ 


মুকখাসাল, মিকখাসাল [মুক্খাসাল্‌, মিক্খাসাল্‌] বিণ বিবেকবান; বিবেচক; বিচক্ষণ 
ব্যক্তি । {গা} 

মুকখি, মিকখি [মুক্খি, মিক্খি] বি চোখের ময়লা । {গা.} 

মুকখিয়া, মিকখিয়া [মুক্খিয়া, মিক্খিয়া] ক্রি কৃপণতা দেখানো; কৃপণ হওয়া; 
কার্পণ্য করা । {গা.} 

মুকখিওয়েক, মিকখ্িওয়েক [মুক্খিওয়েক্‌ , মিক্খিওয়েক্‌] বিণ ময়লা-ধুলাপূর্ণ চোখ। 
{গা} 

মুকখুং, মিকখিং [মুক্খুং, মিক্খিং] বি কপাল । {গা} 

মুকখুচেপ মুকখুচেপ, মিকখুচেপ মিকখুচেপ [মুক্খুচেপ্‌ মুক্খুচেপ্‌, মিক্খুচেপ্‌ 
মিক্খুচেপ্‌] ক্রিবিণ লজ্জিতভাবে; অপরাধী দৃষ্টিতে; চোখ ছোট ছোট করে। {গা.} 
মুকখুচেপচেপ, মিকখুচেপচেপ [মুক্খুচেপ্‌চেপ্‌, মিক্খুচেপ্্‌চেপ্‌] ক্রিবিণ অসহায় 
চোখে; চোখ ছোট করে । {গা} 

মুকখুম, মিকখিম [মুক্খুম্‌, মিক্খিম্‌] বি প্রভাব; মর্যাদা । {গা} 

মুকখুমগ্রি, মিকখিমণ্রি [মুক্খুম্গ্রি, মিক্খিমৃগ্রি! বিণ আকর্ষণীয় নয় এমন; প্রভাবহীন। 
{গা} 

মুকখুমাল মান্না, SS ES LLL মিক্খিমাল্‌ মা.-ন্না] ক্রি 
পরিচিত থাকা; সংস্পর্শে থাকা । {গা. 

মুক সুকষু, মিকখু মিকথু মুক্খু মুখ, মিক্খু মিক্খু] ক্রিবিণ করুণ দৃষ্টিতে । {গা 
মুকখুরি, মিকখুরি [মুক্খুরি, মিক্খুরি! ১ বি ঢাল । ২ বি পাতার ছাতা । {গা} 
মিকথ্লং] বিণ চোখ-মুখ ডেবে যাওয়া অবস্থা । {গা.} 

মুকখেমা, মিকখেমা [মুক্খেমা, মিক্খেমা] ক্রি চোখ দিয়ে ইশারা করা; চোখ টিপা । 
মুকখেমা-মুকজাপা, মিকখেমা-মিকজাপা [মুক্খেমা-মুক্জাপা, মিক্খেমা-মিক্জাপা] 
ক্রিবিণ চোখ টিপা; চোখ দিয়ে ইশারা করা । {গা} 

মুকগাআ, মিকগাআ [মুক্গাআ , মিক্গাআ] বিণ খসখসে । [গা.} 

মুকগা.ওয়া, মিকগা.ওয়া [মুক্গা.ওয়া , মিক্গা.ওয়া] ক্রি চোখ ফোটা । {গা} 
মুকগ্নাকা, মিকগ্নাকা [মুক্গ্‌লাকা , মিক্গ্‌লাকা] ক্রি চোখ মেলে তাকানো । {গা} 
মুকগিসেপ, মিকগিসেপ [মুক্গিসেপ্‌, মিক্‌গিসেপ্‌!] বি চোখের কোণ । প্রশ. 
মুকনকসিক । {[গা.} 

মুকথ্রি, যুকরনগ্রি, মিকগ্রি, মিকরনগ্রি [মুক্গ্রি, মুক্রন্গ্রি, মিক্গ্রি, মিক্রন্গি] ১ বিণ 
অন্ধ । ২ বিণ লাজ-লজ্জাহীন; চশমখোর । {গা.} 

মুকগুথাল, মিকগিথাল [মুক্গুখথাল্‌ , মিক্গিথাল্‌] ১ বিণ সচেতন; সজাগ । ২ ক্রিবিণ 
সামনা-সামনি; জাগ্রত অবস্থায় । {গা} 

মুকগুদক , মিকগিদক [মুক্গুদক্‌, মিক্‌গিদক্‌] বিণ অন্ধ; কানা । {গা} 

মুকগুদি, মিকগিদি [মুক্গুদি, মিক্‌গিদি] বি সহচর । {গা.} 

মিক্‌গিদিলা , মিক্‌গিদিল্লা] ক্রি ঝিমঝিম করা; চক্কর দেওয়া; ঘোরা (মাথা) । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩১৪ 


মুকগুল, মিকগিল [মুক্গুল্‌, মিক্্‌গিল্‌] বি চোখের পাতা । {গা} 

মুকগুলগ্রি, মুকগুলগ্রাক, মিকগিলগ্রি, মিকগিলগ্রাক [মুক্গুল্‌গ্রি, মুক্গুল্থাক্‌, 
মিক্‌গিল্গ্রি, মিক্্‌গিল্থাক্‌] বিণ লজ্জাহীন; নির্লজ্জ; চশমখোর । {গা.} 

মুকগুল ন.ম্মা, মিকগিল ন ম্মা [যুক্গুল্‌ ন.-মৃমা, মিক্‌গিল্‌ ন.-ম্মা] ক্রি সহজেই ঘুম 
জড়িয়ে আসা; ঘুম চলে আসা । {গা} 

মুকগুল নাপ্না, মিকগিল নাগ্পা [মুক্গুল্‌ নাপ্‌পা, মিক্্‌গিল্‌ নাপৃপা] ক্রি সংকোচবোধ 
নাকরা। {গা} 

মুকগুল রাক্কা, মিকগিল রাক্কা [মুক্গুল্‌ রাক্কা, মিক্‌গিল্‌ রাক্‌কা] ১ বিণ জাগরণী 
শক্তিযুক্ত। ২ ক্রি জাগরণী শক্তি বেশি থাকা । {গা.} 

মুকগুল সিক্কা, মিকগিল সিক্কা [মুক্গুল্‌ সিক্‌কা, মিক্‌গিল্‌ সিক্কা] ক্রি ঘুম আসা; 
চোখ জড়িয়ে আসা । {গা.} 

মুকগুল সিজা, মিকগিল সিজা [মুক্গুল্‌ সিজা, মিক্‌গিল্‌ সিজা] ক্রি নিৰ্লজ্জ হওয়া । 
{গা} 

মুকগুল সিয়া, মিকগিল সিয়া [মুক্গুল্‌ সিয়া, মিক্‌গিল্‌ সিয়া! ১ বিণ লাজে মরে 
এমন ৷ ২ ক্রি লাজে মরা । {গা.} 

মুকগুয়া , মিকগুয়া [মুক্গুয়া, মিক্গুয়া] ক্রি আওয়াজ করা; ডাকা । {গা .} 

মুকচাআ, মিকচাআ [মুক্চাআ, মিক্‌চাআ] ক্রি চোখে পড়া; পছন্দ করা; ভালোবাসা; 
প্রেমে পড়া; মনে ধরা । {গা} 

মুকচাগুবা, মুকচাগুয়া, মিকচাগিবা [মুক্চাগুবা, মুক্‌চাগুয়া, মিক্চাগিবা] বি 
প্রণয়কারী । {গা.} 

মুকচাক মুকচাক, মিকচাক মিকচাক [মুক্চাক্‌, মুক্চাক্‌, মিক্্‌চাক্‌, মিক্চাক্‌] 
ক্রিবিণ সহানুভূতিপূৰ্ণ দৃষ্টিতে; অবাক দৃষ্টিতে ৷ প্রশ. মুক্চ্রাক মুক্চাক । {গা.} 
মিক্চরাক্‌ নিয়া] ক্রি আশান্বিত দৃষ্টিতে তাকানো; অবাক দৃষ্টিতে তাকানো ৷ {গা} 
মুকচি, মিকচি [মুক্‌চি, মিক্্‌চি] বি অশ্ৰু ৷ {গা.} 

মুকচিকা, মিকচিকা [মুক্‌চিকা, মিক্‌চিকা] ক্রি পছন্দ করা; এহণযোগ্য হওয়া । {গা.} 
মুকচিখুমা, মিকচিখিমা [মুক্চিখুমা, মিক্চিখিমা] ১ বিণ দূরদৃষ্টি-সম্পন্ন ব্যক্তি । ২ 
বিণ গন্ভীর । {গা.} 

মুকচি-গুংচি, মিকচি-গিং্চি [মুক্চি-গুংচি, মিক্চি-গিংচি] বি অশ্ু-সৰ্দি । {গা} 
মুকচিগ্নু, মিকচিগ্রু [মুক্চিগ্বু, মিক্‌চিগ্বু] বি শ্যান পাখি । {গা} 

মুকচুপা , মিকচিপা [মুক্চুপা, মিক্্‌চিপা] ক্রি চোখ বন্ধ করা । {গা.} 

মুকচেতা, মিকচেতা [মুক্্‌চেতা, মিক্‌চেতা] ক্রি শপথ নেওয়া; প্রতিজ্ঞা করা । {গা} 
মুকচ্রেতা, মিকচ্রেতা [মুক্চৃতো, মিক্চ্েতো] ১ বিণ চোখ ধাঁধানো । ২ ক্রি চোখে 
লাগা । {গা} 

মুকজংনাগ্না, মিকজংনাগ্না [মুক্জংনাপ্পা, মিক্জংনাপ্‌পা] (বাগ.) ক্রি নজরে পড়া; 
নজর লাগা । {গা} 

মুকভ্রত মুকজ্বত, মিকজ্বত মিকজ্বত [মুক্ত্ৰত্‌ মুক্ত্ৰত্‌, মিক্জ্বত্‌ মিক্জ্বত্‌] ক্রিবিণ 


ব্যবহারিক গারো অভিধান ৩১৫ 


চোখ তুলে । {গা .} 

মুকজাপা, মিকজাপা [মুক্্‌জাপা, মিক্্‌জাপা] ১ ক্রি চোখের পাতা উঠানামা করা। ২ 
ক্রি ইশারা করা; চোখ টেপা । {গা .} 

মুকজুমাং, মকজুমাং {মুক্জুম , মক্জুম ং]১ বি দিবাস্বপ্ন । ২ ক্রিবিণ স্বপ্নালু 
চোখে । {গা} 

মুকজুমাং-গুংজুমাং, মিকজুমাং-গিংজুমাং [মুক্জুমাং-গুংজুমাং, মিক্জুমাং-গিংজুমাং] 


মিকজুমাং মুক্জুমাং নিকৃগুয়া, 

ৰ মিক্জুমাং নিক্গুবা, মিক্জুমাং নিক্গুয়া, হয তিক্ত 
স্ব 

মুকথা, মিকথা [মুক্থা, মিক্থা] বি আক্কল; হিতাহিত জ্ঞান; বিদ্যা; বুদ্ধি । {গা.} 

মুকথাগ্রি, মিকথাগ্রি [মুক্থাত্রি, মিক্থা্র! বিণ অবিবেচক; বিবেচনাহীন; বুদ্ধিহীন ৷ 

{গা} 

মুকথাতাত, মিকথাতাত [মুক্থাতাত্‌, মিক্থাতাত্‌] ক্রিবিণ একেবারে সামনা- 

সামনি । {গা.} 

মুকথাত মুকথাত, মিকথাত মিকথাত [মুক্থাত্‌ মুক্থাত্‌, মিক্থাত্‌ মিক্থাত্‌] ক্রিবিণ 

সামনা-সামনি; সরাসরি । {গা.} 

মুকথালা, মিকথালা [মুক্থালা, মিক্থালা] ক্রি চিৎ হওয়া । {গা.} 

মুকদ্ুং, মিকদ্ুং [মুক্দ্লং, মিক্দ্লং] বিণ ডাগর । {গা.} 

ডাগর । {গা} 

মুকদাত মুকদাত, মিকদাত মিকদাত [মুক্দাত্‌ মুক্দাত্‌, মিক্দাত্‌ মিক্দাত্‌] 

ক্রিবিণ রাগান্বিত হয়ে; কড়া ভাষায় । {গা.} 

মুকদেনদেন, মিকদেনদেন [মুক্দেন্দেন্‌, মিক্্‌দেন্দেন্‌] ক্রিবিণ একদৃষ্টিতে 

তাকিয়ে; ফ্যালফ্যাল করে । {গা.} 

মুকদেনদেন নিয়া, মিকদেনদেন নিয়া [মুক্‌দেন্দেন্‌ নিয়া, মিক্দেন্দেন্‌ নিয়া] ক্রি 

একদৃষ্টিতে তাকিয়ে থাকা; ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা । {গা.} 

মুকদ্রেত, মিকদ্রেত [মুক্দ্রেত্‌, মিক্দ্রেত্‌] বিণ আড়চোখা । {গা.} 

মুকদ্রেতা, মিকদ্রেতা [মুক্দ্রেতা, মিক্দ্রেতা] ১ বিণ চোখ টেড়া; আড় চোখবিশিষ্ট । 

২ ক্রি চোখ টেড়া হওয়া ৷ {গা.} 

মুকনাগ্না, মিকনাগ্না [মুক্নাপ্পা, মিক্নাপ্পা] ক্রি চোখে ময়লা পড়া । {গা.} 

মুকনেঙা, মিকনেঙা [মুক্নেঙা, মিক্নেঙা] ক্রি হিংসা করা; ঈর্ষা করা । {গা.} 

মুকফাকমা, মিকফাকমা [মুক্ফাক্মা, মিক্ফাক্মা] বি পক্ষপাতিত্ব । {গা.} 

মুকফাকমা নিয়া, মিকফাকমা নিয়া [মুক্ফাক্মা নিয়া, মিক্ফাক্মা নিয়া] (বাগ.) ক্রি 

পক্ষপাতিত্ব করা । {গা.} 

মুকবকা, মিকবকা [মুক্বকা, মিক্বকা] ক্রি লোভ করা; অন্যের অধীনে থাকা বস্তু 


ব্যবহারিক গারো অভিধান ৩১৬ 


বেশি পরিমাণে দাবি বা পছন্দ করা । {গা.} 

মুক্ব্বকা, মিক্ব্কা [মুক্বকা , মিক্বকা] ক্রি বিবর্ণ হওয়া । {গা} 

মুক্ব্রাপা , মিক্ব্াপা [মুক্ব্রাপা, মিক্ব্রাপা] ক্রি আলোর ঝলকানি চোখে লাগা । {গা.} 
মুকবুয়া , মিকবুয়া [মুক্বুয়া, মিক্বুয়া] ক্রি পরশ্রীকাতর হওয়া । {গা .} 

মুকব্রেতা, মিকব্রেতা [মুক্ব্রেতা, মিক্ব্রেতা] ১ ক্রি উজ্বল আলো চোখে লাগা। ২ 
বিণ উজ্জ্বলতর বস্তু । {গা.} 

মুকমাকা:, মিকমাকা [মুক্মাকা, মিক্মাকা] ক্রি মাতাল হওয়া; মাথা ধরা; নেশায় 
মাথা ঘোরা । {গা.} 

মুকমাকাং, মিকমাকা'[মুক্মাকা, মিক্মাকা] ১ ক্রি ধোঁয়ার কুস্লী পাকানো। ২ ক্রি 
গন্ধ ছড়িয়ে যাওয়া ৷ {গা.} 

মুকমালা, মিকমালা [মুক্মালা, মিক্মালা] ১ বিণ ছোখ ধাঁধানো । ২ ক্রি চোখ 
ধাধিয়ে দেওয়া । {গা.} 

মিক্রং, মিক্রন্‌ , মিক্রুং] বি চোখ । {গা.} 

মুকরংরেতা, মিকরংরেতা [মুক্রংরেতা, মিক্রংরেতা] ১ বিণ আড়চোখা। ২ ক্রি 
আড়চোখা হওয়া । {গা} 

আন্দালে নিক্কা] ক্রি চোখে অন্ধকার দেখা; চোখে সর্ষেফুল দেখা । {গা.} 

মুকরন চা .ব্রাকা, মিকরন চা.ব্রাকা [যুক্রন্‌ চা.-ব্রাকা, মিক্রন্‌ চা.-ব্রাকা] ১ বি 
চোখের রোগবিশেষ ৷ ২ ক্রি চোখের এক ধরনের রোগ হওয়া । {গা.} 

মুকরন নাআ, মিকরন নাআ [মুক্রন্‌ নাআ, মিক্রন্‌ নাআ] ১ বি চোখ ও্ঠা রোগ । 
২ ক্রি চোখ ওঠা; কংজাংটিভাইটিস হওয়া । {গা} 

মুকরন বাত্তা, মিকরন বাত্তা [মুক্রন্‌ বাত্ৃতা, মিক্রন্‌ বাতৃতা] ক্রি একজনের 
কংজাংটিভাইটিস অন্যজনের কাছে সংক্রমিত হওয়া । {গা.} 

মুকরন বিরং, মিকরন বিরং [মুক্রন্‌ বিরং, মিক্রন্‌ বিরং] বি চোখের মণি । {গা} 
মুকরন মান্না, মিকরন মান্না [মুক্রন্‌ মা.-ন্না, মিক্রন্‌ মা.-ন্না] ১ বি চোখ ওঠা 
রোগ । ২ ক্রি চোখ ওঠা; কংজাংটিভাইটিস হওয়া । {গা.} 

মুকরাক , মিকরাক [মুক্রাক্‌, মিক্রাক্‌] বিণ সচেতন । {গা} 

মুকরাকা, মিকরাকা [মুক্রাকা, মিক্রাকা] ১ বিণ সচেতন । ২ ক্রি সচেতন হওয়া; 
চোখ খোলা । {গা} 

মুকরাকেতা, মিকরাকেতা [মুক্রাকেতা, মিক্রাকেতা! ক্রি জাগ্রত করা । {গা.} 
বিস্ফোরিত নেত্রে; চোখ রাঙিয়ে । {গা} 

মুকরেঙা, মিকরেঙা [মুক্রেঙা, মিক্রেঙা] ক্রি চোখ রাঙানো; পছন্দ না করা; সহ্য 
করতে না পারা । প্রশ. মুকনেঙা । {গা} 

মুকসকা, মিকসকা [মুক্সকা, মিক্সকা] ক্রি প্রত্যাশা করা; আশৃত্ত হওয়া; দৃঢ় 


ব্যবহারিক গারো অভিধান ৩১৭ 


প্রত্যয়ে উপনিত হওয়া । {গা} 

মুকসঙা, মিকসঙা [মুক্সঙা, মিক্সঙা] ক্রি লক্ষ্য ছবির করা । {গা} 

মুকস্বক, মিকসবক [মুক্সবক্‌, মিক্স্বক্] বিণ দুষ্ট প্রকৃতির । {গা} 

মুকস্রকা, মিকস্রকা [মুক্সুকা, মিক্ত্রকা] ১ ক্রি দুষ্ট আচরণ করা । ২ ক্রি মুখাকৃতি 
ছোট হওয়া ৷ {গা} 

মুকসাপসানো, মিকসাপসানো [মুক্সাপ্‌সানো, মিক্সাপ্‌সানো] ক্রিবিণ চোখের 
পলকে; এক-মুহূর্তে । {গা} 

মুকস্রাম, মিকস্রাম [মুক্স্রাম্‌, মিক্ত্রাম! বি চোখের পাতার লোম । {গা.} 
নাকানি-চুবানি খেয়ে । {গা} 

মুকস্বিম, মিকস্বিম [মুক্স্খিম্‌, মিক্স্খিম্‌] বি ক্ৰ । {গা} 

মুকসুয়া , মিকসুয়া [মুক্সুয়া, মিক্সুয়া] ক্রি মুখ ধোয়া । {গা} 

মুকসেপ, মিকসেপ [মুক্সেপ্‌, মিক্‌সেপ্‌! ১ বি চোখের কোণ। ২ বিণ ছোট 
চোখবিশিষ্ট । {গা} 

মুকসেলা, মিকসেলা [মুক্সেলা, মিক্সেলা] ১ বিণ সংযমী । ২ ক্রি সংযমী হওয়া । 
{গা} 

মুকসেসেপ, মিকসেসেপ [মুক্সেসেপ্‌, মিক্সেসেপ্‌] ক্রিবিণ চোখ ছোট ছোট করে। 
{গা} 

মুকসেসেলা, মিকসেসেলা [মুক্সেসেলা, মিক্সেসেলা] ক্রি বৃত্তাকারে ঘুরানো । {গা.} 
মুকত্রেকা, মিকস্লেকা [যুক্সূলেকা, মিক্সূলেকা] ক্রি ফাজলামি করা; বাড়াবাড়ি 
করা । {গা} 


মুকখা, মিকখা [মিক্খা, মিক্খা] বি বৃষ্টি । [গা.} 


মুকখা ওয়া, মিকখা ওয়া [মুক্খা ওয়া, মিক্খা ওয়া] ক্রি বৃষ্টি পড়া । {গা} 

মুকখা ওয়াজেজেপ্সা, মিকখা ওয়াজেজেপ্পা [মুক্খা ওয়াজেজেপ্‌পা, মিক্খা 
ওয়াজেজেপ্‌পা] ক্রি অনবরত বৃষ্টি পড়তে থাকা । {গা} 

মুকখা ওয়াসিসিয়া, মিকখা ওয়াসিসিয়া [মুক্খা ওয়াসিসিয়া, মিক্খা ওয়াসিসিয়া] ক্রি 
হালকা-পাতলা বৃষ্টি পড়া; ইলশাগুড়ি বৃষ্টি হওয়া । {গা} 

মুকখা অনদাতা, মিকখা অনদাতা [মুক্খা অন্দাতা, মিক্খা অন্দাতা] ক্রি 
মুষলধারে বৃষ্টি পড়া । {গা .} 

মুকখা অনদাপা, মিকখা অনদাপা [মুক্খা অন্দাপা, মিক্খা অন্দাপা] ক্রি বৃষ্টি পড়ে 
যাওয়া । {গা.} 

মুকখা অনস্রাপা, মিকখা অনস্রাপা [মুক্খা অন্ত্রাপা, মিক্খা অন্স্রাপা] ক্রি বৃষ্টি 
পেয়ে বসা । {গা} 

মুকখা অন্না, মিকখা অন্না [মুক্খা অন্না , মিক্খা অন্না] ক্রি বৃষ্টি পড়া । {গা} 
মুকখা খুমফ্ৰেতা, মিকখা খিমফ্রেতা [মুক্খা খুম্‌ফ্রেতা , মিক্খা খিম্‌ফ্ৰেতা] ক্রি বিকট 
শব্দে বজ্রপাত হওয়া । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩১৮ 


মুকখা খুম্মা, মিকখা খিম্মা [মুক্খা খুম্‌মা, মিক্খা খিম্‌মা] ক্রি বজ্ৰপাত হওয়া । {গা.} 

-মুকমুকা, -মিকমিকা [-মুক্মুকা, -মিক্মিকা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে 
প্রত্যয়বূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: নিমুকমুকা; গা.মুকমুকা; 
চা.মুকমুকা ইত্যাদি । {গা.} 

-মুকা', -মিক৷’ [-মুকা, -মিকা] কৃৎ প্রত্যয়বিশেষ । কোনো কাজ ভান করে করা 
বোঝাতে ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে ব্যবহৃত হয়। যেমন: দাকমুকা; খামুকা; 
খা.লমুকা ইত্যাদি । {গা} 

-মুকাং, -মিকাং [-মুকা, -মিকা] কৃৎ প্রত্যয়বিশেষ । হালকা কোনো কাজ বোঝাতে 
ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে ব্যবহত হয়। যেমন: চা.মুকা; রিংমুকা ইত্যাদি । {গা.} 

মুগা [মুগা] বি রেশম কীট । [গা.} 

মুং-, মিং- [মুং-, মিং-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশক । কথা, গল্প, 
গান বা কাজের সংখ্যা নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: মুংসা; মুংগিনিং; মুংগিথাম 
হত্যদি । {গা.} 

-মুং:, -মিং' দ্র -মু, -মি 

-মুং-, -মিংং [-মুং, -মিং] ক্ৰিয়া-বিভক্তিবিশেষ ৷ নিত্যবৃত্ত অতীত কাল নির্দেশে ক্রিয়ার 
সাথে বা সাধারণ বর্তমান কালের সাথে যুক্ত হয়। যেমন: চা.আমুং; রি.ঙামুং; 
নিয়ামুং ইত্যদি । {গা.} 

মুংখালাকা, মুংখাল্লাকা, মিংখালাকা, মিংখা ল্লাকা [মুংখালাকা, মুংখা.-ল্‌লাকা, 
মিংখালাকা, মিংখা.-ল্‌লাকা| ক্রি ঠা্টাচ্ছলে নাম দেওয়া; নাম উচ্চারণ করা । {গা} 

মুংঙা, মিংঙা [মুংঙা, মিংঙা] ক্রি নাম রাখা; নামে ডাকা । {গা} 
মুংগতা, মিংগতা [মুংগতা, মিংগতা] ক্রি উপনাম দেওয়া । {গা} 
মুংঙে, মিংঙে [মুংঙে, মিংঙে] অব্য, ক্রিবিণ জন্য; উদ্দেশ্যে; নামে । {গা.} 
মুংজা, মিংজা [মুংজা, মিংজা] ক্রি নাম না রাখা; নামে না ডাকা । {গা.} 

মুংমুং-মাংমাং, মুংমিং-মাংমাং [মুংমুং-মাংমাং, মুংমিং-মাংমাং] ক্রিবিণ ব্বিত হয়ে; 
এদিক-সেদিক করে । {গা} 

মুংসং দ্র মংসং 

মুংসিঙা, মিংসিঙা [মুংসিঙা, মিংসিঙা] ১ বিণ বিখ্যাত । ২ ক্রি বিখ্যাত হওয়া । {[গা.} 

মুখিয়া, মিখিয়া [মুত্থিয়া, মিত্থিয়া] ক্রি বিষম খাওয়া । {গা.} 

মুথুয়া , মিখুয়া [মুত্থুয়া, মিত্থুয়া] ক্রি বস্তুর মুখ বন্ধ করা । {গা} 
মুথুপা , মিখিপা [মুত্থুপা, মিত্থিপা] ক্রি বন্ধ করা । {গা.} 
মুথুরা, মিথুরা [মুত্থুরা , মিত্থুরা] বি ছিপি । {গা .} 

মুখেলা, মিখেলা [মুত্থেলা, মিত্থেলা] ১ বি ধন্যবাদ। ২ ক্রি ধন্যবাদ দেওয়া; 
প্রশংসা করা । {গা} 

মিত্থেন্নবুগিবা] বি তে রী । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩১৯ 


মুখেলানি, মিখেলানি [মুত্থেলানি, মিত্থেলানি] বি ধন্যবাদ; সৌজন্য । {গা.} 
মুদ্দাকা, মিদ্দাকা [মুদ্দাকা, মিদ্দাকা] ক্রি নিন্দা করা; অপবাদ দেওয়া ৷ {গা.} 
করে; অপবাদ দিয়ে । {গা.} 

মুদ্দাপ, মিদ্দাপ [মুদ্দাপ্‌, মিদ্দাপ্‌! বি ভাজ । [গা.} 
মুদ্দাপ-, মিদ্দাপ- [মুদ্দাপ-, মিদ্দাপ-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাত্রিত 
নির্দেশকবিশেষ । ভাজ নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: মুদ্দাপসা; মুদ্দাপগিনিং; 
মুদ্দাপগিথাম ইত্যাদি । {গা} 

মুদ্দাম, মিদ্দাম [মুদ্দাম্‌, মিদ্দাম্‌] বি বাকি অংশ ৷ {গা} 

-মুদিং, -মিদিং [-মুদিং, -মিদিং] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূল বা শব্দমূলের সাথে 
প্রত্যয়রূপে যুক্ত হয়ে বিশেষণ পদ গঠন করে। যেমন: দা.লমুদিং; চা.মুদিং; 
নিকমুদিং ইত্যাদি । {গা} 

মুদ্দুম , মিদ্দিম [মুদ্দুম , মিদ্দিম্‌] বি চর্বি ৷ {গা} 
মুদ্দুম গ্রেওগ্রেও, মিদ্দিম গ্রেওগ্রেও [মুদ্দুম্‌ গ্রেওগ্রেও, মিদ্দিম্‌ গ্রেওগ্রেও] বিণ 
চর্বিপূর্ণ । {গা} 
মুদ্দুমজা , মিদ্দিমজা [মুদ্দুম্‌জা , মিদ্দিম্‌জা] ১ বিণ তৈলাক্ত ও সুস্বাদু নয় এমন ৷ ২ 
ক্রি তৈলাক্ত ও সুস্বাদু না হওয়া । {গা.} 
মুদ্দুমরারা, মিদ্দিমরারা [মুদ্দুম্রারা, মিদ্দিম্রারা] বিণ চর্বিপূর্ণ। {গা} 
মুদ্দুমা, মিদ্দিমা [মুদ্দুমা, মিদ্দিমা] ১ বিণ তৈলাক্ত ও সুস্বাদু । ২ ক্রি তৈলাক্ত ও 
সুস্বাদু হওয়া । {গা.} 

মু.নমুনা, মি.নমিনা [মু.-নৃমুনা, মি.-নৃমিনা] ক্রি কিংকৰ্তব্যবিমূঢ় হওয়া ৷ {গা.} 

মুনি [মুনি] বি বিমুগ্ধকরণের ওঁষধ । {গা.} 

মুন্নোকা দ্র মন্নোকা 

মুমুয়া [মুমুয়া] ক্রি ঘুম পাড়ানো । {গা} 

মুর [মুর্‌] বি সুগন্ধি তেল । {গা} 

মুরা [মুরা] বি মোড়া; বাশ-বেত দিয়ে তৈরি করা আসনবিশেষ । {অমু} 

মুরি [যুরা] বি আটি । {গা} 
মুরি- [মুরি-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ । ধানের আঁটির 
জন্য ব্যবহৃত নির্দেশক । যেমন: মুরিসা; মুরিগিনি; মুরিগিথাম ইত্যাদি । {গা.} 

মু:লমাল মু:লমাল, মি.লমাল মি.লমাল [মু.-লৃমাল্‌ মু.-ল্‌মাল্‌, মি.-ল্‌মাল্‌ মি.-লৃমাল্‌| 
বিণ অস্পষ্ট; আবছা । {গা.} 
মু.লমাল-গা.মাল, মি.লমাল-গা.মাল [মু.-লৃমাল্‌ গা.-মাল্‌, মি.-ল্মাল্‌ গা.-মাল্‌| 
ক্রিবিণ অস্পষ্টভাবে; আবছাভাবে ৷ {গা.} 

মুল্রা, মিল্লা [মুল্লা, মিল্লা] ১ বিণ মোটা । ২ ক্রি মোটা হওয়া ৷ {গা} 
মুলজা, মিলজা [মুল্জা, মিল্‌জা] ১ বিণ মোটা নয় এমন; চিকন। ২ ক্রি মোটা না 


ব্যবহারিক গারো অভিধান ৩২০ 


হওয়া; চিকন হওয়া । {গা} 

মুয়া দ্র ম 

মৃ (অশুপ্র.) CELL গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । বানানরীতি অনুযায়ী ‘মৃ’ অশুদ্ধ; ‘সন” শুদ্ধ । প্রচলিত বলে ব্যতিক্রম 
হিসেবে গ্রহণ করা হয়েছে । {গা} 

মেওমেও [মেওমেও] অব্য বিড়ালের ডাক । {গা.} 

মেক্রি দ.নক [মেক্রি দ.-নক্‌] বি টক-জাতীয় সবজি ৷ প্রশ. গুগুচেল্লেং । {গা.} 

মে.খপ দ্র মি.খপ 

মে খা [মে.-খা] বি পাট । {গা} 
মে.খাচ্চি [মে.-খাচ্চি] বি পাটের জাতবিশেষ । {গা} 

মে.গংগ্রি [মে.-গংথি] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

মে.গন দ্র মি.গন 

মে.গাপ [মে.-গাপ্‌] বি নাড়া; খড় । {গা 

মেগাম, মে:গাম দ্র মিগাম, মি.গাম 

মেংগং [মেংগং] বি বিড়াল । {গা} 
মেংগং খাল্লা [মেংগং খা.-ল্লা] বি ছোট বাচ্চাদের খেলাবিশেষ । {গা .} 
মেংগং মারং [মেংগং মারং] বি বড় জাতের বিড়াল । {গা.} 
মেংগং রন্দা [মেংগং রন্দা] বি বড় আকৃতির বিড়াল (পু.) ৷ {গা.} 
মেংগরিপ্পে, মেংগরুব্বি [মেংগরিপৃপে , মেংগরুব্বি] বি নক্ষত্রপুঞ্জবিশেষ । {গা} 

মেংগচ্চি [মেংগচ্চি] বি চিকা । প্রশ. মেংচুত ৷ {[গা.} 

মেংগরিপ্পে, মেংগরুবিব দ্র মেংগং 

মেংচুত [মেংচুত্‌] বি চিকা; বড় জাতের ইদুর ৷ {গা} 

মেচিদ্রমি 

মে.চিক দ্র মি.চিক 

মেচো, মেচোবাল [মেচো, মেচোবাল্‌] বি শুক্রবার । {গা.} 

মেচোবাল দ্র মেচো 

মে.জলগ্রি [মে.-জল্গ্র! বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা} 

মেজাফাংজা [মেজাফাংজা] বি আগস্ট ও সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় (১৬ 
আগস্ট-১৫ সেপ্টেম্বর=৩১দিন) । প্রশ. মিচাজা । {গা.} 

মে.জেঙা [মে.-জেঙা] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.:চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

মেন্দা [মেন্দা] বি টক-জাতীয় শাক । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩২১ 


মেন্দি [মেন্দি] বি মেহেদি । {অমুূ} 

মেবাকজা [মেবাক্্‌জা] বি মার্চ ও এপ্রিল মাসের মাঝামাঝি সময় (১৬ মার্চ-১৫ 
এপ্রিল=৩১দিন) ৷ প্রশ. মিগিজা । {গা} 

মেমে [মেমে] অব্য ছাগলের ডাক । {গা} 

মে মে [মে.-মে] বিণ বোকা; গর্ধভ (স্ত্রী) । {গা.} 

মেরা [মেরা] বি মেষ; ভেড়া । {গা.} 

মেরাং [মেরা] বি পিঠাবিশেষ । প্রশ. মাহ্থি গান্থং; খিলথম মাহি । {আঞ্চ.বা.>} 

মেলা, মে'ল্লা [মে.-লা, মে.-ল্‌লা] ১ বিণ তিক্ত; তিক্ত-মিষ্টি। ২ বিণ স্বাদহীন। ৩ ক্রি 
তিক্ত লাগা; তিক্ত-মিষ্টি লাগা । 8 ক্রি স্বাদহীন লাগা । {গা} 
মে.লজা [মে.-ল্‌জা] ১ বিণ তিক্ত নয় এমন; তিক্ত-মিষ্টি নয় এমন ৷ ২ বিণ স্বাদহীন 
এমন ৩ ক্রি তিক্ত না লাগা; তিক্ত-মিষ্টি না লাগা । 8 ক্রি স্বাদহীন না লাগা । {গা.} 

মেলল্লা দ্র মে.লা 

মেসা [মেসা| ক্রি নাচা । {গা} 

মে সা [মে.-সা] বি পুরুষ; ছেলে । {গা} 

মেসাকা [মেসাকা] ১ বিণ বিষাক্ত । ২ ক্রি চুলকানি লাগা । {গা} 

মেসু, মি.সু [মে.-সু, মি.-সু] বি তরকারি ৷ {গা} 

মেসেকানা [মেসেকানা] অব্য, ক্রিবিণ কারণে; জন্য । {গা.} 

মেসেঙা দ্র মিসেঙা 

মেসোকা [মেসোকা!] ক্রি দেখানো । {গা.} 

মেয়া, মি.য়াং [মে.-য়া] বি পুরুষ ৷ {গা.} 
মেয়া-মি.চিক, মি.য়া-মি.চিক [মে.-য়া-মি.-চিক্‌, মি.-য়া-মি.-চিক্‌] বি পুরুষ-নারী । 
{গা} 
মেয়াফা, মি.য়াফা [মে.-য়াফা, মি.-য়াফা] ১ বি বয়ঙ্ক পুরুষ; পূর্বপুরুষ । ২ বিণ 
প্রাচীন; প্রবীণ । {গা.} 
মে.য়াফা গিচ্চাম, মি.য়াফা গিচ্চাম [মে.-য়াফা গিচ্্‌চাম্‌, মি.-য়াফা গিচ্চাম্‌] বি 
প্রাচীন পুরুষ । {গা.} 
মেয়াফা জা.দাল্লা, মি.য়াফা জা.দাল্লা [মে.-য়াফা জা.-দাল্লা, মি.-য়াফা জা.- 
দাল্লা] বিণ মান্যবর; পিতৃতুল্য । {গা.} 

ম্লেওম্নেও [ম্েওয্েও] ১ বিণ মৃতপ্রায়; নিবু নিবু; বিমর্ষ । ২ ক্রিবিণ মৃতপ্রায় হয়ে; নিবু 
নিবু হয়ে । {গা} 

ম্রেন্দা [ম্রেন্দা] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

মোমিন [মোমিন্‌] বি গারোদের বাকদিল বা গোত্রবিশেষ । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩২২ 


য 
য [য] অন্তঃস্থ য; বাংলা বর্ণমালার ছাব্বিশ সংখ্যক ব্যঞ্জনবৰ্ণ । এর উচ্চারণ ‘বগীয় জ’ -এর 
মতো 


রর 
রন [র] অন্তঃস্থ র; বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণবিশেষ 
রকরকা [রক্রকা] ক্রি ঝাকি দেওয়া । {গা.} 
-রকরকা [-রক্রকা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে । যেমন: নিরকরকা; চা.রকরকা; আগানরকরকা ইত্যাদি । {গা.} 
রকরাকা [রক্রাকা] ক্রি নড়বড় হওয়া ৷ প্রশ. লকলাকা । {গা} 
রক্কা [রক্কা] ক্রি কাটা (চুল, ঘাস ইত্যাদি কাটা অর্থে) । {গা.} 
রকজা [রক্‌জা] ক্রি না কাটা । {গা.} 
রখো, র.খো [রখো, র.-খো] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং 
বা মাহারিবিশেষ ৷ {গা.} 
রচাআ [রচাআ] ক্রি দাড়ানো; বিলম্ব করা । {গা.} 
র, রচেং [র, রচেং] ক্রি অনুজ্ঞা । {গা.} 
রং [রং] ১ বি রং। ২ বি তামাশা । {স. রঙ্গ; ফা. রঙ্>বা. রং>} 
রংগ্নাং [রংগ্নাং] বিণ রঙিন । {(বা. রং+গা. নাং 
রংদুম্মেলা, রংদিম্মেলা [রংদুম্‌মেলা, রংদিম্‌মেলা] ১ বিণ ফ্যাকাসে; বিবর্ণ । ২ ক্রি 
ফ্যাকাসে হওয়া; বিবর্ণ হওয়া । {বা. রং+-গা. দুম্মেলা} 
রংরিয়া [রংরি.-য়া] ১ বিণ বিবর্ণ । ২ ক্রি বিবর্ণ হওয়া । (বা. রং+গা. রিয়া} 
রংসিয়া [রংসিয়া] ১ বিণ বিবর্ণ । ২ ক্রি বিবর্ণ হওয়া । (বা. রং+গা. সিয়া} 
রং- [রং-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাগ্রিত নির্দেশকবিশেষ । গোলাকার বসন্ত 
নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: রংসা; রংগিনিং; রংগিথাম ইত্যাদি । {গা} 
রংকুত, রংখুত [রংকুত্‌, রংখুত্‌] বি খুদ । {গা.} 
রংখালা [রংখালা] ক্রি ঠাট্টা-তামাশা করা; দুষ্টামি করা । {গা} 
রংখুত দ্র রংকুত 
রংখুয়াক [রংখুয়াক! বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ ৷ {গা.} 
রংখেং , র.ঙখেং [রংখেং, র.-ঙ্খেং] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা 
মা.চং বা মাহারিবিশেষ ৷ [গা.} 
রংগা [রংগা] বি শুঁটকি মাছ । {গা} 
রংগাং [রংগাং] বি প্রতিধ্বনি । {গা} 
রংগারা [রংগারা] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 


ব্যবহারিক গারো অভিধান ৩২৩ 


মাহারিবিশেষ । {গা.} 

রংগিথিং [রংগিথিং] বিণ অপরিপক্ক । {গা.} 

রংগেতগেত [রংগেত্গেত্‌] ক্রিবিণ মুখ উচু করে। {গা} 
রংগেগেত নাগোতা [রংগেগেত্‌ নাগোতা] ক্রি মুখ উঁচু করে আবির্ভূত হওয়া । {গা.} 

রংচনা [রংচনা] বিণ ক্ষুদ্র গোলাকৃতির বস্তুবিশেষ । {গা.} 

রংচল [রংচল্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 
{গা} 

রংচু [রংচু] বি চিড়া । {গা} 
রংচুগাল্লা [রংচুগাল্লা] বি ওয়ানগালার পূর্বে শস্য উৎসর্গ করার উৎসব । {গা.} 

রংজ্রতা [রংভ্রতা] ক্রি পিছলে পড়া (বস্তুর ক্ষেত্রে) । {গা.} 

রংজাংগি [রংজাংগি] বি ভাই বা মামার প্রস্থানকালে দেওয়া কাপড়ে মোড়ানো এক- 
দুমুঠো চাল (জীবন রক্ষাকারী অন্ন অর্থে) । {গা} 
রংজাংগি সিক্কা [রংজাংগি সিক্কা] ক্রি পেটে দানাপানি পড়া । {গা.} 

রংথালা [র.-ঙ্থালা] ১ বিণ পরিষ্কার; পবিত্র । ২ ক্রি পরিষ্কার হওয়া; পবিত্র হওয়া । {গা.} 

রংদালা [রংদালা] ১ বিণ হঙষ্টপুষ্ট; বড় আকৃতির ৷ ২ ক্রি হষ্টপুষ্ট হওয়া । {গা.} 
রংদালজা [রংদাল্জা] ১ বিণ হ্টপুষ্ট নয় এমন; বড় আকৃতির নয় এমন । ২ ক্রি 
হষ্টপুষ্ট না হওয়া ৷ {গা} 

রংদি [রংদি] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ 
{গা} 

রংদিক [রংদিক্‌] বি চাল রাখার পাত্রবিশেষ ৷ {গা.} 

রংবং [রংবং] বিণ স্থলবুদ্ধির লোক; বোকা । {গা} 

রংবিনগ্রি [রংবিন্গ্র! বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা:চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

রংব্রেত [রংব্রেত্‌] বি খই; ভাজা চাল । {গা.} 

রংমথু [রংমথু] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 

{গা} 

রংমা:, র.ঙমা [রংমা, র.-ঙ্মা] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং 
বা মাহারিবিশেষ । {গা.} 

রংমাং [রংমা] বিণ বড় । {গা} 
রংমা রংমা [রংমা রংমা] বিণ বড় বড় । {গা.} 

রংমেমেঙা [রংমেমেঙা] বিণ টক গন্ধবিশিষ্ট। {গা.} 

রংরকণগ্রি [রংরক্খি! বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

রংরকা [রংরকা] ক্রি গুড়া গুড়া করা । {গা.} 

রংরং [রংরং] ক্রিবিণ লম্বা হয়ে । পরশ. রো.রংরং । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩২৪ 


রংরঙা [রংরঙা] ক্রি গড়ানো ৷ {গা} 
রংরেং [রংরেং] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মাচচং বা 
মাহারিবিশেষ । {গা.} 
রংরেঙা [রংরেঙা] ১ বিণ লম্বা-চ্যাপটা । ২ ক্রি লম্বা-চ্যাপটা হওয়া । {গা.} 
রংরেংরেং-পা.রেংরেং [রংরেংরেং-পা.-রেংরেং] বিণ লম্বা-পাতলা । {গা .} 
রংরেত [রংরেত্‌] বিণ উলটা । {গা.} 
রংরেং-গা.রেং [রংরেং-গা.-রেং] বি এদিক-সেদিক । {গা .} 
রংরেঙা [রংরেঙা] ক্রি এদিক-সেদিক করা । {গা} 
রংরেত-চিরেত [রংরেত্‌-চি.-রেত্‌] ১ বিণ আকাবাকা । ২ বিণ উলটা-পালটা {গা} 
রংরেতজা [রংরেত্জা] ১ বিণ সোজা । ২ ক্রি সোজা হওয়া । ৩ বিণ মচকানো নয় 
এমন ৷ 8 ক্রি মচকে না যাওয়া । ({গা.} 
রংরেতা [রংরেতা] ১ বিণ বাকা; উলটা ৷ ২ ক্রি উলটা হওয়া; বেঁকে যাওয়া । ৩ বিণ 
মচকানো ৷ 8 ক্রি মচকে যাওয়া ৷ {গা.} 
রংরেরেত-চি;রেরেত [রংরেরেত্‌-চি.-রেরেত্‌] বিণ উলটা-পালটা । {গা} 
রংসিক্কা [রংসিক্কা] ক্রি ধান হওয়া; ফল ধরা । {গা.} 
রংসি-রংগেত [রংসি-রংগেত্‌] বিণ এবড়ো-থেবড়ো । {গা} 
র.ঙখিমা দ্র র.ঙখুমা 
র.ঙখু.চাক দ্র র.ঙথি 
র.ঙখুমা, র.ঙখিমা [র.-ঙ্খুমা, র.-ঙ্খিমা] ১ বিণ পরিপক্ক । ২ ক্রি পরিপক্ক হওয়া । 
{গা} 
র.ঙখেং দ্র রংখেং 
র.ঙথি [র.-ঙ্থি] বি পাথর । {গা.} 
র.ঙখু.চাক [র.-ঙ্খু.-চাক্‌] বি প্রতিধ্বনি । {গা} 
র.ঙখু সুমাং, র.ঙখু:সিমাং [র.-ঙ্খু.-সুমাং, র.-ঙ্খু.-সিমাং] বি পাথরে জন্মানো 
উদ্ভিদবিশেষ ৷ {গা.} 
র.ঙখেেক [র.-ঙ্খেক্‌] বি নুড়ি পাথর । {গা} 
র.ঙগ্রুম, র.ঙগ্রিম [র.-ড্গুম্‌, র.-ঙণ্রিম] বিণ প্রস্তরময় স্থান; পাথুরে {গা.} 
র.ঙচং [র.-ঙ্চং] বি দ'শয়মান উচু ও বড় পাথর । {গা.} 
র.ঙচি [র.-ঙ্‌চি] বি স্বচ্ছ পাথর; শান । {গা.} 
র.ঙচুন [র.-৬ুচুন্‌|] বি চুনাপাথর । {গা. র.ও4-স. চূর্ণ>বা. চুন>} 
র.ঙথপ [র.-৬্থপ্‌] বি বড় পাথর । {গা} 
র.ঙদারি [র.-ঙ্দারি] বি খাড়া উচু পাথর । {[গা.} 
র.ঙফাক [র.-ঙ্ফাক্‌] বি দশয়মান প্রশস্ত ফলক । {গা.} 
র.ঙফাথাল [র.-ঙ্‌ফাথাল্‌] বি বড় প্রশস্ত পাথর; উপরিভাগে সমান এমন পাথর; 
চ্যাপটা পাথর । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩২৫ 


র.ঙফ্লেং [র.-৬ঙ্ফ্‌লেং] বি পাথরের ফলক । {[গা.} 
র.ঙ্বাক [র.-ঙ্বাক্‌] ১ বি পাখরবিশেষ । ২ বিণ পাথুরে । {গা.} 
র.ঙমিসাক [র.-ঙ্‌মিসাক্‌] বি ধাতুবিশেষ যার স্পর্শে চুলকানি হয়; ইউরেনিয়াম । 
গা. 
[র.-৬্সাং] বি প্রতিধ্বনি । {গা.} 
র.ঙসেং [র.-ঙ্সেং] বি প্রতিধ্বনি । {গা} 
র.ঙস্েক [র.-ঙ্্‌স্েক্‌] বি ক্ষুদ্র পাথর । [গা .} 
র.ঙ্মা দ্র রংমা 
র.ঙসাংচাচা [র.-৬ঙ্সাংচাচা] বিণ প্রতিবাদমুখর । {গা.} 
-রঙা [-রঙা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে । যেমন: দাকরঙা; নিকরঙা ইত্যাদি । {গা.} 
র.:ভোতা [র.-ঙোতা|] ক্রি বের করা । {গা} 
রচচং, রিচচং, রিচচক [রচ্্‌চং, রিচ্চং, রিচ্‌্চক্‌] বি বাশের গুঁড়ি । {গা} 
রদ্দি [রদ্দি] বিণ দুশ্চরিত্রা । {গা.} 
রন্দা [রন্দা] বি বড়-মোটা জীবজন্তু বা কীট-পতঙ্গ (পু.) ৷ {গা.} 
রান্না [র.-ন্‌না] ক্রি দেওয়া । প্রশ. হয্না । {গা.} 
র.ন, র.নবো [র.-ন্‌, র.-ন্বো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
র.নখামা [র.-ন্খামা] ক্রি একবারে দেওয়া । {গা.} 
র.নচাপা [র.-নৃচাপা] ক্রি একসাথে বা যোগ করে দেওয়া । {গা.} 
র.নজা [র.-নৃজা] ক্রি না দেওয়া । {গা.} 
র.নদাপা [র.-ন্‌দাপা] ক্রি বাড়তি কিছু দেওয়া । {গা.} 
র.নরিকরিকা [র.-ন্রিক্রিকা] ক্রি পরপর দিয়ে যাওয়া । {গা} 
র.নল্রাঙা [র.-ন্ত্রাঙা] ক্রি অন্য কিছু না করে আগে দিয়ে দেওয়া । {গা.} 
র.নসুসুয়া [র.-ন্সুসুয়া] ক্রি উপলক্ষে দেওয়া । {গা.} 
রপরপা [রপ্রপা] ১ ক্রি ফল পচে যাওয়া বা নষ্ট হওয়া । ২ ক্রি মাথার তালুতে অসহ্য 
ব্যথা অনুভূত হওয়া । ৩ ক্রি চূৰ্ণবিচূৰ্ণ হওয়া । {গা} 
রমরম [রম্রম্‌] ক্রিবিণ ঢালু হয়ে । {গা} 
রম্বকা [রম্বকা] ১ বিণ আধাপাকা ৷ ২ ক্রি অর্ধ পরিপক্ক হওয়া; পাকার পূর্বাবস্থা হওয়া । 
{গা} 
ররাত ররাত [ররাত্‌ ররাতৃ] ক্রিবিণ পরপর বিচ্ছিন্নভাবে । {গা.} 
ররোতা [ররোতা|] ক্রি মুরগি ডাকা (ডিম পাড়াকালীন) ৷ {গা.} 
-ররোতা [-ররোতা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: রা,ররোতা; অনররোতা ইত্যাদি ৷ {গা} 
ররোদিংদিং [ররোদিংদিং] ক্রিবিণ সরাসরি । {গা} 
-ররোয়া [-ররোয়া] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 


ব্যবহারিক গারো অভিধান ৩২৬ 


গঠন করে। যেমন: রি.ররোয়া; হা.মররোয়া ইত্যাদি । {গা} 


রসিয়া [রসিয়া] ক্রি বাছাই করা; নির্বাচন করা । {গা} 
রা- [রা-] ক্রিয়ামুলবিশেষ ৷ {গা.} 


রাওয়াকা [রাওয়াকা] ক্রি গভীর পর্যন্ত কাটা । {গা.} 

রাখরাকা [রাখরাকা] ক্রি কেটে দুভাগ করা । {গা.} 

রাগিলগিলা [রাগিল্‌গিলা] ক্রি চামড়া তোলা । {গা} 

রাগেকা [রাগেকা] ক্রি জবাই করা; শিরশ্ছেদ করা । {গা.} 

রাথেতা [রাথেতা|] ক্রি দড়ি কাটা; ভারের সাহায্যে কাটা । {গা.} 
রাদ্রাকা [রাদ্রাকা] ক্রি বেপরোয়াভাবে কাটা; জোরে জোরে কাটা । {গা.} 
রাপ্রাকা, রাফ্রাকা [রাপ্রাকা, রাফ্রাকা] ক্রি ফালি ফালি করে কাটা । {গা} 
রাপ্নেঙা [রাপ্্‌লেঙা] ক্রি পাতলা করে কাটা । [গা.} 

রাফিফ্রা, রাফ্রিয়া [রাফিফ্রা, রাফ্রিয়া] ক্রি টুকরা টুকরা করে কাটা । {গা} 
রাফুয়া [রাফুয়া! ক্রি কেটে ফুটা করা । {[গা.} 

রাফ্রেতা [রাফ্রেতা] ক্রি কেটে দুভাগ করা । {গা.} 

রাস্বিকা [রাস্খিকা] ক্রি চামড়া তোলা । {গা.} 

রাস্রিকা [রাস্রিকা] ক্রি রেখ রেখ করে কাটা । {গা.} 

রাস্রিতা [রাস্তা] ক্রি রেখ রেখ করে কাটা । {গা.} 

রাসিয়া [রাত্রিয়া] ক্রি ফাফি ফালি করে কাটা । {গা} 


রা.আ৷[রা.-আ] ক্রি ধরা; খহণ করা; নেওয়া । {গা} 


রা., রা.বো [রা.-, রা.-বো| ক্রি অনুজ্ঞা । {গা.} 

রা.খাঙা [রা.-খাঙা] ক্রি দখল করা । {গা} 

রা.গপা [রা.-গপা] ক্রি কুক্ষিগত করা । {গা.} 

রা.ঙা [রা.-ঙা] ক্রি নিয়ে যাওয়া । {গা.} 

রা.চাক, রা.চাকবো [রা.-চাক্‌, রা.-চাক্বো!] ক্রি অনুজ্ঞা । {গা .} 

রা.চাকজা [রা.-চাক্জা] ক্রি গহণ না করা । {গা.} 

রা.চাকসুয়া, রা.চাকসোয়া [রা.-চাক্সুয়া, রা.-চাক্সোয়া] ক্রি অভ্যর্থনা করা; 
আগমনের পূর্বে গ্রহণ করা বা ধরে রাখা । প্রশ. রু.মচাকসুয়া। {গা.} 

রা চাকা [রা.-চাকা] ক্রি খহণ করা । {গা.} 

রা.চাকানি [রা.-চাকানি] বি পাত্র । {গা} 

রা.চাঙা [রা.-চাঙা] ক্রি ধরে রাখা; বন্ধ করা । {গা.} 

রা.চাপা [রা.-চাপা] ক্রি পাশাপাশি নেওয়া; অন্তর্ভুক্ত করা । {গা .} 

রাচুপা, রা.চিপা [রা.-চুপা, রা.-চিপা] ১ ক্রি কুক্ষিগত করা। ২ ক্রি নীরবে সয়ে 
যাওয়া; সহ্য করা । {গা.} 

রাজা [রা.-জা] ক্রি না ধরা; গ্রহণ না করা; না নেওয়া । {গা} 

রা.জোজলা, রা.জলজলা [রা.-জোজলা, রা.-জল্জলা] ক্রি হাতে হাতে নিয়ে 
যাওয়া । {গা.} 

রা.থকা [রা.-থকা|] ক্রি একত্রে সবাই গ্রহণ করা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩২৭ 


রা.থাপা [রারথাপা] ক্রি পরীক্ষামূলক গ্রহণ করে দেখা । {গা} 

রা.দাতা, রা.দাত্তা [রা.-দাতা, রা.-দাতৃতা] ক্রি অনেক পরিমাণে নেওয়া । {গা.} 
রা.দাপা [রা.-দাপা] ক্রি অন্তর্ভুক্ত করা; বাড়তি হলেও সাথে নেওয়া । {গা.} 

রা.দিকা [রা.-দিকা] ১ বিণ স্বাচ্ছন্দ্যে বহনযোগ্য নয় এমন । ২ স্বাচ্ছন্দ্যে বহন 
করতে না পারা । {গা.} 

রা:দোয়া [রা.-দোয়া] ক্রি তুলে নেওয়া । {গা.} 

রা.নাপা [রা.-নাপা] ক্রি গহণ করে নেওয়া; বরণ করে নেওয়া । {গা.} 

রা.ফা [রারফা] ক্রি সাথে নেওয়া । {গা} 

রা.ফুলা, রা.ফুল্লা, রা.ফিলা, রা.ফিল্লা [রা.-ফুলা, রা.-ফুল্‌্লা, রা.-ফিলা, রা.- 
ফিল্লা] ক্রি পুনরায় নিয়ে নেওয়া ৷ {গা.} 

রা.বা [রা.-বা] ক্রি নিয়ে আসা । {গা.} 

রা.বুতা, রা.বিতা [রা.-বুতা, রা.-বিতা] ক্রি বহন করে চলা; গ্রহণ করে চলা; সঙ্গে 
নিয়ে চলা ৷ {গা} 

রা.রিকা [রা.-রিকা] ক্রি রেখে দেওয়া; নিয়ে রাখা । {গা.} 

রা রিয়া [রা.-রিয়া] ক্রি সঙ্গে নিয়ে চলা । {গা.} 

রা সুয়া, রা.সোয়া [রা.-সুয়া, রা.-সোয়া] ক্রি আগমনের পূর্বে গ্রহণ বা বহন করা । 
{গা} 

রা.সেকা, রা.সেক্কা [রা.-সেকা, রা.-সেক্কা] ক্রি কেড়ে নেওয়া । {গা.} 


রা.আং [রা.-আ] ক্রি ক্রয় করা । প্রশ. বিয়া । {গা.} 


রা., রা.বো [রা., রা.-বো| ক্রি অনুজ্ঞা । {গা.} 

রা.গপা [রা.-গপা] ক্রি বাছবিচার না করে ক্রয় করা । {গা.} 

রা.গাগালা [রা.-গাগালা] ক্রি দুত ক্রয় করা । {গা} 

রা.গিতা, রা.গিলা, রা.দিলা [রা.-গিতা, রা.-গিলা, রা.-দিলা] ক্রি কিনতে বলা । 
{গা} 

রাজা [রা.-জা] ক্রি ক্রয় না করা । {গা} 

রা.দাতা, রা.দাত্তা [রা.-দাতা, রা.-দাত্ৃতা] ক্রি বেশি পরিমাণে ক্রয় করা । {গা.} 
রা.রিকা [রা.-রিকা] ক্রি কিনে রাখা । {গা} 

রাযয়া [রা.-য়া] ক্রি ক্রয় করে আনা; নিয়ে আসা; গিয়ে কিনে আসা । {গা} 


রাইসং, রাসং [রাইসং, রাসং] বি গৌরব; অহংকার; গর্ব; সুভাগ্য; প্রশংসা । {[গা.} 


সহকারে । {গা.} 

রাইসং চা.আ, রাসং চা.আ [রাইসং চা.-আ, রাসং চা.-আ|] ক্রি গৌরবান্বিত হওয়া । 
{গা} 

রাইসং দাক্কা, রাসং দাক্কা [রাইসং দাক্কা, রাসং দাক্কা] ক্রি গৌরব করা; 
অহংকার করা । {গা.} 

রাইসংফা, রাসংফা [রাইসংফা, রাসংফা] বিণ অহংকারী (পু.) ৷ {গা.} 

রাইসংমা, রাসংমা [রাইসংমা, রাসংমা] বিণ অহংকারী (স্ত্রী) । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩২৮ 


রাকখিয়া [রাক্খিয়া] ক্রি প্রহরা দেওয়া; রক্ষা করা । {অমূ.+গা. সাফিক্স} 
রাকখি, রাকখিবো [রাক্খি, রাক্খিবো] ক্রি অনুজ্ঞা । {অমূ.+গা. সাফিক্স} 
রাকখিগুবা, রাকখিগুয়া, রাকখিগিবা [রাক্খিগুবা, রাক্খিগুয়া, রাক্খিগিবা] বি 
রক্ষক । {অমূ.+গা. সাফিক্স} 
রাকখিজা [রাক্খিজা] ক্রি প্রহরা না দেওয়া; রক্ষা না করা । {অমূ.+-গা. সাফিক্স} 
রাকখিরিকা [রাক্খিরিকা] ক্রি গমনের পূর্বে প্রহরা দেওয়া । {অমূ.+গা. সাফিক্স} 
দেওয়া; তত্ত্বাবধানে রাখা । {অমূ.+গা. সাফিক্স} 

রাকখুয়াল [রাক্খুয়াল্‌] বি রাখাল । {অমূ.} 

রাকগুয়া, রাগা [রাক্গুয়া, রাগা] বি মাছবিশেষ । {গা. রাক্কা>} 

রাকসাম [রাক্সাম্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ ৷ {গা.} 

রাক্কা’ রাক্‌কা] ১ বিণ শক্ত; কঠিন। ২ বিণ শক্তিশালী । ৩ ক্রি শক্ত হওয়া; কঠিন 
হওয়া । 8 ক্রি শক্তিশালী হওয়া । {গা} 
রাকজা [রাক্্‌জা] ১ বিণ নরম । ২ বিণ শক্তিশালী নয় এমন । ৩ ক্রি নরম হওয়া ৷ 8 
ক্রি শক্তিশালী না হওয়া । {গা} 
-রাকা, -রাক্কা [-রাকা, -রাক্কা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে 
যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে । যেমন: চা.রাকা; রিংরাকা; জা.রাকা ইত্যাদি । {গা.} 
রাক্কা-দা ল্লা [রাক্কা-দা.-ল্‌লা] বিণ শক্ত-সামর্থ; শক্তিশালী; ক্ষমতাশালী; গণ্যমান্য । 
প্রশ. দা ল্লা-রাক্কা। {গা} 
রাক্কে [রাক্কে] ক্রিবিণ কঠিনভাবে; শক্তভাবে । {গা} 

রাক্কা' [রাক্কা] বি সাংকেতিক চিহ্নবিশেষ । {গা} 

রাক্কাসি মিদ্দি [রাক্কাসি মিদৃ্‌দি] বি শস্য নষ্টকারী অপদেবতা । {[গা.} 

রাগা দ্র রাকগুয়া 

রাং [রাং] বি বাদ্যযন্্রবিশেষ । {গা.} 
রাংথাল, রাস্থাল [রাংথাল্‌, রান্থাল্‌] বি থালা । {গা. রাং+অমুূ.} 
রাংস্থাল [রাংস্খাল্‌] বি রাংবিশেষ যা চুম্বকের মতো কাজ করে । {গা} 

রাংখি, রা.ঙখি [রাংখি, রা.-ঙ্খি] ১ বিণ কর্কশ ৷ ২ ক্রিবিণ রাগত স্বরে ৷ {গা.} 

রাংসা’ [রাংসা] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

রাংসা' [রাংসা] বি পিঁপড়াবিশেষ । {গা.} 

রা.ঙ- [রা.-ঙ-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ ৷ বার নির্দেশে 
ব্যবহৃত হয়। যেমন: রা.ঙসা; রা.ঙগিনিং; রা.ঙগিথাম ইত্যাদি । {গা.} 
রা.ঙসান [রা.-৬্সান্‌] ক্রিবিণ একবারে । {গা} 
রা.ঙসাসান [রা.-ঙ্সাসান্‌] ক্রিবিণ শুধু একবার । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩২৯ 


রা.ঙসিসি, রা.ঙসিন্নি [রা.-ঙ্‌সিসি, রা.-ঙ্সিস্নি] ক্রিবিণ বারবার । {গা} 
রা.ঙখাস্থা [রা.-ঙ্খান্থা] বিণ রাগী; মেজাজি । {গা} 
রা.৩থং [রা.-৬্থং] বিণ রাগী; মেজাজি । {গা.} 
রা.ঙফু রা.ঙফু [রা.-ঙ্ফু রা.-ঙ্ফু] ১ ক্রিবিণ রাগত স্বরে । ২ ক্রিবিণ ঘনঘন শ্বাস 
নিয়ে-ছেড়ে । {গা} 
রা.ঙমা রা.ঙমা [রা.-ঙ্মা রা.-ঙ্মা] ক্রিবিণ রাগত স্বরে । {গা.} 
রা.ঙখি দ্র রাংখি 
রা.ঙগিদিক [রা.-ঙ্‌গিদিক্‌] ক্রিবিণ হঠাৎ । প্রশ. থা.ঙদিক; রা.ঙওসান; গিদ্দিগিদ্দাক ৷ 
{গা} 
রা.ঙস্ফিতা [রা.-ঙ্স্ফিতা] ক্রি দীর্ঘ নিঃশ্বাস ছাড়া । {গা} 
রা.চাকা দ্র রা.আ» 
রাত্তা [রাতৃতা] ক্রি কাটা । {গা} 
রাত, রাতবো [রাত্‌ , রাত্বো] ক্রি অনুজ্ঞা । {গা} 
রাতখারি [রাত্খারি] বি ফসল কাটার সময় । {গা} 
রাতগালা, রাতগাগাল্লা [রাত্গালা, রাত্গাগাল্লা] ক্রি তাড়াতাড়ি কাটা । {গা.} 
রাতচেচেকা [রাত্চেচেকা|] ক্রি কুচি কুচি করে কাটা । {গা.} 
রাতচেপেতা [রাত্চেপেতা|] ক্রি চেপে ধরে কাটা; কেটে চ্যাপটা করা । {গা.} 
রাতজা [রাত্জা] ক্রি না কাটা । {গা.} 
রাতজেজেকা [রাত্জেজেকা] ক্রি বারবার একই জায়গায় কোপ দেওয়া । {গা.} 
রাতজেজেপা [রাত্জেজেপা] ক্রি কচি কচি করে কাটা । {গা.} 
রাতথংথঙা [রাত্থংথঙা] ক্রি লম্বালম্বি কেটে ফেলা । {গা.} 
রাতগ্নঙা [রাত্থ্লঙা] ক্রি সবটা কেটে ফেলা । {গা.} 
রাতথুমবাঙা, রাতথিমবাঙা [রাত্থুম্বাঙা, রাত্থিম্বাঙা] ক্রি গোল করে কাটা । 
{গা} 
রাতফ্রাকা [রাতূফ্রাকা] ক্রি লম্বালম্বি কাটা । {গা.} 
রাতফুয়া [রাত্ফ্রুয়া] ক্রি কেটে ফুটা করা । {গা .} 
রাত্বকা [রাত্বকা] ক্রি খামখেয়ালিভাবে কাটা; ঠিকমতো না কাটা । {গা.} 
রাখা [রাত্থঙা! ক্রি কেটে দুই টুকরা করা । {গা .} 
-রানা [-রানা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে বসে ক্রিয়াপদ গঠন 
করে । যেমন: মা.নরানা; চা.রানা; দাকরানা ইত্যাদি । {গা.} 
রাহ্থা [রান্থা] বি অভ্যাস । {গা.} 
রাস্থা খাআ [রান্থা খাআ] ক্রি অভ্যাস করা; অনুশীলন করা; চর্চা করা । {গা.} 
রাহ্থাল দ্র রাংথাল 
রান্দা [রান্দা] বি বিপত্নীক । {গা.} 
রান্দি [রান্দি] বি বিধবা ৷ {গা.} 
রান্দি নক গাআ [রান্দি নক্‌ গাআ!] বি, ক্রি স্বামীর মৃত্যুর পর ও আনুষ্ঠানিক শোক 


ব্যবহারিক গারো অভিধান ৩৩০ 


করতে আগ্রহী থাকে, তাহলে এঁ মহিলা ও তার আপন ভাই বা মামা এবং আত্মীয়- 
স্বজনসহ আলাপ-আলোচনার জন্য স্বামীর নিকটতম আত্মীয়গোষ্ঠীর কাছে গমন 
করে থাকে । এ রীতিকেই রান্দি নক গাআ বলা হয় । {গা.} 
রান্দি মুকচি গাল্লা, রান্দি মিকচি গাল্লা [রান্দি মুক্চি গাল্লা, রান্দি মিক্‌চি গাল্লা] 
১ বি স্বামীর মৃত্যুর পর স্বামীর মাতৃগোষ্ঠীর আপনজনের কাছে আনুষ্ঠানিকভাবে 
শোক প্রকাশ করার রীতি । ২ ক্রি স্বামীর মৃত্যুর পর স্বামীর মাতৃগোষ্ঠীর আপনজনের 
কাছে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করা । {গা} 
রান্না [রান্না] ১ বি গর্জন ৷ ২ ক্রি হুংকার দেওয়া; গর্জন করা । প্রশ. রান্দিঙা । {গা.} 
রান্না [রা.-ন্‌না] ১ বিণ শুকনা । ২ ক্রি শুকিয়ে যাওয়া । {গা.} 
রান, রা.নবো [রা.-ন্‌, রা.-ন্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
রা:নখতা [রা.-ন্খতা] ১ বিণ শুকিয়ে কাঠ হওয়া এমন ৷ ২ ক্রি শুকিয়ে কাঠ হয়ে 
যাওয়া । {গা.} 
রা.নখাপা [রা.-ন্খাপা] ১ বিণ শুকনা ৷ ২ ক্রি শুকিয়ে যাওয়া । {গা.} 
রাননখেকা [রা.-ন্‌খেকা] ১ বিণ করকরে শুকনা । ২ ক্রি করকরে শুকনা হওয়া । 
প্রশ. রা.নক্রমা । {গা.} 
রা.নচিক রা.নচিক [রা.-নৃচিক্‌ রা.-ন্‌চিক্‌] বিণ শুকনা শুকনা । {গা.} 
রা.নচিকা [রা.-ন্‌চিকা] ক্রি সামান্য শুকিয়ে যাওয়া । {গা.} 
রা.নচিখাপা [রা.-ন্‌চিখাপা] ক্রি শুকিয়ে আটকে যাওয়া । {গা} 
রা.নচেপেতা [রা.-ন্‌চেপেতা] ১ ক্রি শুকিয়ে কাঠ হওয়া । ২ ক্রি শুকিয়ে যাওয়া । 
{গা} 
রা.নজা [রা.-ন্‌জা] ১ বিণ ভেজা । ২ ক্রি শুঙ্ক না হওয়া । {গা.} 
রা.নথকথক [রা.-ন্থক্থক্‌] ক্রিবিণ একেবারে শুকিয়ে । {গা.} 
is [রা.-ন্থকা] ১ বিণ পানিশুন্য। ২ ক্রি পানি শুকিয়ে যাওয়া (তরকারির 
) 1 {%} 
রানমস্বামা [রা.-ন্স্রামা] ১ বিণ মচমচে শুকনা ৷ ২ ক্রি মচমচে শুকনা হওয়া । {গা.} 
রাপরাপা [রাপ্রাপা] ক্রি উপরে উপরে বলা; কথার প্রলেপ দিয়ে বলা; হালকা করে 
বলা । {গা} 
-রাপরাপা [-রাপ্রাপা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে। যেমন: আগানরাপরাপা; চকরাপরাপা ইত্যাদি । {গা} 
রাপরাপে [রাপ্রাপে] ক্রিবিণ উপরে উপরে; কথার প্রলেপ দিয়ে । {গা.} 
-রাম [-রাম্‌] বি স্থান; জায়গা ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরুপে যুক্ত হয়ে বিশেষ্য পদ 
গঠন করে। যেমন: সান্দিরাম; দংরাম; চা.রাম ইত্যাদি । {গা.} 
রামরামারি [রাম্রামারি] ১ বিণ অসাধারণ । ২ ক্রিবিণ অসাধারণভাবে ৷ {গা.} 
রামরক [রাম্রক্‌] ১ ক্রিবিণ সাধারণভাবে ৷ ২ ক্রিবিণ দ্বিধাহীনভাবে ৷ {[গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৩১ 


রামরাম-সামসাম [রাম্রাম্‌-সাম্‌সাম্‌] বিণ সাধারণ । {গা.} 
রামরাম হ.ঙজা [রাম্রাম্‌ হ.ওজা] বিণ অসাধারণ; সাধারণ নয় এমন । {গা.} 
রামা [রামা] বি রাস্তা । {গা.} 
রামাদিল [রামাদিল্‌] বি রাজপথ । {গা} 
রামা মিন্না [রামা মিন্না] ক্রি রাস্তা তৈরি হওয়া । {গা.} 
রামা মুকস্রাম, রামা মিকস্রাম [রামা মুক্স্রাম্‌, রামা মিক্স্রাম্‌] বি ফুটপাত । {গা.} 
রামা হ.ওয়া [রামা হ.-ওয়া] ক্রি বন-জঙ্গল পরিষ্কার করে পথ প্রস্তুত করা । {গা .} 
-রামা [-রামা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে। যেমন: রো.রামা, চা.রামা. রিংরামা ইত্যাদি । {গা} 
রাম্মা [রাম্‌মা] ক্রি শুকানো । {গা.} 
রাম, রামবো [রাম্‌, রাম্‌বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
রাম্খাঙা [রাম্খাঙা] ক্রি ভালোভাবে শুকানো । {গা.} 
রামজা [রাম্জা] ক্রি না শুকানো । {গা} 
রামফ্রাঙা [রাম্ফ্রাঙা] ক্রি হালকা শুকানো । {গা.} 
রাম্মিসিয়া [রাম্্‌মিসিয়া] ক্রি বারবার শুকানো । {গা.} 
রা ম্মা [রা.-মৃমা] ১ বিণ চিকন; কৃশকায়। ২ ক্রি চিকন হওয়া; কৃশকায় হওয়া । {গা} 
রা.মক্রেং [রা.-মূক্রেং] বিণ চিকন; কৃশকায় । {গা} 
রা.মক্রেঙা রা.-মৃক্রেং, রা.-মৃক্রেঙা] ১ বিণ চিকন; কৃশকায়। ২ ক্রি চিকন হওয়া; 
কৃশকায় হওয়া । {গা.} 
রা.মজা [রা.-মৃজা] ১ বিণ চিকন নয় এমন; কৃশকায় নয় এমন; মোটা ৷ ২ ক্রি চিকন 
না হওয়া; কৃশকায় না হওয়া; মোটা হওয়া । {গা} 
-রারা [-রারা] শুধু; সাফিক্সবিশেষ । শব্দের সাথে সাফিক্সরূপে ব্যবহৃত হয়। যেমন: 
আনচিংরারা; নাম্মারারা; চা.নারারা ইত্যাদি । {গা.} 
-রারাম [-রারাম্‌] কৃৎ প্রত্যয়বিশেষ। ক্রিয়ামুলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে 
ক্রিয়াবিশেষণ পদ গঠন করে । যেমন: চা.রারাম; ররারাম; নিরারাম ইত্যাদি । {গা.} 
রাসং দ্র রাইসং 
রাসিন দ্র নাসিন 
রাসোতা [রাসোতা|] ক্রি জবাই করা । {গা} 
রাসোত, রাসোতবো [রাসোত্‌ , রাসোত্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
রাসোতগালা [রাসোত্গালা] ক্রি তাড়াতাড়ি জবাই করা । {গা} 
রাসোতজা [রাসোত্জা] ক্রি জবাই না করা । {গা.} 
রাসোতফা [রাসোত্ফা] ক্রি জবাই করা (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা.} 
রাসোতবা [রাসোত্বা] ক্রি জবাই করে আসা । {গা} 
রাসোতস্রাঙা [রাসোত্ল্রাঙা] ক্রি অন্য কাজ থাকা সত্বেও প্রথমে জবাই করে নেওয়া । 
{গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৩২ 


করা । {গা} 
রি [রি] বি পুরুষাঙ্গ; লিঙ্গ; শিশ্ন । {গা.} 
রিগং [রিগং] বি পুরুষাঙ্গ (গালি অর্থে); লিঙ্গ । {গা} 
রিগংপাকপাক, রিগংফাকফাক [রিগংপাক্পাক্‌, রিগংফাক্ফাক্‌] বি গালিবিশেষ । 


{গা} 

রিগল [রিগল্‌] বি শিশ্ন; পুরুষাঙ্গ (গালি অর্থে) । {গা.} 

রিগলদাক [রিগল্দাক্‌] ১ বিণ বোকা; মূর্খ (গালি অর্থে) । ২ বিণ লিঙ্গ খাড়া হয়ে 
থাকে যার; খাড়া লিঙ্গ । {গা.} 

রিগিথেং [রিগিথেং] বি গ্লাস পেনিস । {গা.} 

রিফাক [রিফাক্‌] বি উরুসন্ধি (গালি অর্থে) । {গা} 

রিবালগ্রেক [রিবাল্গ্রেক্] বি, বিণ গালিবিশেষ । {গা.} 

রিবু [রিবু| বি অ কোষের রোগবিশেষ ৷ {গা} 

রিঝুংবাং, রিবিংবাং [রিবুংবাং, রিবিংবাং] বিণ উচ্ছৃজ্খল (নেতিবাচক অর্থে) । {গা.} 
রিবু নাংঙা [রিবু নাংঙা] বিণ এক অ->কোষবিশিষ্ট; একশিরা । {গা.} 

রিসপুল, রিসিপিল [রিস্পুল্‌ , রিসিপিল্‌] বি পুরুষাঙ্গ । {গা.} 

রিসপুল গন, রিসিপিল এন [রিস্পুল্‌ গ্রন্‌, রিসিপিল্‌ গন] বি অকোষ । {গা} 
রিসুমাং, রিসিমাং [রিসুমাং, রিসিমাং] বি জনন্েন্দ্রিয় লোম । {গা.} 

রিসুসাক, রিসিসাক [রিসুসাক্‌, রিসিসাক্‌] ১ বিণ চঞ্চল ও অদছ্থির প্রকৃতির পুরুষ 
(অশ্ৰীল অর্থে); ডানপিটে । ২ বিণ অশান্ত লিঙ্গবিশিষ্ট । {গা.} 

-রিঃ [-রি] প্রত্যয়বিশেষ । ক্রিয়ার সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়াপদ গঠন 
করে । যেমন: নিয়ারি; চা.আরি; দাঙ্কারি ইত্যাদি । {গা.} 

-রিং [রি] ক্রিয়া-বিভক্তিবিশেষ ৷ ক্রিয়ার সাথে যুক্ত হয়ে অনুজ্ঞা গঠন করে। যেমন: 
দাঙ্কারি; চা.আরি; রিংঙারি ইত্যাদি । {গা} 

রিকখক রিকখক দ্র রুকখক রুকখক 

রিকখিং-রাকখাং [রিক্খিং-রাক্খাং] বিণ অসমতল । {গা} 

-রিকখিত [-রিক্খিত্] অব্য প্রতি । বিশেষ্যের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে ক্রিয়াবিশেষণ 
পদ গঠন করে। যেমন: ওয়ালরিকখিত; সালরিকখিত; হা 'ন্থামরিকখিত ইত্যাদি । 
{গা} 

রিকখিত রিকখিত দ্র রুকখুত রুকখুত 

রিকখিতা দ্র রুকখতা 

রিকখি-রকখত [রিক্খি-রক্খত্‌] বিণ অমসৃণ; অসমতল । {গা} 

রিকখেঙা, রেকখেঙা [রিক্খেঙা, রেক্খেঙা] ক্রি হাডিড চিবানো ৷ {গা} 
রিকখেংজা, রেকখেংজা [রিক্খেংজা , রেক্্‌খেংজা] ক্রি হাডিড না চিবানো । {গা.} 

রিকগা, রেকগা [রিক্গা, রেক্‌গা] ক্রি বহন করে নিয়ে যাওয়া । {গা.} 
রিকগাজা, রেকগাজা [রিক্গাজা, রেক্‌গাজা] ক্রি বহন করে না নিয়ে যাওয়া । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৩৩ 


রিকগামা, রিংগামা [রিক্গামা, রিংগামা] ক্রি ডাকা; আহ্বান করা । {গা} 
রিকগাম, রিকগামবো, রিংগাম, রিংগামবো [রিক্গাম্‌, রিক্গাম্্‌বো, রিংগাম্‌, 
রিংগাম্‌বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 

রিকগি [রিক্্‌গি] বি আগা । {গা.} 

রিকগিং [রিক্গিং] বি পার; সীমা; প্রান্ত । {গা.} 

রিকমাচ্চু [রিক্মাচ্চু! বি গলায় পরার অলংকারবিশেষ । [গা.} 

-রিকরিকা [-রিক্রিকা] কৃৎ প্রত্যয়বিশেষ। কোনো কাজ পরপর করে যাওয়া বোঝাতে 
ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে ব্যবহৃত হয়। যেমন: দাকরিকরিকা; রু.মরিকরিকা; 
নিরিকরকি ইত্যাদি । {গা.} 

-রিকা [-রিকা] কৃৎ প্রত্যয়বিশেষ। কোনো কাজ কোনো কিছুর গমনের পূর্বে করা 
বোঝাতে ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে ব্যবহৃত হয়। যেমন: নিরিকা; চা.রিকা; 
রা.রিকা ইত্যাদি ৷ {গা.} 

রিক্কা [রিক্‌কা] ক্রি গড়া; নির্মাণ করা । {গা} 
রিক, রিকবো [রিক্‌, রিক্বো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
রিকজা [রিক্্‌জা] ক্রি নির্মাণ না করা । {গা.} 
রিকদাপা [রিক্দাপা] ক্রি একটার উপর আরও একটা নির্মাণ করা । {গা.} 

রিক্কা- [রিক্্‌কা] ক্রি তাড়ানো ৷ {গা.} 
রিক, রিকবো [রিক্‌, রিক্বো| ক্রি অনুজ্ঞা । {গা .} 
রিকগালা [রিক্গালা] ক্রি তাড়িয়ে দেওয়া । {গা} 
রিকজা [রিক্জা] ক্রি না তাড়ানো । {গা.} 
রিকন্রাকা [রিক্জ্রাকা] ক্রি তাড়িয়ে দেওয়া; দূর করা; হটিয়ে দেওয়া (ঝাঁক বা দল 
তাড়ানো অর্থে) । {গা.} 
রিক্কাঙা [রিক্কাঙা] ক্রি তাড়িয়ে নিয়ে যাওয়া । {গা} 

রিং: [রিং] বি নৌকা । {গা.} 
রিং চোয়া [রিং চোয়া] ক্রি বৈথা বাওয়া । {গা.} 

রিং'দ্র রি.ওঙা 

রিংইত রিংইত [রিংইত্‌ রিংইত্‌] অব্য দূরত্ব প্রকাশক উক্তি । {গা} 
রিংইত রিংইত চে ল্রা [রিংইত্‌ রিংইত্‌ চে.-ল্‌লা] বিণ দূরতিক্রম্য; অনতিক্রম্য । {গা} 

রিংখং [রিংখং] বি শুকরের খাবারের পাত্র । [গা.} 

রিংগামা দ্র রিকগামা 

রিংঙা [রিংঙা] ক্রি পান করা । {গা} 
রিংং, রিংবো [রিং, রিংবো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
রিংগপা [রিংগপা!] ক্রি ডক ঢডক করে পান করা । {গা.} 
রিংগ্রাকা [রিংগ্রাকা] ক্রি বেশি পরিমাণে পান করা । {গা.} 
রিংগিতা, রিংগিলা, রিংদিলা [রিংগিতা, রিংগিলা, রিংদিলা] ক্রি পান করতে বলা; 


ব্যবহারিক গারো অভিধান ৩৩৪ 


পান করানো । {গা} 
রিংগুবা, রিংগুয়া, রিংগিবা [রিংগুবা, রিংগুয়া, রিংগিবা] বি পানকারী । {[গা.} 
রিংঙাসিয়া [রিংঙাসিয়া] ক্রি প্রচুর পিপাসা লাগা; তৃষ্ণার্ত হওয়া । {গা.} 
রিংজা [রিংজা] ক্রি পান না করা । {গা.} 
রিংফেকা [রিংফেকা] ১ ক্রি মাতাল হওয়া । ২ ক্রি হাবুডুবু খাওয়া । {গা.} 
রিংবা [রিংবা] ক্রি পান করে আসা । {গা} 
রিংরতা [রিংরতা] ক্রি অল্প অল্প করে পান করা । {গা.} 
রিংরং রিংরং, রিংরত রিংরত [রিংরং রিংরং, রিংরত্‌ রিংরত্‌] বিণ পিচ্ছিল পিচ্ছিল। 


{গা} 
রিংরংরং থি.ঙঙা [রিংরংরং থি.-ঙ্ঙা] ১ বিণ গভীর খাদ । ২ ক্রি গভীর খাদ হওয়া । 
{গা} 
রিংরত রিংরত দ্র রিংরং রিংরং 
রিংরাং-রিংরাং [রিংরাং-রিংরাং] ১ অব্য ঝিলমিল । ২ বিণ ঝিলমিলে । {গা} 
রি.ঙঙা [রি.-ঙ্ঙা] ক্রি গাওয়া ৷ {গা.} 
রি.ঙ, রি.ওবো [রি.-ঙ্‌, রি.-ঙ্বো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
রি.ঙগুবা, রি.ঙগুয়া, রি.ঙগিবা [রি.-ঙ্গুবা, রি.-ঙ্গুয়া, রি.-ঙ্গিবা] বি গায়ক; শিল্পী । 


{গা} 
রি.ঙঙানি [রি.-ঙ্ঙানি] বি গান; গাওয়ার । {গা} 
রি.ঙজা [রি.-ডজা] বি না গাওয়া । {গা.} 
রি.ঙদুমা, রি.ঙদিমা [রি.-ঙ্দুমা, রি.-ঙ্দিমা] ক্রি সমবেত কন্ঠে গান গাওয়া ৷ {গা.} 
রি.ওমুখেলা, রি.ওমিখেলা [রি.-ঙ্মুত্থেলা, রি.-ঙ্মিত্থেলা] ক্রি স্তব করা । {গা} 
রিচচং দ্র রচ্চং 
রিচ্চাগিথাম [রিচ্চাগিথাম্‌] ১ বি তিনশত; ৩০০ সংখ্যা । ২ বিণ ৩০০ সংখ্যক বা 


সংখ্যাবিশিষ্ট । {গা.} 
রিচ্চাগিথামগিবা  [রিচ্চাগিথামৃ্‌গুবা, 
রিচ্চাগিথামগুয়া , রিচ্চাগিথাম্‌গিবা| বিণ ত্রিশততম । [গা } 
রিচ্চাগিনি, রিচ্চাগিনিং, রিচ্চাগ্নি, রিচ্চাগ্নিং [রিচ্চাগিনি, রিচ্চাগিনিং, রিচ্চাগৃনি, 
রিচ্চাগ্‌নিং] ১ বি দুইশত; ২০০ সংখ্যা । ২ বিণ ২০০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট। 


রিচ্চাগিনিংগুয়া, রিচ্চাগনিগুয়া, রিচ্চারনিংগুয়া, ; ংগিবা 
, রিচ্চার্নিংগিবা [রিচ্চাণিনিগুবা, রিচ্চাগিনিংখুবা, : 
রিচ্চাগৃনিংগুবা, রিচ্চাগিনিগুয়া, রিচ্চাগিনিংগুয়া, ংগুয়া , 


রিচ্চাগৃনিং 
১, রিচ্চাগিনিংগিবা , রিচ্চাগ্নিগিবা, রিচ্চাগৃনিংগিবা] বিণ দ্বিশততম ৷ 


ব্যবহারিক গারো অভিধান ৩৩৫ 


রিচ্চাসা [রিচ্‌চাসা] ১ বি একশত; ১০০ সংখ্যা । ২ বিণ ১০০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 
{গা} 
রিচ্চাসাগুবা, রিচ্চাসাগুয়া, রিচ্চাসাগিবা [রিচ্চাসাগুবা, রিচ্চাসাগুয়া, রিচ্চাসাগিবা] 


বিণ শততম । {গা} 
রি.চু, রে.চু [রি.-চু, রে.-চু| বি ভাগ্য; বরাত । [গা.} 
রিচ্ুয়া [রিচ্চুয়া] ক্রি জোড়া দেওয়া । {গা.} 
রিছিল [রিছিল্‌] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
রিজ্জিমা দ্র রুজ্জুমা 
রিতা [রিতা] বি গাছবিশেষ । {[গা.} 
রিত্তা [রিত্তা] ক্রি সিদ্ধ করা । {[গা.} 
রিত, রিতবো [রিত্‌, রিতবো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
রিতজা [রিত্জা] ক্রি সিদ্ধ না করা । {গা.} 
রিখাপ রিখাপ [রিত্থাপ্‌ রিত্থাপ্‌] ক্রিবিণ একটার পর একটা । {গা} 
রিখিরিখি, রিখি-বান্থি [রিত্থি রিতৃথি, রিতৃথি-বান্থি] ক্রিবিণ নানাবিধ; একটার পর 
একটা ৷ {গা.} 
রিদ্দাক রিদ্দাক দ্র রুদ্দাক রুদ্দাক 
রিদ্দাপ রিদ্দাপ [রিদ্দাপ্‌ রিদ্দাপ্‌] ক্রিবিণ পরপর । {গা} 
রিদ্দামা [রিদ্দামা] ক্রি ডালপালা ছাটাই করা । {[গা.} 
রিদ্দিমা দ্র রুদ্দুমা 
রিন্নোক রিন্নোক দ্র রুননোক রুন্নোক 
রিপফিয়া দ্র রুপফিয়া 
রিপফু রিপফু দ্র রুপফু রূপফু 
রিপরাপা দ্র রুপরাপা 
রিপ্না দ্ররুগ্না 
রিপ্সেং, রিব্বেং [রিপৃপেং, রিব্বেং] বি বন্ধু; সাথী । প্রশূ. বাজু ৷ {গা.} 
রিপ্সেং-গবেং [রিপৃপেং-গবেং] ক্রিবিণ বিক্ষিপ্তভাবে ৷ {গা.} 
রিব্বক দ্র রুব্বক 
রিব্বমচি দ্র রুব্বমচি 
রিব্বাকা দ্র রুব্বাকা 


ব্যবহারিক গারো অভিধান ৩৩৬ 


রিব্বিমা দ্র রুব্বমা 

রিব্বিয়া দ্র রুব্বিয়া 

রিব্বুক রিব্বুক দ্র রুকুুক রুকুক 

রিব্রুয়া দ্র রুব্ুয়া: 

রিব্রুয়া' দ্র রুব্ুয়াং 

রিব্বরেং দ্ররিপ্সেং 

রিব্বেং-দাম্বেং [রিবৃবেং-দাম্্‌বেং] ক্রিবিণ এলোমেলো অবস্থায় । {গা} 


রিসক [রিসক্‌ বি কলাপাতা ৷ {[গা.} 
রিয়া [রিয়া] ক্রি চলা । {গা 
রি.ই, রি.বো [রি.-ই] ক্রি অনুজ্ঞা । {গা.} 
রি.খামা [রি.-খামা] ক্রি প্রায়ই গমন করা । {গা.} 
রি.গুলওয়াতা [রি.-গুল্‌ওয়াতা] ক্রি আসা-যাওয়া করা । {গা} 
রি.চাখাতা [রি.-চাখাতা|] ক্রি যাত্রা শুরু করা । {গা.} 
রি.চেঙা [রি.-চেঙা] ক্রি প্রথমে গমন করা । {গা.} 
রি.জলজলা [রি.-জল্জলা] ক্রি বরাবর যাওয়া । {গা.} 
রি.জলা [রি.-জলা] ক্রি একসঙ্গে যাওয়া; একবারে যাওয়া । {গা.} 
রি.জা [রি.-জা] ক্রি না চলা; গমন না করা । {গা} 
রি.দাপা [রি.-দাপা] ক্রি একই জায়গা দিয়ে বারবার গমন করা । {গা} 
রি.দিকা [রি.-দিকা] ক্রি যাওয়ার ইচ্ছা না থাকলেও যাওয়া; গমনে অস্বাচ্ছন্দ্যবোধ 
করা । {গা} 
রি.দিংদিঙা [রি.-দিংদিঙা] ক্রি সরাসরি হাটা । {গা.} 
রি.দিলা [রি.-দিলা] ক্রি গমন করতে বলা; নেতৃত্ব দেওয়া; পথ প্রদর্শন করা । {গা} 
রি.ফা [রি.-ফা] ক্রি একত্রে গমন করা (সাহায্য বা অনুকরণ অর্থে) । {গা.} 
রি.ফুলা, রি.ফিলা [রি.-ফুলা, রি.-ফিলা] ক্রি পুনরায় চলা । {গা} 
রি.ফ্রেতা [রি.-ফ্রেতা] ক্রি জোর করে যাওয়া; বল প্রয়োগ করে মাঝখান দিয়ে 
যাওয়া । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৩৭ 


রিবা [রি.-বা] ক্রি আসা । {গা.} 
রি.বুংবাংঙা, রি.বিংবাংঙা [রি.-বুংবাংঙা , রি.-বিংবাংঙা] ক্রি হেলদুলে যাওয়া । {গা.} 
রি.বুংব্রাঙা , রি.বিংব্রাঙা [রি.-বুংবাঙা, রি.-বিংব্রাঙা] ক্রি উদ্দেশ্যহীন ঘুরাফেরা করা । 
{গা} 
রি.মুকমুকা, রি.মিকমিকা [রি.-মুক্মুকা, রি.-মিক্মিকা] ক্রি একই স্থান দিয়ে বারবার 
যাতায়াত করা । {গা} 
রি 'রুয়াতা [রি.-বুয়াতা] ক্রি বারবার আসা-যাওয়া করা । {গা} 
রি.স্রেতা [রি.-স্রেতা] ক্রি ভূল পথে যাওয়া । {গা.} 
রিয়া [-রিয়া] সাফিক্সবিশেষ । শব্দের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে । যেমন: চা.আরিয়া; রিংঙারিয়া; রু.ম্মারিয়া ইত্যাদি । {গা.} 
রি.য়া-দোওয়া [রি.-য়া-দোওয়া] ক্রি আসা-যাওয়া করা । {গা.} 
শুকনা; হাডিডসার । {গা.} 

বুকখতা, রুকখুতা, রিকখিতা [রুক্খতা, রুক্খুতা, রিক্খিতা] ১ বিণ ছাচানো। ২ 
ক্রি ছাচা; তলা স্পর্শ করে ছেচে আনা । {গা.} 

রুকখুত-দাংখুত, রিকখিত-দাংখিত [রুক্খুত্‌-দাংখুত্‌, রিক্খিত্‌-দাংখিত্‌] ক্রিবিণ 
পুঙ্খানুপুজ্খভাবে; তন্ন তন্ন করে । {গা.} 

রুকখুত রুকখুত, রিকখিত রিকখিত [রুক্খুত্‌ রুক্খুত্‌, রিক্খিত্‌ রিক্খিত্‌] ক্রিবিণ 
নানা রকম; রকমারি । {গা.} 

রুকগুয়া, রুকগ্ুরুয়া, রিকগুয়া, রিকগ্রুরুয়া [বুক্গুয়া, বুক্গুরুয়া, রিক্গুয়া, রিক্গুরুয়া] 
বি ধাওয়া করা; কাউকে দৌড়ানো; দৌড়ে ধরার চেষ্টা করা । {গা.} 
রুক্গু, রুক্গুবো, রুক্গুবো, রিক্গু, রিক্গ্ু, রিক্গুবো, রিক্গুবো] ক্রি অনুজ্ঞা । {গা} 

বুগা’ [বুগা] ১ বি গারোদের দলবিশেষ। ২ বি রুগা দলের ভাষা; গারোদের 
উপভাষাবিশেষ । {গা} 

বুগা' [রুগা] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ। 
{গা} 

রুগালা দ্র রুয়া 

বৃজ্জুমা , রিজ্জিমা [রুজ্জুমা, রিজ্‌জিমা] ১ বিণ ভারী । ২ ক্রি ভারী হওয়া । {গা.} 
বুজ্জুমখাল্লা, রিজ্জিমখাল্লা [রুজ্জুম্খল্লা, রিজ্জিম্খল্লা] ১ বিণ বেশ ভারী । ২ ক্রি 
বেশ ভারী হওয়া । {গা.} 
বুজ্জুমজা, রিজ্জিমজা [বুজ্জুম্‌জা, রিজ্জিম্‌জা] ১ বিণ হালকা । ২ ক্রি হালকা 
হওয়া । {গা} 
বুজ্জুমদাত্তা, রিজ্জিমদাত্তা [রূজ্জুম্দাত্তা, রিজ্জিমৃদাত্তা] ১ বিণ মাত্রাতিরিক্ত 
ভারী। ২ ক্রি মাত্রাতিরিক্ত ভারী হওয়া । [গা } 

বুদ্দং রুদ্দং, রিদ্দং রিদ্দং [রুদ্দং বুদ্দং, রিদ্দং রিদ্দং] ক্রিবিণ তরতর করে। {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৩৮ 


বুদাত [বুদাত্‌] বি ছাড়পোকা ৷ প্রশ. দুব্বা । {গা .} 
বুদ্দাক ৰুদ্দাক, রিদ্দাক রিদ্দাক [বুদ্দক্‌ রুদ্দক্‌, রিদ্দক্‌ রিদ্দক্‌] ক্রিবিণ টপটপ 
করে। {গা} 
বুদ্দুং বুদ্দুং, রিদ্দিং রিদ্দিং [রুদ্দুং রুদ্দুং, রিদ্দিং রিদ্দিং] বিণ সারি সারি । {গা.} 
বুদ্দুমা , রিদ্দিমা [রুদ্দুমা, রিদ্দিমা] ক্রি অন্কুরোদগম করা; গজানো । {গা} 
মসৃণ; কোমল কোমল; নরম নরম । {গা.} 
বুপফিয়া, রিপফিয়া [রুপ্‌ফিয়া, রিপৃফিয়া] ক্রি লেপন করা; প্রলেপ দেওয়া । {গা.} 
ৰুপফি, রুপফিবো, রিপফি, রিপফিবো [রুপ্‌ফি, রুপ্ফিবো, রিপ্‌ফি, রিপ্ফিবো| ক্রি 
{গা 
on Rl [রুপ্‌ফিদাপৃপা , রিপফিদাপৃপা] ক্রি কোনো বস্তু থাকা সত্বেও 
তার উপরে প্রলেপ দেওয়া বা লেপন করা; দ্বিতীয়বার প্রলেপ বা লেপন করা । {গা} 
রূপফু রুপফু, রিপফু রিপফু [রূপ্‌ফু বুপ্‌ফু, রিপ্‌ফু রিপ্ফু] ক্রিবিণ ঘামাচির মতো । 
প্রশ. রুক্ষু বুক্ণু । {গা .} 
বুপরাপা, রিপরাপা [রুপ্রাপা, রিপ্রাপা] ক্রি হাতের সাহায্যে পানি ছিটিয়ে দেওয়া । 
{গা} 
বুপ্পা, রিপ্পা [রুপ্‌পা, রিপ্পা] ক্রি ডুব দেওয়া । {গা.} 
বুপ, রুব্বো, রিপ, রিব্বো [রুপ্‌, রুব্বো, রিপৃ, রিব্বো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
ৰুপজা, রিপজা [ূপ্‌জা, রিপ্জা] ক্রি ডুব না দেওয়া । {গা.} 
বুব্বলা, রুব্বুলা, রিব্বলা, রিব্বিলা [রুব্বলা, বুব্বুলা, রিব্বলা, রিব্বিলা] ১ বি 
বাপ্তিন্ন। ২ ক্রি বাপ্তিন্ম নেওয়া । ৩ ক্রি হাবুডুবু খাওয়া । {গা.} 
বুব্বুলবুলা , রিব্বিলবিলা [রুব্বুল্বুলা, রিব্বুল্বিলা] ক্রি বারবার ডুব দেওয়া । {গা.} 
রুব্বক , রিব্বক [রুব্বক্‌, রিব্বক্] বি অলংকারবিশেষ । {গা.} 
বুব্বক-নাখং, রিব্বক-নাখং [রুব্বক্-নাখং, রিব্বক্-নাখং] বি অলংকারবিশেষ। 
{গা} 
রুব্বমচি, রিব্বমচি [রুব্বমৃচি , রিব্বমৃচি] বি শিশির; কুয়াশা । {গা.} 
বুব্বাকা, রিব্বাকা [রুব্বাকা, রিবৃবাকা] ১ বিণ মোছা । ২ ক্রি মোছামুছি করা । {গা} 
বুব্বিয়া , রিব্বিয়া [রুবৃবিয়া, রিব্বিয়া] ক্রি ভার বহন করা । {গা} 
বুব্বি, রুব্বিবো, রিব্বি, রিব্বিবো [রুব্বি, রুব্বিবো, রিব্বি, রিব্বিবো|] ক্রি অনুজ্ঞা । 
{গা} 
বুব্বিজা , রিব্বিজা [রুব্বিজা, রিবৃ্বিজা] ক্রি ভার বহন না করা । {গা.} 


গা 


ছিটিয়ে । [গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৩৯ 


বুব্রুমা , রিব্বিমা [রুব্বুমা, রিব্বিমা] ১ বিণ ফোলা ৷ ২ ক্রি ফুলে যাওয়া । {গা.} 

বুব্বুলা দ্র রুগ্না 

রুক্বুয়া, রিব্বুয়া' [রুব্বুয়া] ক্রি গিত করা । {গা.} 
ুক্বুয়া-সাম্বুয়া, রিব্নুয়া-সামুয়া রুব্বুয়া-সাম্বুয়া, রিব্বুয়া-সাম্বুয়া] ক্রি ছথগিত করা । 
{গা} 

বুব্বুয়া-, রিব্বুয়াং [রুব্বুয়া, রিব্বুয়া! ১ ক্রি পানিতে মাংস গরম করা। ২ ক্রি কোনো 
কাজ অসমাপ্ত রেখে দেওয়া । {গা.} 

বুমরুম-থুমথুম, রিমরিম-থিমথিম [রুম্রুম-থুম্থুম্‌, রিম্রিম-খিম্থিম্‌| ক্রিবিণ পেরে না 
পেরে; অতিকষ্টে (ওজন ভারী হওয়ার কারণে) । {গা.} 

বুমরুমা, রিমরিমা [রুম্রুমা, রিম্রিমা] ক্রি গড়িয়ে যাওয়া ৷ {গা.} 
বুমরুমমুখাল, বুমরুমুখাল, রিমরিমমিথখাল, রিমরিমিখখাল [রুম্রুম্‌মুত্থাল, 
রুম্রুমুত্থাল্‌ , রিম্রিম্মিত্থাল, রিম্রিমিত্থাল্‌] ক্রিবিণ গড়িয়ে গড়িয়ে; চিৎপটাং 
হয়ে । {গা} 
ৰু ৰু PN ESE [-বুম্রুমা , - রম্‌ রমা] ১ ফক্স বং ব। ক্রয় মূলে র সাথে 
সাফিক্সরূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: দকরুমরুমা; ফি.বরুমরুমা; 
গালরুমরুমা ইত্যাদি । {গা .} 

বুমসু [রুম্‌সু] বি মোমিন গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ। 
{গা} 

বুম্মক বুম্মক, রিম্মক রিম্মক [রুম্‌মক্‌ রুম্‌মক্‌, রিম্‌মক্‌ রিম্‌মক্‌] ক্রিবিণ মচকিয়ে ৷ 
{গা} 

বুম্মল, রিম্মল [রুম্মল্‌, রিমৃমল্‌] বি হাত-টেকির হাতল । [গা.} 

রুমা, -রিমা [-রুমা, -রিমা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে । যেমন: দকরুমা; ফি.রুমা; গালরুমা ইত্যাদি । {গা.} 

বুম্মা, রিম্মা [রুম্মা, রিম্মা] ক্রি ডাকা; সাথে নেওয়া । {গা} 
রুম, রুমবো, রিম, রিমবো [রুম্‌, রুম্‌বো, রিম্‌, রিম্বো] ক্রি অনুজ্ঞা । {গা .} 
বুমজা, রিমজা [রুম্‌জা, রিম্‌জা] ক্রি না ডাকা; সাথে না নেওয়া । {গা.} 
বুমবা, রিমবা [রুম্বা, রিম্বা] ক্রি নিয়ে আসা । {গা.} 
বুম্মাঙা , রিম্মাঙা [রুম্‌মাঙা, রিম্মাঙা] ক্রি নিয়ে যাওয়া । {গা.} 

বুম্মা, রি. ম্মা [রু.-মৃমা, রি.-মৃমা] ১ ক্রি ধরা । ২ ক্রি করা (কাজ) {গা.} 
বু:ম, রু.মবো, রি.ম, রি.মবো [রু.-ম্‌, রু.-মৃ্‌বো, রি.-মৃ, রি.-মৃবো] ক্রি অনুজ্ঞা । {গা .} 
ৰু:মক্রেপা, রু:মগ্রেপা, রি.মক্রেপা, রি.মগ্রেপা [রু.-মক্রেপা, রু.-মৃগ্রেপা, রি.- 
মূক্রেপা, রি.-মৃগ্রেপা] ক্রি আঙুলে চেপে ধরা । {গা} 
ৰু:মখাপা, রি.মখাপা [রু.-ম্খাপা, রি.-ম্খাপা] ক্রি আকড়িয়ে ধরা । {গা} 
ৰু মখিংখিঙা, রি.মখিংখিঙা [রু.-ম্খিংখিঙা, রি.-ম্খিংখিঙা] ক্রি শক্ত করে ধরা । {গা} 
ৰু:মখিনাপা, রি.মখিনাপা [রু.-ম্খিনাপা, রি.-ম্খিনাপা] ক্রি ধরতে ভালো বা সহজ 


ব্যবহারিক গারো অভিধান ৩৪০ 


লাগা । {গা} 

বু:মখুপা, রি.মখিপা [রু.-মখুপা, রি.-মৃখিপা] ক্রি মুঠি ধরা । {গা .} 

ৰু.মখেতা, রি.মখেতা [রু.-মখেতা, রি.-মৃখেতা] ক্রি শক্ত করে আটকে রাখা । {গা} 
ৰু:মখেপা, রি.মখেপা [রু.-মূখেপা , রি.-মৃখেপা] ক্রি ধরে আটকানো । {গা.} 
ৰু.মখেংখৃতা, রি.মখেংখতা [রু.-ম্খেংখতা , রি.-ম্খেংখতা] ক্রি জাপটে ধরা । {গা.} 
ৰু:মগপা, রি.মগপা [রু.-মৃগপা, রি.-মৃগপা] ক্রি বাছ-বিচার না করে ধরা; সবাইকেই 
গ্রেপ্তার করা । {গা} 

ৰু:মগ্ৰপা, রি.মগ্রপা [রু.-ম্্রপা, রি.-ম্গ্রপা] ১ ক্রি মালিশ করা । ২ ক্রি ব্যথা ওঠা । 


{গা} 

ৰু:মগিথাঙা , রি.মগিথাঙা [রু.-মৃগিথাঙা, রি.-মৃগিথাঙা] ক্রি আটক করা; বন্দী করা । 
{গা} 

ৰু:মগেকা, রি.মগেকা [রু.-মৃগেকা, রি.-মৃগেকা] ক্রি ধরে মেরে ফেলা । {গা.} 
ৰু:মগ্ৰেপা, রি.মগ্রেপা [রু.-মৃগ্রেপা, রি.-মৃগ্রেপা] ক্রি বন্দি করা । {গা.} 

বু:মচাকসুয়া, রু.মচাকসোয়া, রি.মচাকসুয়া, রি.মচাকসোয়া [রু.-মৃচাক্সুয়া, রু.- 
জানানো । {গা} 

বু:মচাকা , রি.মচাকা [রু.-মৃচাকা, রি.-মৃচাকা] ক্রি পতনের পূর্বে গহণ করা । {গা} 
ৰু:মচাঙা, রি.মচাঙা [রু.-মৃচাঙা, রি.-মৃচাঙা] ক্রি কথা ধরা । {গা.} 

ৰু:মচ্রাপা, রি.মচ্রাপা [রু.-মৃচ্রাপা, রি.-মৃচ্রাপা] ক্রি পাঞ্জা মেরে ধরা; আকড়ে ধরা । 
{গা} 

ৰু:মচিকাপা, রি.মচিকাপা [রু.-মৃচিকাপা, রি.-মৃচিকাপা] ক্রি আটকে ধরা; শক্ত করে 
ধরা । {গা} 

বু.মচুপা, রি.মচিপা [রু.-মূচুপা, রি.-মৃচিপা] ক্রি সন্দেহ করা । {গা} 

ৰু:মচেঙা, রি.মচেঙা [রু.-ম্‌চেঙা, রি.-মৃচেঙা] ক্রি প্রথমে ধরে রাখা । {গা} 
ৰু:মচেপেতা, রি.মচেপেতা [রু.-ম্‌চেপেতা, রি.-মৃচেপেতা] ক্রি ধরে চ্যাপটা করা । 
{গা} 

ৰু:মজা, রি.মজা [রু.-মূজা, রি.-মৃজা] ক্রি না ধরা । {গা} 

ৰু:মজাংজতা, রি.মজাংজতা [রু.-ম্‌জাংজতা, রি.-ম্‌জাংজতা] ক্রি পাঞ্জা মেরে ধরা; 
শক্ত করে ধরা । {গা.} 

ৰু:মথাতা, রি.মথাতা [রু.-মৃথাতা, রি.-মৃথাতা] ক্রি জোরে চেপে ধরা । {গা.} 
ৰু:মথাপা , রি.মথাপা [রু.-ম্থাপা, রি.-ম্থাপা] ক্রি ছোয়া; স্পর্শ করা । {গা} 
বু:মথাপা-দাংথাপা, রি.মথাপা-দাংখাপা [রু.-ম্থাপা-দাংথাপা, রি.-ম্থাপা-দাংথাপা] 
ক্রি ধরা-ছোয়া । {গা.} 

ৰু:মথুপা, রি.মথিপা [রু.-মৃথুপা, রি.-মৃখিপা] ক্রি মুখ বন্ধ করা । {গা.} 

ৰু:মদাতা, রি.মদাতা [রু.-মৃদাতা, রি.-মৃদাতা] ক্রি জোরে ধরা । {গা.} 
ৰু:মদিকদাকা, রি.মদিকদাকা [রু.-মৃদিকদাকা, রি.-মৃদিকদাকা] ক্রি হাতড়ানো। 
{গা} 

বু:মদিকা, রি.মদিকা [রু.-মৃদিকা, রি.-মৃদিকা] ক্রি অনিচ্ছা সত্ত্বেও ধরে রাখা; জব্দ 


ব্যবহারিক গারো অভিধান ৩৪১ 


করা; শায়েস্তা করা । {গা.} 

ৰু:মদিংদিঙা, রি.মদিংদিঙা [রু.-মৃদিংদিঙা, রি.-মৃদিংদিঙা] ক্রি হাত ধরা । {গা} 
বু:মনাপা, রি.মনাপা [রু.-ম্নাপা, রি.-ম্নাপা] ক্রি গহণ করে নেওয়া । {গা.} 
ৰু:মফাকা, রি.মফাকা [রু.-ম্‌ফাকা, রি.-মৃফাকা] ক্রি আলতোভাবে ধরা । {গা.} 
ৰু:মফিনেক্কা, রি.মফিনেক্কা [রু.-মূফিনেক্কা, রি.-মূফিনেক্‌কা] ক্রি ধরে ধরে নরম 
করা । {গা} 

বু:মফ্ৰেতা, রি.মফ্রেতা [রু.-মফ্রেতা, রি.-মূফ্রেতা] ক্রি চেপে ধরে ফাটানো । {গা.} 
বু:মূবকা, রি.ম্বকা [রু.-মূবরকা, রি.-মূবকা] ১ ক্রি সাবান মাখিয়ে গা পরিষ্কার করা । 
২ ক্রি ময়লা হাতে সব নোংরা করা । {গা.} 

বু.ম্বাকা, রি.ম্বরাকা [রু.-মূবাকা, রি.-ম্বাকা] ক্রি ধরে নষ্ট করা; অশুচি করা । {গা.} 
বু:মরকা, রি.মরকা [রু.-মূরকা, রি.-মূরকা] ক্রি বুলানো; মাখানো; স্পর্শ করা । {গা} 
ৰু:মরামা, রি.মরামা [রু.-মূরামা, রি.-ম্রামা] ক্রি অন্ধকারে হাতড়ানো । {গা.} 
ৰু:মরিকা, রি.মরিকা [রু.-মূরিকা, রি.-ম্রিকা] ক্রি ধরে রাখা । {গা} 

ৰু:মরিদিঙা, রি.মরিদিঙা [রু.-ম্রিদিঙা , রি.-ম্রিদিঙা] ক্রি হাতে হাত ধরা । {গা.} 
ৰু:মরেপরেপা, রি.মরেপরেপা [রু.-মূরেপ্রেপা, রি.-মূরেপ্রেপা] ক্রি মালিশ করা । 
{গা} 

ৰু:মস্থতা, রি.মস্থতা [রু.-মৃস্খতা, রি.-মৃস্তা] ক্রি হাত ফসকে যাওয়া । {গা.} 
ৰু.মস্বকা, রি.মস্বকা [রু.-ম্‌স্বকা, রি.-মৃস্বকা] ক্রি মোছা । {গা} 

ৰু:মত্বতা, রি.মস্বতা [রু.-মৃত্বতা, রি.-ম্ত্রতা] ক্রি পিচ্ছিল জিনিস ধরা । {গা.} 
বু:মসুয়া, রু:মসোয়া, রি.মসুয়া, রি.মসোয়া [রু.-ম্সুয়া, রু.-ম্‌সোয়া, রি.-মৃসুয়া, রি.- 
মৃসোয়া] ক্রি আগমনের পূর্বে ধরে রাখা । {গা} 

ৰু:মসোতা, রি.মসোতা [রু.-ম্‌সোতা, রি.-ম্‌সোতা|] ক্রি শ্বাসরোধ করা । {গা.} 

ৰু ম্মামা, রি ম্মামা [রু.-মৃমামা, রি.-ম্মামা] ক্রি হাতড়ানো ৷ {গা.} 

বুম্মুক-রু.ম্মাক দাক্কা, রি.ম্মুক-রি.ম্মাক দাক্কা [রু.-মূমুক্-রু.-মূমাক্‌ দাক্্‌কা, রি.- 
মুমুক্-রি.-ম্‌মাক্‌ দাক্কা|] ক্রি মাথা ঝিমঝিম করা । {গা.} 

ৰু ম্মেকা, রি.ম্মেকা [রু.-মৃ্‌মেকা, রি.-মৃমেকা|] ক্রি ধরে নষ্ট করা । {গা} 

বুম্মেতা, রিম্মেতা [রু.-মৃমেতা, রি.-মৃমেতা|] ক্রি সাহায্যস্ববূপ ধরে দেওয়া । {গা} 


বুম্মুতা , রিম্মিতা [রুম্‌মুতা, রিমমিতা] ১ বিণ হলুদ । ২ বিণ সোনালি । ৩ বিণ রঙিন। 


8 ক্রি হলুদ হওয়া । ৫ ক্রি রঙিন হওয়া । ৬ ক্রি সোনালি হওয়া ৷ {গা.} 
বুম্মুত, রিম্মিত [বুম্‌মুত্‌, রিম্মিত্] ১ বি হলুদ ২ বিণ সোনালি । ৩ বিণ রঙিন। 


{গা} 
বুম্মুত চিংচিং, রিম্মিত চিংচিং [রুম্‌মুত্‌ চিংচিং, রিম্মিত্‌ চিংচিং] বিণ উজ্জ্বল হলুদ । 


২ বিণ উজ্জ্বল সোনালি । ৩ বিণ উজ্জ্বল রঙিন । {গা.} 

বুম্মুতজা, রিম্মিতজা [রুম্‌মুত্‌জা, রিম্‌মিত্‌জা] ১ বিণ হলুদ নয় এমন । ২ বিণ 
সোনালি নয় এমন । ৩ বিণ রঙিন নয় এমন 8 ক্রি হলুদ না হওয়া । ৫ ক্রি 
সোনালি না হওয়া । ৬ ক্রি রঙিন না হওয়া । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৪২ 


বুম্মুত জ্রি্ৰি, রিম্মিত ভ্রিত্তি [রুম্‌মুত্‌ জিজি, রিম্মিত্‌ ভ্রিঞ্রি! ১ বিণ গাঢ় হলুদ । ২ 
বিণ গাঢ় সোনালি । ৩ বিণ গাঢ় রঙিন । {গা.} 

বুম্মুত বুম্মুত, রিম্মিত রিম্মিত [রুম্মুত্‌ রুম্যুত্‌, রিম্মিত্‌ রিম্মিত্] ১ বিণ হলদে 
হলদে ৷ ২ বিণ সোনালি সোনালি । ৩ বিণ রঙিন রঙিন । {গা.} 

বুম্মুলা , রিম্মিলা [রুম্মুলা, রিম্‌মিলা] ১ বিণ পিচ্ছিল । ২ ক্রি পিচ্ছিল হওয়া । {[গা.} 
বুম্মুলজা, রিম্মিলজা [বুম্‌মুল্‌জা, রিম্‌মিল্‌জা] ১ বিণ পিচ্ছিল নয় এমন। ২ ক্রি 
পিচ্ছিল না হওয়া । {গা} 
রুম্মুলদ্রাকা, রিম্মিলদ্রাকা [রুমমুল্দ্রাকা , রিমৃমিল্দ্রাকা] ১ বিণ অতিরিক্ত পিচ্ছিল। ২ 
ক্রি অতিরিক্ত পিচ্ছিল হওয়া । {গা} 
বুম্মুলস্বতা, রিম্মিলস্বতা [রুম্মুল্ত্বতা, রিম্‌মিল্সবতা] ক্রি পিছলে পড়ে যাওয়া । {গা.} 

বুরঙা [রুরঙা] ১ ক্রি ঝরে পড়া ৷ ২ ক্রি ক্ষতি করা; অপচয় করা । {গা} 

বু:রাআ [রু.-রাআ!] ক্রি প্রলোভন দেখানো । {গা} 

বুরাগারা [রুরাগারা] ক্রিবিণ প্রায়ই । {গা} 

বুরাজুজা [রুরাজুজা] বিণ এলোমেলো । {গা} 

বুরাম [রুরাম্‌! বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ। 
{গা. রুয়াম>রুরাম) 

বুরি, রোরি [রুরি, রোরি] বি বাঙ্গাল; গারো নয় এমন; পরজাতি ৷ {গা.} 

বুবু [রুরু] ক্রিবিণ দুতবেগে । {গা} 

বুরুবাংবাং [বুরুবাংবাং] বিণ ফাকা; শূন্য । {গা.} 

-বুরুমা , -রিরিমা [-রুরুমা, -রিরিমা] কৃৎ প্রত্যয়বিশেষ। ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে 
যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: দকরুরুমা; গালরুরুমা; ফি.রুরুমা ইত্যাদি ৷ 
{গা} 

বুরুয়া [রুরুয়া] ক্রি ক্ষতি করা । {গা} 

-বুরুয়া [-বুরুয়া] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে ব্যবহৃত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: চা .রুরুয়া; খাতরুরুয়া; সিকরুরুয়া ইত্যাদি । {গা.} 

রুসৃতা দ্র য়া 

বুসিয়া [রুসিয়া] ক্রি ধ্বংস করা । {গা.} 

বুয়া’ [রুয়া] ক্রি ঢালা । {গা} 
ৰু, রুবো [রু, রুবো!] ক্রি অনুজ্ঞা । {গা} 
বুগালা [রুগালা] ১ বি ওয়ানগালার প্রথম দিনের অনুষ্ঠান । ২ ক্রি ঢেলে ফেলা । {গা.} 
বুজা [বুজা] ক্রি না ঢালা । {গা} 
বুদাতা [রুদাতা] ক্রি বেশি পরিমাণে ঢালা । {গা} 
বুদাপা [রুদাপা] ক্রি উপরে তরল বস্তু ঢালা । {গা.} 
বুফাকা [রুফাকা] বি ঢেলে ফেলা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৪৩ 


বুফ্ৰাকা [রুফ্াকা] ক্রি উপর থেকে ঢেলে দেওয়া । {গা.} 
বুরাপা [রুরাপা] ক্রি পানি ছিটিয়ে দেওয়া । {গা.} 
বুস্বতা [রুস্তা] ১ বি ওয়ানগালার তৃতীয় দিনের অনুষ্ঠান । ২ ক্রি তরল পদার্থ ঢালা । 
{গা} 

বুয়া'রুয়া] বি বুয়া; ধানের চারা । {গা} 

বুয়া' [বুয়া] বি কুড়াল । {গা} 

বুয়া [বুয়া] ১ ক্রি কাপড়ের সুতা খুলে ফেলা ৷ ২ ক্রি চাল ভাঙা । {গা} 

বুয়াত [রুয়াত্‌] বি জোক । {গা} 

বুয়ান [রুয়ান্‌|] বি কুলা । {গা.} 

রেকখেঙা দ্র রিকখেঙা 

রেকগা দ্র রিকগা 

রেকবুত [রেক্বুত্‌] বি সাদা উকুন । {গা} 

রেকরেকা [রেক্রেকা] ক্রি খোচা দেওয়া । {গা.} 

রে.খিং [রে.-খিং] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

রেংখনচি [রেংখন্চি] বি নেংটি ইঁদুর । [গা.} 

রেংচেং [রেংচেং] বি উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা.} 

রেংরেংখল [রেংরেংখল্‌] বি গভীর খাদ । {গা} 

রেংসল, রেংসি [রেংসল্‌] ১ বি অংশ; ভাগ । ২ বি দড়ি; সুতা। ৩ বি সহভাগিতা 
(বিশিষ্টার্থে) । {গা.} 

রেংসি দ্র রেংসল 

রেচুদ্ররিচু 

-রেতা [-রেতা] কৃৎ প্রত্যয়বিশেষ। ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে । যেমন: রংরেতা; রিংরেতা; দি.রেতা ইত্যাদি । {গা} 

রেহ্থা [রেন্থা] ক্রি গায়ে পড়া; গায়ে গা লাগানো; গায়ে হেলান দেওয়া । {গা.} 

রেন্দিয়া [রেন্দিয়া! ১ বিণ কোনো কারণে ফল না পেকে নরম হওয়া বা পাকার মতো 
অবস্থা হওয়া ফল। ২ ক্রি কোনো কারণে ফল না পেকে নরম হয়ে যাওয়া বা 
পাকার মতো অবস্থা হওয়া । প্রশ. দমিয়া; দমাইয়া । {গা.} 

রেগ্নী: [রেপ্‌পা] বি এক টাকার অর্ধেক; আধুলি । {গা.} 

রেগ্নী২ [রেপ্‌পা] ক্রি ছোট টুকরা করে কাটা; ফালি করে কাটা । {গা.} 

রেমা, রে.মা [রেমা, রে.-মা] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 

রেক্ষুরেন্ষু দ্র রুপফু রুপফু 

রেরে [রেরে] বি গারো লোকগীতিবিশেষ । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৪৪ 


রে.লা [রে.-লা] ক্রি খুঁচিয়ে তোলা । {গা} 

রো.কা [রো.-কা|] ক্রিত্রাস পাওয়া; ভাটা পড়া । {গা} 

-রোকা [-রোকা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: নিরোকা; রু.মরোকা ইত্যাদি । {গা} 

রোখ্রকা [রোখকা] ক্রি ঝাকি দেওয়া; নাড়া । {গা} 

রোপা [রোপা] ক্রিত্বাস পাওয়া; কমে যাওয়া; ডেবে যাওয়া । {গা} 
-রোপা [-রপ্রপা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরুূপে যুক্ত হয়ে 
ক্রিয়াপদ গঠন করে । যেমন: দকরোপা; গা.রোপা ইত্যাদি । {গা} 

রোমা, রোয়ামা [রোমা , রোয়ামা] ক্রি ঘুরা; ঘুরাফেরা করা । {গা .} 
রোমজা [রোম্জা] বি ঘুরাফেরা না করা । {গা} 
রোরাম [রোরাম্‌] বি বেড়ানোর স্থান; উদ্যান । {গা} 
রোরামা [রোরামা] ক্রি রাস্তায় ঘুরে বেড়ানো । {গা.} 
রোরামা-চা.রামা [রোরামা-চা.-রামা] ক্রি ঘুরা-খাওয়া । {গা} 
রোরারাম-চা.রারাম [রোরারাম্-চা.-রারাম্‌] ক্রিবিণ বেড়ানোর ফাকে-খাওয়ার ফাকে । 
{গা} 

রোরি দ্র রুরি 

রো য়া [রো.-য়া] ১ বিণ লম্বা । ২ ক্রি লম্বা হওয়া । ৩ ক্রি দেরি হওয়া । {গা.} 
রো.গেগেত [রো.-গেগেত্‌] বিণ লম্বা কিছু । {গা.} 
রো.চকা [রো.-চকা] ১ বিণ লম্বা ও সূচালো। ২ ক্রি লম্বা ও সূঁচালো হওয়া । {গা} 
রো.চনা [রো.-চনা] ১ বিণ ক্ষুদ্র আকৃতির ৷ ২ ক্রি ক্ষুদ্রাকৃতির হওয়া । {গা .} 
রো.জা [রো.-জা] ১ বিণ খাটো । ২ ক্রি খাটো হওয়া । {গা.} 
রো.থংথং [রো.-থংথং] ১ বিণ লম্বা টুকরা ৷ ২ ত্রিবিণ লম্বা টুকরা হয়ে । {গা.} 
রো.দাতা [রো.-দাতা] ১ বিণ অতিরিক্ত লম্বা । ২ ক্রি অতিরিক্ত লম্বা হওয়া । {গা.} 
রো.দিংদিং [রো.-দংদিং] ক্রিবিণ লম্বা সুতার মতো; লম্বা করে। {গা} 
রো.বাতা [রো.-বাতা] ১ বিণ অপেক্ষাকৃত লম্বা । ২ ক্রি অপেক্ষাকৃত লম্বা হওয়া । 
{গা} 
রো বিয়া [রো.-বিয়া] ১ বিণ অনেক লম্বা । ২ ক্রি অনেক লম্বা হওয়া । {গা.} 
রো.রঙা [রো.-রঙা] ১ বিণ লম্বাটে । ২ ক্রি লম্বাটে হওয়া । {গা.} 
রোরিকা, রোরিকরিকা [রো.-রিকা, রো.-রিক্রিকা] ১ ক্রি লম্বা হতে থাকা । ২ ক্রি 
উত্তরাধিকারসূত্রে অবস্থান করা । {গা.} 


রো.রেংরেং, রো.রোরং [রো.-রেংরেং, রো.-রোরং] ক্রিবিণ লম্বালম্বি । {গা.} 
রো স্রাঙা [রো.-স্রাঙা] ১ বিণ বেশি পরিমাণ লম্বা । ২ ক্রি বেশি পরিমাণ লম্বা হওয়া । 
{গা} 
রো:য়েতা [রো.-য়েতা] ক্রি লম্বা করা; দীর্ঘ করা । {গা.} 
রোয়া [রোয়া] ১ বি নাচ । ২ ক্রি নাচা; নৃত্য করা । {গা .} 


ব্যবহারিক গারো অভিধান ৩৪৫ 


রোজা [রোজা] ক্রি নৃত্য না করা । {গা.} 
রোয়া-জান্না [রোয়া-জান্না] ক্রি নাচানাচি করা । {গা} 

রোয়াং [রোয়া] ক্রি সঙ্গম করা (কীটপতঙ্গ, প্রাণী ইত্যাদি অর্থে) । {[গা.} 
রোজা [রোজা] ক্রি সঙ্গম না করা । {গা.} 

রোয়ামা দ্র রোমা 


ল 
ল [ল] বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণবিশেষ 
লকলাকা [লকলাকা] ১ বিণ ঢিলা ৷ ২ ক্রি ঢিলা হওয়া । {গা} 
লংপং, লেংপং [লংপং, লেংপং] বিণ দুর্বল । {গা .} 
লংলাঙা [লংলাঙা] ১ বিণ ঢিলা । ২ ক্রি ঢিলা হওয়া । {গা} 
লংলাং-গা.লাং [লংলাং-গা.-লাং] ১ বিণ ঢিলাঢালা ৷ ২ ক্রি ঢিলা হওয়া ৷ {গা} 
ল.লা, ল 'ল্লা [ল.-লা, ল.-ল্লা] বিণ তোতলা । {গা} 
ল:লা-থ থা [ল.-লা, থ.-থা] বিণ তোতলা ৷ {গা} 
ল ল্মা দ্ৰল.লা 
লাক্কাপ লাক্কাপ [লাক্কাপ্‌ লাক্কাপ্‌] বিণ প্রসারিত-বিস্তৃত; বড় বড় (পাতা অর্থে) । 
{গা} 
লাগিয়া [লাগিয়া] ক্রি লাগা । প্রশ. নাংঙা । {স. খলগ্প্রা. খলগ্‌্গ>বা. লাগা>} 
লাংলাং [লাংলাং] বিণ ভরপুর । {গা.} 
লাতাগুতি [লাতাগুতি] বি ওঁষধি গাছবিশেষ । {[গা.} 
লাত্তা [লাত্তা] বি সুযোগ । {অমূ} 
লাত্তা মান্না [লাত্তা মা.-ন্‌না] বি পেয়ে বসা । {অমু. লাত্তা+গা. মান্না} 
লাফাই [লাফাই] বিণ কথা রটাই যে (স্ত্রী) । {গা.} 
লিকখিয়া, লেকখিয়া [লিক্খিয়া, লেক্খিয়া! ক্রি লেখা। প্রশ. চক্কা। {স. 
খলিখ্‌+অ(অঙ্)+আ(টাোপ্)>বা. লিখা, লেখা>} 
লিকখিজা, লেকখিজা [লিক্খিজা, লেক্খিজা] ক্রি না লেখা। ({স. 
খলিখ্‌+অ(অঙ্)+আ(টাপ্)>বা. লিখা, লেখা>} 
লি.লাক লি.লাক [লি.-লাক্‌ লি.-লাক্‌] ১ বিণ লিকলিকে। ২ বিণ ডানপিটে; দুর্দান্ত 
{গা} 
লি.লাং লি.লাং [লি.-লাং লি.-লাং] বিণ তেলতেলে ৷ {গা} 
লি.লি-লা.লাক [লি.-লি-লা.-লাক্‌] বিণ খায় খায় স্বভাবের । {গা} 
লুলা [লুলা] বিণ খোঁড়া । {গা} 
লেকখা [লেক্খা] বি কাগজ । {স. Jলিখ্‌+অ(অঙ্)+আ(টাপ্‌)>বা. লেখা>} 
লেকখিয়া দ্র লিকখিয়া 
লেকগুয়া [লেক্গুয়া] ক্রি সুরসুরি দেওয়া । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৪৬ 


লেকগুজা [লেক্গুজা] ক্রি সুরসুরি না দেওয়া । {গা} 

লেকলেকা’ [লেক্লেকা] ক্রি খেক খেক করা । {গা} 
লেকলেকারি [লেক্লেকারি] ক্রিবিণ খেক খেক করে। {গা} 

লেকলেকা-ং [লেক্‌লেকা] বিণ নড়বড়ে; নরম । {গা.} 

লেংগা [লেংগা] বিণ ক্লান্ত ও দুর্বল । {গা.} 

লেংতি [লেংতি] বি বস্তখ” যা শুধু পুরুষের লজ্জাস্থান আবৃত করে। প্রশ,. গান্দো; 
খি.সেপরা । {অমূ.} 

লেংপং দ্র লংপং 

লেংপাং [লেংপাং] বিণ দুৰ্বল । {গা.} 
লেংপাং-লেংসি, লেংসি-লেংপাক [লেংপাং-লেংসি, লেংসি-লেংপাক] ক্রিবিণ দুর্বল 
হয়ে; হেলেদুলে ৷ {গা} 

লেংলং দ্র লেলুং 

লেতথা [লেত্থা] ১ বিণ অলস ৷ ২ বিণ অপরিপাটি । {গা.} 

লেদা [লেদা] বিণ নরম । {অমু.} 
লেদালেদা [লেদালেদা] বিণ নরম নরম । {অমূ.} 

লেপজা [লেপ্‌জা] বিণ ঢিলা; অলস । {গা} 

লেগ্সাক লেপ্সাক [লেপ্‌পাক্‌ লেপ্‌পাক্] ১ বিণ ক্লান্ত ও নিন্তেজ। ২ ক্রিবিণ ক্লান্ত ও 
নিস্তেজ হয়ে ৷ প্রশ. লেব্বাক লেব্বাক । {গা} 

লেব্বাকবাক [লেব্বাক্বাক্‌] বিণ ক্লান্ত-ঝুলন্ত । {গা .} 

লেলুং , লেংলং [লেল্লং, লেংলং] বিণ লম্বা ও দুৰ্বল । {গা} 
লেলুং লেলুং, লেংলং লেংলং [লেল্লং লেল্লং, লেংলং লেংলং] বিণ রোগা রোগা । 
{গা} 

লেলাপা [লে.-লাপা] ক্রি বিদ্যুৎ চমকানো । প্রশ. হি ল্লেপা; লিপলাপা । {গা} 

লে:লে [লে.-লে| বিণ বোকা; মুখ (স্ত্রী) । {গা} 


শ 
শ [শ] তালব্য শ; বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণবিশেষ 


ষ 
ষ [ষ] মূৰ্ধন্য ষ; বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণবিশেষ 


স 
স [স] দন্তয স; বাংলা ব্যঞ্জনবর্ণবিশেষ 
সই দাক্কা [সই দাক্‌কা] ক্রি তাক করা । {অমু. সই+গা. দাক্কা 


ব্যবহারিক গারো অভিধান ৩৪৭ 


সওয়া, সোয়া [সওয়া, সোয়া] ১ বিণ পচা । ২ ক্রি পচে যাওয়া । {গা.} 
সখাপা, সোখাপা [সখাপা, সোখাপা] ক্রি পচে শুকিয়ে যাওয়া । {গা.} 
সখেন্থা-বি.খেস্থা, সোখেহ্থা-বি.খেহ্থা [সখেন্থা-বি.-খেন্থা, সোখেন্থা-বি.- খেন্থা] 
বিণ পচা-গলা; পচা-ভাঙা ৷ {গা} 
সচুপা, সচিপা, সোচুপা, সোচিপা [সচিপা, সচিপা, সোচিপা, সোচিপা] ক্রি পচে 
গলে যাওয়া । {গা} 
সজা, সোজা [সজা, সোজা] ১ বিণ পচা নয় এমন; ভালো । ২ ক্রি পচে না যাওয়া; 
ভালো থাকা । {গা} 
সথঙা, সোথঙা [সথঙা, সোথঙা] ক্রি পচে ভেঙে পড়া । {গা} 
সফক সফক, সোফক সোফক [সফক্‌ সফক্‌, সোফক্‌ সোফক্‌] বিণ পচা পচা । 
{গা} 
সফকা, সোফকা [সফকা, সোফকা|] ক্রি সামান্য পরিমাণ পচা । {গা} 
সফুঙা, সফিঙা, সোফুঙা, সোফিঙা [সফুঙা, সফিঙা, সোফুঙা, সোফিঙা] ক্রি পচে 
ফুলে যাওয়া । {গা.} 
সব্রেকা, সোব্রেকা [সব্রেকা, সোব্রেকা] ১ বিণ সম্পূর্ণ পচা। ২ ক্রি সম্পূর্ণ পচে 
যাওয়া । {গা.} 
সোরিম্রিমা] ক্রি সমস্ত কিছু পচে যাওয়া । {গা .} 
সরেনেকা, সোরেনেকা [সরেনেকা, সোরেনেকা] ক্রি সমস্ত কিছু পচে যাওয়া । {গা .} 
সৰুরঙা, সোরুরঙা [সরুরঙা, সোরুরঙা] ১ বিণ পচা-গলা। ২ ক্রি পচে-গলে যাওয়া । 
{গা} 
সয়েকা, সোয়েকা [সয়েকা, সোয়েকা] ১ বিণ পচা-গলা। ২ ক্রি পচে-গলে যাওয়া । 
{গা} 
স-ওয়া, সো য়া [স.-ওয়া, সোয়া] ১ বিণ পোড়া । ২ ক্রি আগুনে পোড়া । {গা} 
স.ও, সবো, সো.ও, সো:বো [স.-ও, স.-বো, সো.-ও, সো.-বো] ক্রি অনুজ্ঞা । 
{গা} 
স.গপা, সো.গপা [স.-গপা, সো.-গপা] ক্রি কাচা ফল আগুনের কয়লায় পুড়িয়ে 
পাকানো । {গা} 
স:গোগলা, সো.গোগলা [স.-গোগলা, সো.-গোগলা] ক্রি দুত পুড়িয়ে ফেলা ৷ {গা} 
স.চাপা, সো.চাপা [স.-চাপা, সো.-চাপা] ক্রি একত্রে পোড়ানো; সাথে পোড়ানো; 
সতীদাহ করা । {গা} 
সজা, সো.জা [স.-চাপা, সো.-চাপা] ১ বিণ পোড়া নয় এমন । ২ ক্রি আগুনে না 
পোড়া । {গা.} 
সথাপা, সো.থাপা [স.-থাপা, সো.-থাপা] ক্রি ঝালাই করা; ঝালাই করে তালি 
দেওয়া । {গা.} 
সপ্রাকা, সো.ফ্কাকা [স.-প্রাকা, স.-ফ্রাকা, সো.-প্রাকা, সো.-ফ্রাকা] ক্রি দাউ দাউ 


ব্যবহারিক গারো অভিধান ৩৪৮ 


আগুনে পোড়ানো । {গা} 
স.বাকা, সো বাকা [স.বাকা, সো.বাকা|] ক্রি আগুন ধরানো । {গা.} 
সন্রাকা, সো ন্রাকা [স.-স্রাকা, সো.-স্রাকা] ক্রি উপরের অংশ পোড়ানো । {গা.} 
সসুমফ্রাকা, স.সিমফ্রাকা, সোসুমফ্কাকা, সো.সিমফ্রাকা [স.-সুমূফাকা, স.- 
সিম্‌ফ্কাকা, সো.-সুম্‌ফ্জাকা, সো.-সিম্‌ফ্জাকা] ক্রি আংশিক পোড়ানো; হালকা 
পোড়ানো । {গা.} 
সক [সক] ১ বি স্তন। ২ বি স্তন্য; দুধ । {গা} 
সক ওয়াত্তা [সক্‌ ওয়াত্তা] ক্রি দুধ খাওয়া ছাড়া । {গা} 
সক খান্না [সক্‌ খান্না] ক্রি দুধ খাওয়ানো । {গা} 
সক খু.থি [সক্‌ খু.-থি] বি ভ্তনের বৌটা । {গা.} 
সকচি [সক্চি] বি দুধ ৷ {গা} 
সক্চি রংসান [সক্চি রংসান্‌] বি সহোদর । {গা.} 
সকদিত্তা [সক্দিত্তা] ক্রি দুধের জন্য স্তন স্ফিত হওয়া । {গা.} 
সকফাক [সক্ফাক্‌] বিণ কনিষ্ঠ সন্তান । প্রশ. সা.চন। {গা} 
সকবিসি দোয়া [সক্বিসি দোয়া] বি স্তন ফুলে যাওয়া; স্তনের রোগবিশেষ ৷ {গা.} 
সকমে [সক্মে] বি স্তনের পুরো অংশ । {গা.} 
সকমে কাচ্চিং চিক্কা [সক্মে কাচ্চিং চিক্কা] ক্রি কুমারীর স্তন প্রথম ভেসে ওঠা । 
{গা} 
সকমে চাআ [সক্মে চাআ] বিণ উন্নত স্তন । {গা.} 
সকমে হা.জাক বস্তা [সক্মে হা.-জাক্‌ বত্তা] ১ বি, বিণ দেহপসারিণী; পতিতা । ২ 
ক্রি দেহপসারিণী হওয়া । {গা} 
সকসান [সক্সান্‌] বি সহোদর । প্রশ. বা.রুমা । {গা} 
সক সেক্পা [সক্‌ সেপ্্‌পা] ক্রি চেপে দুধ বের করা । {গা} 
স.ক' দ্র সঙ্কা 
স.ক [স.-ক] বি হাঁপানি । {গা} 
সক্চন [সক্চন্‌] ১ বি গাছবিশেষ । ২ বি শয়তান গাছ । {গা} 
সকসেকা [সক্সেকা] ক্রি ঝাকি দেওয়া । {গা} 
সঙ্কা [সক্কা] ১ ক্রি পৌছানো ৷ ২ ক্রি নাগাল পাওয়া । {গা} 
সক, সকবো [সক্‌, সক্বো] ক্রি অনুজ্ঞা । {গা .} 
সকখামা [সক্খামা] ১ বিণ পরিপূর্ণ । ২ ক্রি পরিপূর্ণ হওয়া । {গা} 
সকগুবা , সকগুয়া, সকগিবা [সক্গুবা, সক্গুয়া, সক্গিবা] ক্রি অতিথি; এসেছে যে। 
{গা} 
সকচিমঙা [সক্চিমঙা] ক্রি সমবেত হওয়া; সমাগত হওয়া । {গা} 
সকফুলা, সকফিলা [সক্ফুলা , সক্ফিলা] ক্রি অন্য কাজের আগেই এসে পৌছা। {গা.} 
সকবা [সক্বা] ক্রি এসে পৌছা । {গা} 
-সকা, -সঙ্কা [-সকা, সক্কা] সাফিক্সবিশেষ । ক্রিয়ামূল সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে 


ব্যবহারিক গারো অভিধান ৩৪৯ 


ক্রিয়াপদ গঠন করে। যেমন: হামসকা; আগানসকা; রু.মসকা ইত্যাদি । {গা} 
সঙ্কাঙা [সক্কাঙা] ক্রি পৌছে যাওয়া । {গা} 
সঙ্কা-চাক্কা [সক্কা-চাক্‌কা] ক্রি অতিথি আপ্যায়ন করা । {গা.} 
সঙ্কা-নাআ [সক্কা-নাআ] ক্রি আসা-যাওয়া করা । {গা} 
সক্কিয়া, সক্কেয়া [সক্কিয়া , সক্কেয়া] ক্রি গিয়ে পৌছা । [গা.} 
সক্কো দিন্না, আলখো দুয়া [সক্কো দিন্না, আল্খো দু.-য়া] (বাগ.) ক্রি অতিথি 
আপ্যায়ন করা । {গা.} 

সখা [স.-খা] বি বেত গাছ । {গা} 

স.গালজা [স.-গাল্‌জা] বি মে ও জুন মাসের মাঝামাঝি সময় (১৬ মে-১৫ 
জুন=৩১দিন) । প্রশ. বান্দনিজা । {গা.} 

সগুন [সগুন্‌] বি শকুন । {স. খশক্+উন(উনন্‌)>বা. শকুন>} 

সগুলদা, সইগুলদা [সগুল্দা , সইখুল্দা] বি ছোট বাচ্চাদের খেলাবিশেষ । {গা.} 

সং [সং] ১ বিগ্রাম। ২ বি দেশ । ৩ বি বাসস্থান । {গা} 
সংগাবাতা [সংগাবাতা] ১ ক্রি ভ্রমণ করা; পরিদর্শন করা। ২ ক্রি দেশান্তরিত হওয়া 
{গা} 
সংগাল্লা [সংগাল্লা] ক্রি দেশত্যাগ করা; স্থান ত্যাগ করা । {গা.} 
সংগিচ্চাম [সংগিচ্চাম্‌] বি পুরাতন গ্রাম; পুরাতন স্থান । {গা.} 
সংগিদ্দাল [সংগিদ্দাল্‌] বি নতুন দেশ; নতুন স্থান । {গা} 
সংগুক্ুুন, সংগিব্বিন [সংগুব্বুন্‌, সংগিব্বিন্] বি বিদেশ; অন্যগ্রাম; অন্যস্থান । {গা} 
সংগুম্মা, সংগিম্মা [সংগুম্মা, সংগিম্‌মা] ক্রি দেশ ধ্বংস হওয়া; গ্রাম ধ্বংস হওয়া । 
{গা} 
সংগুমুক, সংগুম্মুক, সংগিমিক, সংগিম্মিক [সংগুমুক্‌, সংগুম্মুক্‌, সংগিমিক্‌, 
সংগিম্্‌মিক্‌] ১ বি গ্রামের সবাই । ২ বি স্বদেশ । {গা.} 
সংগুমুক-নকগুমুক, সংগুন্মুক-নকগুন্মুক, সংগিমিক-নকগিমিক, সংগিম্মিক- 
নকগিম্মিক [সংগুমুক্-নক্‌গুমুক্‌, সংগুম্মুক- নক্গুন্মুক্‌, সংগিমিক্-নক্্‌গিমিক্‌, 
সংগিম্্‌মিক্-নক্গিম্‌মিক্‌] বি গ্রামের সবাই-বাড়ির সবাই । {গা.} 
সংজাংচি [সংজাংচি] বি শহরের কেন্দ্র; গ্রামের কেন্দ্র; দেশের কেন্দ্র । {গা.} 
সংজিলমা [সংজিল্মা] বি নগর; বড় গ্রাম; বর্ধিষ্ণু গ্রাম । প্রশ. সংমা । {গা.} 
সংথাং [সংথাং] ১ বি নিজের গ্রাম । ২ বি স্বদেশ ৷ {গা} 
সংথাং-নকথাং [সংথাং-নক্থাং] বি স্বদেশ; মাতৃভূমি । {গা} 
সংখুমা-চা.খুমা, সংথিমা-চা.খথিমা [সংখুমা-চা.-থুমা, সংথিমা-চা.-থিমা] ক্রি 
যৌথভাবে থাকা-খাওয়া । {গা.} 
সংদংরাম [সংদংরাম্‌] ক্রি জন্মভূমি; বসতবাড়ি । প্রশ. আচ্চিরাম । {গা} 
সংদতঙা [সংদংঙা] ক্রি বসবাস করা । {গা.} 
সংদং হা.আ চা.আ [সংদং হা.-আ চা.-আ|] ক্রি বসতি স্থাপন করা । {গা.} 
সংনা-হা.না থিক্কা [সংনা-হা.-না থিক্্‌কা] বিণ বিস্তৃত জায়গা; সুদূর প্রসারিত স্থান । 
{গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৫০ 


সংনি মান্দি হানি মাতচক, সংনি মান্দি হানি মাচ্চক [সংনি মান্দি হা.-নি 
মাত্চক্‌, সংনি মান্দি হা.-নি মাচ্চক্‌] (বাগ.) বি শদ্ধাভাজন ব্যক্তি; মুরব্বি । {গা .} 
সংনিয়া [সংনিয়া] ক্রি ভ্রমণ করা; পরিদর্শন করা । {গা} 
সংফাং-নকফাং [সংফাং-নক্ফাং] বি আদি বাসস্থান । {গা} 
সংমং, সংমা [সংমং, সংমা] ১ বি নগর ৷ ২ বি রাজধানী । {গা} 
সংমারাং [সংমারাং] বি থামের কলঙ্ক । {গা.} 
সংমারাং চা.আ [সংমারাং চা.-আ] ক্রি গ্রামের কলঙ্কের দায়মুক্তির জন্য জরিমানা 
আদায় করা । {গা} 
সংমাঞ্নু-নকমাঞ্নু [সংমাখঞ্-নক্মাগ্! বি জনপদ । {গা} 
সংরাসি [সংরাসি] বি গ্রামের কলঙ্কের দায়মুক্তির জরিমানা । {গা.} 
সংরিয়া [সংরি.-য়া] ক্রি ভ্রমণ করা; সফর করা । {গা.} 
সংসাম [সংসাম্‌] বি গ্রামের পাশ; শহরের পাশ । {গা.} 
সংস্থা [সংস্খা] বি আপন সমাজ । {[গা.} 
সংস্থা হা.থালানি মান্দি [সংস্খা হা.-থালানি মান্দি] বি একই সমাজের লোক । {গা} 
সংসুল, সংসিল [সংসুল্‌, সংসিল্‌] বি প্রতিবেশী; গ্রামবাসী । {গা} 
সংসুল-নকসুল , সংসিল-নকসিল [সংসুল্‌-নক্সুল্‌ , সংসিল্-নক্সিল্‌] বি পাড়া-পড়শি; 
প্রতিবেশী ৷ প্রশ. নকসুল-হা সুল । {গা} 
সংখা [সংখা] বিণ লম্ব। প্রশ. সংরা । {গা} 
সংভা [সংঙা] ক্রি গাড়া; পোতা; নিযুক্ত করা। {গা.} 
সংজা [সংজা] ক্রি না গাড়া; না পোতা; নিযুক্ত না করা । {গা.} 
সংচকা [সংচকা] ক্রি উলটে পড়া । {গা} 
সংজতা [সংজতা] বি খুঁটি গাড়া । প্রশ. সংবতা । {গা} 
সংদু [সংদু] বি ব্ৰহ্মপুত্ৰ; মেঘালয়ে ব্ৰহ্মপুত্ৰ সংদু নামে পরিচিত । {গা.} 
সংমরু [সংমৱু] বি বুনো ওল ৷ {গা} 
সংসার, সংসাল [সংসার্‌, সংসাল্‌] বি সংসার । {অমূ.} 
সংসাল-নকরিব্রেং [সংসাল্-নক্রিবৃবেং] বি সমাজ । {অমূ} 
সংসারেক, সাংসারেক [সংসারেক্‌, সাংসারেক্‌] বি গারোদের আদিধর্ম; প্রাচীন 
গারোদের ধর্ম । {গা.} 
স.ঙঙা [স.-ঙ্ঙা] ক্রি রান্না করা । {গা.} 
স.ঙ, স.ঙবো [স.-ঙ, স.-ঙ্বো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
স.ঙগ্রপা [স.-ড্গরপা] ক্রি মশলাহীন তরকারি রান্না করা । {গা} 
স.ঙজা [স.-ঙ্জা] ক্রি রান্না না করা । {গা.} 
স.ঙথাতা [স.-ঙ্থাতা] ১ বিণ ভুনা । ২ ক্রি ভুনা করে রাধা । {গা.} 
স.ঙদাতা [স.-ঙ্দাতা] ক্রি বেশি পরিমাণে রান্না করা । {গা.} 
স.ঙরাম [স.-ঙ্রাম্‌] বি পাকঘর; রান্নাঘর । প্রশ. পাকনক । {গা} 
সত [সত্] বি আটি; বোঝা; বান্ডিল । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৫১ 


সত- [সত্-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাত্রিত নির্দেশকবিশেষ । আঁটি বা বোঝা 
নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: সতসা; সতগিনিং; সতগিথাম ইত্যাদি । {গা} 


সতচেত [সত্চেত্‌] ১ বি আশি; ৮০ সংখ্যা । ২ বিণ ৮০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট 


{গা} 

তচেত [সত্চেত্গিথামূ] ১ বি তিরাশি; ৮৩ সংখ্যা । ২ বিণ ৮৩ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

তচেত , সতচেতগিথামগুয়া, সতচেতগিথামগিবা [সত্চেত্গিথাম্‌গুবা, 
সত্চেত্গিথাম্গুয়া, সত্চেত্গিথাম্‌গিবা] বিণ ত্র্যশীতিতম । {গা.} 

তচেতগিনি, সতচেতগিনিং, সতচেতগ্নি, সতচেতগ্নিং [সত্চেত্গিনি, 
সত্চেত্গিনিং, সত্চেত্গৃনি, সত্চেত্গৃনিং] ১ বি বিরাশি; ৮২ সংখ্যা । ২ বিণ ৮২ 
সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 


তচেত ;  সতচেতগিনিংগুবা, সতচেতয়নিগুবা, সতচেতগ্নিংগুবা, 
তচেত ;  সতচেতগিনিংগুয়া, তচেত ১;  সতচেতগ্নিংগুয়া, 
[সত্চেত্গিনিগুবা, সত্চেত্গিনিংগুবা, সত্চেত্গৃনিগুবা, সত্চেত্গৃনিংগুবা , 
সত্চেত্গিনিগুয়া, সত্চেত্গিনিংগুয়া, সত্চেত্গৃনিগুয়া, সত্চেত্গৃনিংগুয়া, 
দ্যশীতিতম ৷ {গা.} 
সতচেতগুবা, সতচেতগুয়া, সতচেতগিবা [সত্চেত্গুবা , সত্চেতুগুয়া , সত্চেত্গিবা] 
বিণ অশীতিতম । {গা.} 
সতচেতচেত [সত্চেত্চেত্‌] ১ বি অটাশি; ৮৮ সংখ্যা । ২ বিণ ৮৮ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 


তচেতগুবা, সতচেতচেতগুয়া, সতচেতচেতগিবা [সত্চেত্চেত্গুবা , 
সত্চেত্চেত্গুয়া, সত্চেত্চেত্গিবা] বিণ অষ্টাশীতিতম । {গা} 
সতচেতদক [সত্চেত্দক্‌] ১ বি ছিয়াশি; ৮৬ সংখ্যা । ২ বিণ ৮৬ সংখ্যক বা 


সংখ্যাবিশিষ্ট । {গা.} 


সত্চেত্দক্‌্গুয়া, সত্চেত্দক্গিবা] বিণ ষড়শীতিতম । {গা} 

সতচেতবঙা [সত্চেত্বঙা] ১ বি পঁচাশি; ৮৫ সংখ্যা । ২ বিণ ৮৫ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সতচেতবঙাগুবা, সতচেতবঙাগুয়া, সতচেতবঙাগিবা [সত্চেত্বঙাগুবা, 
সত্চেত্বঙাগুয়া, সত্চেত্বঙাগিবা] বিণ পঞ্চশীতিতম । {গা} 

সতচেতব্রি [সত্চেত্বি] ১ বি চুরাশি; ৮৪ সংখ্যা। ২ বিণ ৮৪ সংখ্যক বা 


সতচেতসা [সত্চেত্সা] ১ বি একাশি; ৮১ সংখ্যা। ২ বিণ ৮১ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সতচেতসাগুবা, সতচেতসাগুয়া, সতচেতসাগিবা [সত্চেত্সাগুবা, সত্চেত্সাগুয়া , 
সত্চেত্সাগিবা] বিণ একাশীতিতম । {গা.} 
EAA ৮৭ সংখ্যা । ২ বিণ ৮৭ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা. 

সত্চেত্স্নিগিবা] বিণ সপ্তাশীতিতম ৷ {গা } 

সতচেতস্থু [সত্চেত্স্খু] ১ বি উননব্বই; ৮৯ সংখ্যা । ২ বিণ ৮৯ সংখ্যক বা 
LALLA } 

সতচেতস্থুগুবা, সতচেতস্থুগুয়া, সতচেতস্থুগিবা [সত্চেত্স্খুগুবা, সত্চেত্সখুগুয়া , 
ee } 


সতদক [সত্দক্‌] ১ বি ষাট; ৬০ সংখ্যা । ২ বিণ ৬০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 


সতদকগিথাম [সত্দক্্‌গিথামূ] ১ বি তেষট্টি; ৬৩ সংখ্যা । ২ বিণ ৬৩ সংখ্যক বা 


{গা} 
সতদকগিথামগুয়া, সতদকগিথামগিবা [সত্দক্গিথাম্‌গুবা , 

সত্দক্গিথামৃখুয়া , সত্দক্গিথামৃগিবা] বিণ ত্রিষষ্টিতম ৷ [গা } 

সতদকগিনি, সতদকগিনিং, সতদকগ্নি, সতদকগ্নিং [সত্দক্গিনি, সত্দক্গিনিং , 

সত্দক্গনি, সত্দক্গৃনিং] ১ বি বাষট্টি; ৬২ সংখ্যা । ২ বিণ ৬২ সংখ্যক বা 


Hl 


G| 


Kd 


সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সতদকগিনিগিবা, সতদকগিনিংগিবা, সতদকগ্নিগিবা, সতদকর্নিং 
সত্দক্গিনিগিবা, সত্দক্গিনিংগিবা, সত্দক্গৃনিগিবা, সত্দক্গৃ্নিংগিবা] 
দ্বিষষ্টিতম ৷ {গা.} 


সতদকগুবা, সতদকগুয়া, সতদকগিবা [সত্দক্গুবা, সত্দক্গুয়া, সত্দক্গিবা] বিণ 
ষষ্টিতম । {গা.} 


সতদকচেত [সত্দক্চেত্] ১ বি আটষট্ৰি; ৬৮ সংখ্যা । ২ বিণ ৬৮ সংখ্যক বা 


সতদকচেতগুবা, সতদকচেতগুয়া, সতদকচেতগিবা [সত্দক্চেত্গুবা , 
সত্দক্চেত্গুয়া, সত্দক্চেত্গিবা] বিণ অষ্টষষ্টিতম । {গা} 

সতদকদক [সত্দক্দক্‌] ১ বি ছেষট্টি; ৬৬ সংখ্যা । ২ বিণ ৬৬ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 


সতদকদকগুবা, সতদকদকগুয়া, সতদকদকগিবা [সত্দক্দক্গুবা, সত্দক্দক্গুয়া , 
সত্দক্দক্্‌গিবা] বিণ ষট্ষষ্টিতম । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৫৩ 


সতদকবঙা [সত্দক্বঙা] ১ বি পঁয়ষট্ি; ৬৫ সংখ্যা । ২ বিণ ৬৫ সংখ্যক বা 
খ্যাবিশিষ্ট । {গা .} 


FE 


FL 
| 


[সত্দক্বঙাগুবা , 


Kd 


সত্দক্বঙাগুয়া, সত্দক্বঙাগিবা] বিণ পঞ্চযষ্টিতম । {গা } 

সতদকব্বি [সত্দক্বি! ১ বি চৌষটি; ৬৪ সংখ্যা । ২ বিণ ৬৪ সংখ্যক বা 
খ্যাবিশিষ্ট । {গা 

সত্যান্যিবি [লিত চত ০] } 

সতদকসা [সত্দক্সা] ১ বি একষড্রি; ৬১ সংখ্যা । ২ বিণ ৬১ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সত্দক্সাগিবা! বিণ একষষ্টিতম । {গা } 

সতদকহ্নি [সত্দক্স্নি] ১ বি সাতষট্ি; ৬৭ সংখ্যা । ২ বিণ ৬৭ সংখ্যক বা 
খ্যাবিশিষ্ট । {গা 

Ee EO 

সতদকস্থু [সত্দক্স্খু! ১ বি উনসত্তর; ৬৯ সংখ্যা । ২ বিণ ৬৯ সংখ্যক বা 


EEESEEEEEEEE 


সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সতদকস্থুগুবা, সতদকস্থুগুয়া, সতদকস্থুগিবা [সত্দক্স্খুগুবা, সত্দক্স্খুগুয়া, 
স EA EA BLE } 


সতবঙা [সত্বঙা] ১ বি পঞ্চাশ; ৫০ সংখ্যা । ২ বিণ ৫০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 


{গা} 

সতবঙাগিথাম [সত্বঙাগিথাম্‌] ১ বি তিগ্নান্ন; তেগ্নান্ন; ৫৩ সংখ্যা । ২ বিণ ৫৩ 
সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সতবঙাগিথামগুবা, সতবঙাগিথামগুয়া, সতবঙাগিথামগিবা [সত্বঙাগিথাম্‌গুবা, 
সত্বঙাগিথামৃগুয়া, সত্বঙাগিথাম্গিবা] বিণ ত্ৰিপঞ্চাশত্তম । {গা} 

সত্বঙাগ্নি, সত্বঙাগ্নিং] ১ বি বাহান্ন; বায়ান্ন; ৫২ সংখ্যা । ২ বিণ ৫২ সংখ্যক 
বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 

দ্বিপঞ্চাশতম । {গা} 

সতবঙাগুবা, সতবঙাগুয়া, সতবঙাগিবা [সত্বংঙাগুবা , সত্বংঙাগুয়া, সত্বংঙাগিবা] 


ব্যবহারিক গারো অভিধান ৩৫৪ 


বিণ পঞ্চাশত্তম । {গা.} 

সতবঙাচেত [সত্বঙাচেত্‌] ১ বি আটান্ন; ৫৮ সংখ্যা । ২ বিণ ৫৮ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সতবঙাচেতগুবা, সতবঙাচেতগুয়া, সতবঙাচেতগিবা [সত্বঙাচেত্গুবা , 
সত্বঙাচেত্গুয়া , সত্বঙাচেত্গিবা] বিণ অষ্টপঞ্চাশত্তম । {গা.} 

সতবঙাদক [সত্বঙাদক্‌] ১ বি ছাগ্নান্ন; ৫৬ সংখ্যা। ২ বিণ ৫৬ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সতবঙাদকগুবা, সতবঙাদকগুয়া, সতবঙাদকগিবা [সত্বঙাদক্গুবা, 
সত্বঙাদক্‌গুয়া, সত্বঙাদক্গিবা] বিণ ষট্পঞ্চাশত্তম । {গা .} 

সতবঙাবঙা [সত্বঙাবঙা] ১ বি পঞ্চানন; ৫৫ সংখ্যা । ২ বিণ ৫৫ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সতবঙাবঙাগুবা, সতবঙাবঙাগুয়া, সতবঙাবঙাগিবা [সত্বঙাবঙাগুবা, 
সত্বঙাবঙাগুয়া, সত্বঙাবঙাগিবা] বিণ পঞ্চপঞ্চাশত্তম । {গা} 

সতবঙাব্রি [সত্বঙাব্! ১ বি চুয়ান্ন; ৫৪ সংখ্যা। ২ বিণ ৫৪ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সত্বঙাব্িগিবা] বিণ চতুঃপঞ্চাশত্তম । {গা .} 

সতবঙাসা [সত্বঙাসা] ১ বি একান্ন; ৫১ সংখ্যা । ২ বিণ ৫১ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সত্বঙাসাগিবা] বিণ একপঞ্চাশত্তম । {গা} 

সতবঙাত্নি [সত্বঙাস্নি] ১ বি সাতান্ন; ৫৭ সংখ্যা । ২ বিণ ৫৭ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সতবঙাস্নিগুবা, সতবঙাস্নিগুয়া, সতবঙাস্ন্গিবা [সত্বংঙাস্নিগুবা, সত্বংঙাসৃনিগুয়া , 
সত্বংঙাস্নিগিবা] বিণ সপ্তপঞ্চাশত্তম । {গা.} 

সতবঙাস্থু [সত্বঙাস্খু] ১ বি উনষাট; ৫৯ সংখ্যা। ২ বিণ ৫৯ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 


সত্বঙাস্খুগিবা] বিণ উনষষ্টিতম । [গা.] 


সত্ব [সত্ব ১ বি চল্লিশ; ৪০ সংখ্যা । ২ বিণ ৪০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 


সতব্বিগিথাম [সৃতব্িগিথাম্‌] ১ বি তেতাল্লিশ; ৪৩ সংখ্যা । ২ বিণ ৪৩ সংখ্যক বা 


সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সতব্বিগিথামগুবা, সতব্বিগিথামগুয়া, সতব্িগিখামগিবা [সত্ব্িগিথাম্গুবা, 
সত্ব্বিগিথাম্‌গুয়া , সত্ব্িগিথামৃগিবা] বিণ ত্ৰিশ্চত্বরিংশ; ত্রিশ্চত্বরিংশত্তম । {গা.} 


সত্বিগৃনিং] ১ বি বিয়াল্লিশ; ৪২ সংখ্যা । ২ বিণ ৪২ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৫৫ 


তব্বিগিনিংগুয়া, সতব্িগনিগুয়া, সতব্বিগনিংগুয়া, সতব্বিগিনিগিবা, সতব্বিগিনিংগিবা , 
সতব্িগ্নিগিবা 


সত্ব্বিগিনিগিবা, সত্ব্বিগিনিংগিবা, সত্ব্রিগৃনিগিবা, সত্ব্রিগৃনিংগিবা] বিণ 
দ্বিচত্বারিংশ; দ্বিচত্বারিংশত্তম । {গা.} 

সতব্বিগুবা, সতবিখুয়া, সতব্বিগিবা [সত্বিগুবা, সত্বিগুয়া, সত্ব্রিগিবা] বিণ 
চত্বারিংশ; চত্বারিংশত্তম । {গা.} 

সতব্বিচেত [সত্ব্রিচেত] ১ বি আটচল্লিশ; ৪৮ সংখ্যা । ২ বিণ ৪৮ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সত্ব্বিচেত্গিবা] বিণ অষ্টচত্বারিংশ; অষ্টচত্বারিংশত্তম । {গা.} 

সতব্বিদক [সত্ব্িদক্] ১ বি ছেচল্লিশ; ৪৬ সংখ্যা । ২ বিণ ৪৬ সংখ্যক বা 


সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সত্ব্ৰিদক্গিবা] বিণ ষট্চত্বারিংশ; ষট্চত্বারিংশত্তম । [গা .} 

সতব্বিবঙা [সত্ব্রিবঙা] ১ বি পঁয়তাল্লিশ; ৪৫ সংখ্যা । ২ বিণ ৪৫ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 


সত্ব্িবঙাগিবা] বিণ পঞ্চচত্বারিংশ; পঞ্চচত্বারিংশত্তম । {গা.} 

সতব্বিব্রি [সত্বিব্ি| ১ বি চুয়ান্লিশ; ৪৪ সংখ্যা । ২ বিণ ৪৪ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 
{গা} 

ত ১ সতব্বিবিগুয়া, সতব্িব্রিগিবা [সত্ব্রিবিগুবা, সত্ব্রিবিগুয়া, সত্ব্রিব্নিগিব।] 
বিণ চত্বশ্চত্বারিংশ; চতুশ্চত্বারিংশত্তম । {গা.} 

সতব্বিসা [সত্ব্বিসা! ১ বি একচনল্লিশ; ৪১ সংখ্যা । ২ বিণ ৪১ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সত্ব্ৰিসাগিবা] বিণ একচত্বারিংশ; একচত্বারিংশত্তম । {গা.} 

সতব্িম্নি [সত্বিসনি! ১ বি সাভতচল্তিশ; ৪৭ সংখ্যা । ২ বিণ ৪৭ সংখ্যক বা 
খ্যাবিশিষ্ট । {গা.} 


{ 


As 


ত্ব্ৰিস্‌ ] বিণ সপ্তচত্বারিংশ; সপ্তচত্বারিংশত্তম । {গা.} 
সতব্িস্থু [সত্বিস্খু! ১ বি উনপঞ্চাশ; ৪৯ সংখ্যা। ২ বিণ ৪৯ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 


G 


সত্ব্বিস্খুগিবা] বিণ উণপঞ্চাশত্তম । {গা} 


সতস্নি [সত্স্নি] ১ বি সত্তর; ৭০ সংখ্যা । ২ বিণ ৭০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৫৬ 


সত্নিগিথাম [সত্স্নিগিথামূ] ১ বি তিয়াত্তর; ৭৩ সংখ্যা । ২ বিণ ৭৩ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 


সত্নিগিথামগুবা, সতঙ্নিগিথামগুয়া, সতঙ়ন্গিথামগিবা [সত্স্নিগিথামগুবা , 
সত্স্নিগিথামগুয়া , সত্স্নিগিথামগিবা] বিণ ত্ৰিসপ্ততিতম ৷ {গা} 


সতঙ্নিগিনি, সতঙ্নবগিনিং, সতঙ্নিগরনি, সতযঙ্নির্নিং [সত্স্নিগিনি, সত্স্নিগিনিং, 
সত্স্নিগৃ্নি , সত্স্নিগৃনিং] ১ বি বাহাত্তর; বায়াত্তর; ৭২ সংখ্যা । ২ বিণ ৭২ সংখ্যক 
বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 


সত্নিগিনিংগুয়া, সতহনিমনিগুয়া, সতহ্নিগনিংগুয়া, সতব্নিগিনিগিবা, সতস্নিগিনিংগিবা, 
সতয়নিযনিগিবা, সতনিগ্নিংগিবা [সত্সূনিগিনিগুবা, সত্সূনিগিনিংগুবা, সত্সূনিগনিগুবা, 
সত্স্নিগ্নিংগুবা, সত্স্নিগিনিগুয়া, ত্স্‌ ংগুয়া , ত 5 


সত্স্নিগৃনিংগিবা] বিণ দ্বিসপ্ততিতম ৷ [গা } 

সতস্নিগুবা, সতস্নিগুয়া, সতঙস্ন্গিবা [সত্স্নিগুবা, সত্স্নিগুয়া, সত্স্নিগিবা] বিণ 
সপ্ততিতম । {গা.} 

সতঙ্নিচেত [সত্স্নিচেত্] ১ বি আটাত্তর; ৭৮ সংখ্যা। ২ বিণ ৭৮ সংখ্যক বা 
LAR UL 

তাত নাচত 030 ভা তত f) 

সতঙ্ন্দিক [সত্স্নিদক্] ১ বি ছিয়াত্তর; ৭৬ সংখ্যা। ২ বিণ ৭৬ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা U 

সঙ পিন সৰ ৰ } 

সতঙ্নিবঙা [সত্স্নিবঙা] ১ বি পঁচাত্তর; ৭৫ সংখ্যা । ২ বিণ ৭৫ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সত্স্নিবঙাগিবা] বিণ পঞ্চসপ্ততিতম । {গা} 

সতস্নিব্রি [সত্স্নিব্রি! ১ বি চুয়াত্তর; ৭৪ সংখ্যা । ২ বিণ ৭৪ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

তট়নিবিগুবা, সতস্নিবিগুয়া, সতসম্নিব্িগিবা [সত্স্নিব্িগুবা, সত্স্নিব্িগুয়া, 
সত্স্নিব্ৰিগিবা] বিণ চতুঃসপ্ততিতম । {গা} 

সতঙ্নিসা [সত্স্নিসা] ১ বি একাত্তর; ৭১ সংখ্যা । ২ বিণ ৭১ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সতঙ্ন্সাগুবা, সতঙ্নিসাগুয়া, সতঙ্নবিসাগিবা [সত্স্নিসাগুবা, সত্স্নিসাগুয়া, 
সত্স্নিসাগিবা] বিণ একসপ্ততিতম । {গা} 

সতঙ্নিস্নি [সত্স্নিস্নি] ১ বি সাতাত্তর; ৭৭ সংখ্যা । ২ বিণ ৭৭ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৫৭ 


সত্স্নিস্নিগিবা] বিণ সপ্তসপ্ততিতম । {গা.} 

সত্নিস্থু [সত্সৃনিস্খু] ১ বি উনআশি; ৭৯ সংখ্যা । ২ বিণ ৭৯ সংখ্যক বা 
LOU LL bl 

সতত লিন বিৰ। নিন ভনী ভিত ৷ ৱা } 


সতস্থু [সতস্খু] ১ বি নব্বই; ৯০ সংখ্যা । ২ বিণ ৯০ সংখ্যা সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 


{গা} 
সতস্থুগিথাম [সত্স্খুগিথামূ] ১ বি তিরানব্বই; ৯৩ সংখ্যা । ২ বিণ ৯৩ সংখ্যক বা 


খ্যাবিশিষ্ট । {গা .} 

সতস্থুগিথামগুবা, সত্থুগিথামগুয়া, সতস্থুগিথামগিবা [সত্স্খুগিথাম্গুবা, 
সত্স্খুগিথামৃগুয়া, সত্স্খুগিথাম্গিবা] বিণ ত্ৰিনবতিতম । {গা} 

সতস্থুগিনিং, সতস্থুগ্নি, সতস্থুগ্নিং [সত্স্খুগিনি, সত্স্খুগিনিং, 
সত্স্খুগনি, সত্স্খুগৃনিং] ১ বি বিরানব্বই; ৯২ সংখ্যা । ২ বিণ ৯২ সংখ্যক বা 
খ্যাবিশিষ্ট । {গা} 


= 


HLS 


Ke 


= 


EE 
E 
E 


স চস্খুগৃনিংগিবা| বিধ দ্বিনবতিতম । {গা} 

সত্থুগুবা, সতস্থুগুয়া, সতস্থুগিবা [সত্স্খুগুবা, সত্স্খুগুয়া, সত্স্খুগিবা] বিণ 
নবতিতম । {গা} 

সতস্থুচেত [সত্স্খুচেত্] ১ বি আটানব্বই; ৯৮ সংখ্যা । ২ বিণ ৯৮ সংখ্যক বা 
খ্যাবিশিষ্ট । {গা .} 


gg: 


4 


[ 


সত্থুচেতগুবা, সতস্থুচেতগুয়া, সতস্থুচেতগিবা [সত্স্খুচেত্গুবা, সত্স্খুচেত্গুয়া , 
সত্স্খুচেত্গিবা] বিণ অষ্টানবতিতম । {গা.} 

সতস্থুদক [সত্স্খুদক] ১ বি ছিয়ানব্বই; ৯৬ সংখ্যা । ২ বিণ ৯৬ সংখ্যক বা 
Ee } 


EEb 


[ 


CADE সতগ্খুদকগিবা [সত্স্খুদক্গুবা, সত্স্খুদক্গুয়া, 
কা । {গা} 
ত al Ea Ju ৯৫ সংখ্যা । ২ বিণ ৯৫ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সতথ্খুবঙাগুবা, সতস্থুবঙাগুয়া, সতস্থুবঙাগিবা [সত্স্খুবঙাগুবা, সত্স্খুবঙাগুয়া, 
সত্স্খুবঙাগিবা] বিণ পঞ্চনবতিতম । {গা} 
সতস্থুব্রি [সত্স্খুবি! ১ বি চুরানব্বই; ৯৪ সংখ্যা । ২ বিণ ৯৪ সংখ্যক বা 


ee 


Gl 7 


ee 


ব্যবহারিক গারো অভিধান ৩৫৮ 


সং 


খ্যাবিশিষ্ট । {গা 


Gl / 


সত্স্খতগিয] বিধ চতুবতিতম (গা) 
সতস্থুসা [সত্স্খুসা] ১ বি একানব্বই; ৯১ সংখ্যা । ২ বিণ ৯১ সংখ্যক বা 
nL 


EEE 


[ 


সতস্তুসাগুয়া, সতস্থুসাগিবা [সত্স্খুসাগুবা, সত্স্খুসাগুয়া, 
টু EAE TOL I ) 


Ke 


সতম্বুন্নি [সত্স্খুসূনি] ১ বি সাতানব্বই; ৯৭ সংখ্যা । ২ বিণ ৯৭ সংখ্যক বা 
EE 


‘6 


সত্য ধনি | বিধ সনম রা } 

সত্থুস্থু [সত্স্খুস্খ] ১ বি নিরানব্বই; ৯৯ সংখ্যা । ২ বিণ ৯৯ সংখ্যক বা 

La {গা 

Ed ose) } 

সত্তা: [সত্তা] ক্রি প্রতিশোধ নেওয়া । {গা.} 

সত্তা [সত্তা] ক্রি লাকড়ি বানানোর উদ্দেশ্যে কাটা । {গা.} 

সখা, স্থঙা [সত্থঙা, সৃথঙা!] ক্রি কেটে বিচ্ছিন্ন করা বা পৃথক করা; কেটে ভাগ করা; 
টুকরা করা । {গা.} 

সংথিপা দ্র স.থুপা 

সখুপা , স.থিপা [স.-খুপা, স.-থিপা] ক্রি সীল মারা; সীলগালা করা । {গা.} 

সদকদ্বক [সদবক্দ্বক্] বিণ মুখ গোমড়া । {গা} 

সদাই [সদাই] বি বাজার থেকে কেনা পণ্য বা দ্রব্য । (ফা. সওদা>বা. সদাই>} 

স্থল [সন্থল্‌] বি সাধু; সৎ সৌম; শান্ত । {গা.} 

সনারি [সনারি] বি স্বর্ণকার । {হি. সোনারি>} 

সনাচেক [সনাচেক্‌] বি সোনালি । প্রশ. সনাবারা । {গা.} 

স.পা [স.-পা] ১ বিণ নরম; কোমল৷ ২ ক্রি নরম হওয়া; কোমল হওয়া । {গা.} 
স.পস.প [স.-পৃস.-পৃ! বিণ তুলতুলে । {গা} 

সবক [সবক্‌] বি কলার মোছা । প্রশ. মে.খিন । {গা.} 

স.বাকা [স.-বাকা] ১ বিণ ঘনিষ্ঠ । ২ ক্রি ব্যভিচার করা; অবৈধভাবে যৌন মিলন করা । 
{গা} 

সমন [সমন্] ১ বি গারোদের উপদলবিশেষ । ২ বি সমন উপদলের উপদলীয় ভাষা । 
{গা} 

সময় [সময়] বি সময় । প্রশ. সাল । {স. সম্‌+Vই+অ(অচ্)>বা. সময়>} 

সমা [স.-মা] ১ বিণ মিহি; মোলায়েম; তুলতুলে ৷ ২ ক্রি মিহি হওয়া; মোলায়েম হওয়া; 


ব্যবহারিক গারো অভিধান ৩৫৯ 


[ 


4 Fd 


তুলতুলে হওয়া । {গা} 
স.মস.ম [স.-ম্‌স.-ম্‌] বিণ মিহিমিহি; তুলতুলে; মোলায়েম । {গা} 
স.মাল [স.-মাল্‌] বি বঞ্চনা; প্রবঞ্চনা; ব্যভিচার । {গা.} 
স.মাল চাক্কা [স.-মাল্‌ চাক্কা] ক্রি প্রতারিত হওয়া । {গা.} 
স.মাল চা-গুবা, স.মাল চা-গুয়া, স.মাল চা.গিবা [স.-মাল্‌ চা.-গুবা, স.-মাল্‌ চা.- 
গুয়া, স.-মাল্‌ চা.-গিবা] বি যে ব্যক্তি স্ত্রীর যৌন সংসর্গ থেকে বঞ্চিত । {গা.} 
স.মাল দন্না [স.-মাল্‌ দন্না] ক্রি বঞ্চনা করা; ব্যভিচার করা । {গা .} 
স.মাল রা.আ [স.-মাল্‌ রা.আ|] ক্রি প্রতারিত হওয়ার জন্য জরিমানা নেওয়া । {গা.} 
সক্ষিয়া [সম্ফিয়া] বি ধাধা; প্রহেলিকা । প্রশ. সিমাসা । {গা} 
সরা [সরা] বি গুচ্ছ; মালা । {গা} 
সরা- [সরা-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাত্রিত নির্দেশকবিশেষ । গুচ্ছ নির্দেশে 
ব্যবহৃত হয়। যেমন: সরাসা; সরাগিনিং; সরাগিথাম ইত্যাদি । {গা.} 
সরিয়া [সরিয়া] ক্রি সরে যাওয়া; সরা; স্থান বদলানো ৷ প্রশ. জিত্তাঙা। {স. খসৃ্‌+>বা. 
আলসরা>} 
সলতা [সল্তা] ক্রি সরতা; সুপারি কাটার লোহার যন্ত্রবিশেষ ৷ প্রশ. গুয়া কেকগুবা । {হি. 
সরোতা>বা. সরতা>} 
স.লস:ল [স.-ল্স.-ল ক্রিবিণ দুততার সাথে । {গা.} 
স.লসলা [স.-ল্‌সলা] ১ বিণ ঢালু । ২ ক্রি ঢালু হওয়া । {গা} 
স লুকা দ্র সন্লা 
-সলা, -সল্লা [-সলা, -সল্লা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত 
হয়ে ক্রিয়াপদ গঠন করে । যেমন: গ্রাপসলা; আগানসলা ইত্যাদি । {গা.} 
সল্লা [সল্লা] ক্রি নিন্দা করা; গালি দেওয়া । {গা.} 
সন ল্লা, স.ল্লকা [স.-ল্‌লা, স.-লূলকা] ক্রি ছাচা; মসৃণ করা । {গা.} 
স-সাকা [স.-সাকা] ক্রি জ্বালাপোড়া করা । {গা} 
সনসাক স'সাক দাক্কা [স.-সাক্‌ স.-সাক্‌ দাক্কা] ক্রি জ্বালাপোড়া করা । {গা.} 
সম্বা [সন্রা] বি শসা । প্রশ. থে.মিত । {স. শস্য>বা. শসা>} 
সসি [সসি] বিণ অশুচি; বিচ্ছিরি । {অমুূ.} 
সসি-সরেক [সসি-সরেক্‌] বিণ অশুচি । {অমূ.} 
সসিয়া [সসিয়া] ১ বিণ ভেজা ৷ ২ ক্রি ভিজে যাওয়া ৷ {গা.} 
সসিজা [সসিজা] ১ বিণ ভেজা নয় এমন ৷ ২ ক্রি ভিজে না যাওয়া । {গা} 
স’সোয়া [স.-সোয়া] ক্রি অস্বদ্তি লাগা; ভ্বালাপোড়া করা । {গা.} 
স.:সোজেংজেং [স.-সোজেংজেং] বি অস্বস্তিকর অবস্থা; অস্থিরতা । {গা.} 
স্থঙা [সৃখঙা] ক্রি ঘন হওয়া; জমে যাওয়া ৷ প্রশ. থাক্কা । {গা.} 
স্থল-বাকখল [স্খল্‌-বাক্খল্‌] ক্রিবিণ তাড়াহুড়া করে; দুততার সাথে । {গা.} 
স্থৃঙা দ্র সথঙা 


ব্যবহারিক গারো অভিধান ৩৬০ 


স্ককা [সৃফকা] ক্রি লাগানো; ঢুকানো । {গা.} 

সৰ সর] বি ছাতা । প্রশ. রি.জাক । {গা} 

সবক [সবক] ১ বি গোপন; আড়াল । ২ ক্রিবিণ গোপনে; নিঃশব্দে; আড়ালে । {গা.} 
স্ৰকস্বক [স্বক্ত্বক্‌] ক্রিবিণ নিঃশব্দে; গোপনে; চুপচাপ; চুপিচুপি; আড়ালে । {গা.} 
স্বক-সিউল [স্বক-সিউল্‌] ক্রিবিণ নিঃশব্দে; গোপনে; চুপচাপ; চুপিচুপি । {গা.} 

স্কা [স্বকা] ক্রি কমে যাওয়া; হাস পাওয়া । {গা} 


-সবকা [-স্রকা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে । যেমন: রু.মস্রকা; গা স্রকা ইত্যাদি । {গা} 
সংস্ুং [সূংসুং ক্রিবিণ সাবলীলভাবে; তরতর করে; সোজাসোজি । {গা} 
সংস্রাং [সুংস্রাং| ক্রিবিণ স্পষ্টভাবে । {গা.} 
সৃঙ [স্রঙা] বিণ সরল; সোজা । {গা} 
স্বতা [স্বতা] ক্রি ছিটকিয়ে পড়া; পিছলানো ৷ {গা} 
-সৃতা [-স্বতা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামুলের সাথে সাফিক্সরুূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: রুস্বতা; গা .স্বত; বুম্মুলস্বতা ইত্যাদি । {গা .} 
স্রমা, সুমা [সমা, সুমা] ১ বিণ পাকা। ২ ক্রি পাকানো; জাগ দেওয়া । ৩ বি কলা 
পাতায় মোড়ানো তরকারি । {গা} 
সয়া [সয়া] ক্রি ধার করা । {গা} 
সা [সা] সর্ব কে । {গা} 
সাখো [সাখো|] সর্ব কাকে । {গা} 
সাচা [সাচা] কার কাছে। {গা} 
সাচানা [সাচানা] কার কাছে। {গা.} 
সানা [সানা] কার জন্য । {গা.} 
সানি [সানি] সর্ব কার । {গা} 
সাবা [সাবা] অব্য কে যেন । {গা} 
সামুং, সামিং [সামুং, সামিং] কার সাথে । {গা.} 
সারাং [সারাং] সর্ব কারা । {গা} 
সারাংখো [সারাংখো] সর্ব কাদেরকে । {গা} 
সারাংচা [সারাংচা] কাদের ওখানে ৷ {গা.} 
সারাংনা [সারাংনা] কাদের জন্য । {গা} 
সারাংনি [সারাংনি] সর্ব কাদের । {গা} 
সারাংবা [সারাংবা] অব্য কারা যেন । {গা.} 
সারাংমুং, সারাংমিং [সারাংমুং, সারাংমিং] কাদের সাথে । {গা} 
সাসা [সা সা] অব্য কে কে । {গা} 
সাহাই [সাহাই] অব্য কে যেন । {গা.} 
সা হাযয়া [সা হা.-য়া] কে জানে৷ {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৬১ 


সাং [সা] ১ বি এক; ১ সংখ্যা । ২ বিণ ১ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা .} 
সাগুবা, সাগুয়া, সাগিবা [সাগুবা , সাগুয়া, সাগিবা] বিণ প্রথম । {গা} 
-সা [সা] অব্য বিস্ময়সূচক বা স্মরণ বা অনুধাবনজ্ঞাপক ও । সাফিক্সরূপে ব্যবহৃত হয়। 
যেমন: না.আসা; বিয়াসা; মান্দিসা ইত্যাদি । {গা.} 
সাআ৷ [সা] ক্রি পাতা (ফাদ) । {গা} 
সা, সাবো [সা, সাবো| ক্রি অনুজ্ঞা । {গা} 
সাচাকা [সাচাকা] ক্রি পাতা; পেতে রাখা । {গা} 
সাজা [সাজা] ক্রি না পাতা; পেতে না রাখা । {গা} 
সাআ' [সাআ| ক্রি বাড়া; পরিবেশন করা । {গা} 
সা, সাবো [সা, সাবো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
সাগাগালা [সাগাগালা] ক্রি তাড়াতাড়ি বাড়া । {গা.} 
সাগিচিচয়া [সাগিচ্চিয়া] ক্রি অবহেলা করে বাড়া । {গা.} 
সাজা [সাজা] ক্রি পরিবেশন না করা । {গা.} 
সাদাতা [সাদাতা|] ক্রি বেশি পরিমাণে বাড়া । {গা.} 
সাদাপা [সাদাপা] ক্রি কোনো কিছুর উপরে বাড়া । {গা.} 
সাদালদাল [সাদাল্দাল্‌] বিণ মাত্র বাড়া হয়েছে এমন । {গা} 
সাআ’ [সাআ] ক্রি অসুস্থ হওয়া । {গা} 
সাখামা [সা.-খামা] ক্রি ভরে আক্রান্ত হওয়া; সব সময় অসুস্থ থাকা । {গা.} 
সা.গিদিকা [সা.-গিদিকা] ক্রি হঠাৎ অসুস্থ হওয়া । {গা} 
সা-গুবা, সা-গুয়া, সা.গিবা [সা.-গুবা, সা.-গুয়া, সা.-গিবা] বি রোগী । {গা} 
সাগ্রুমা, সা গ্রিমা [সা.-খুমা, সা.-খ্রিমা] ক্রি সংক্ৰমিত হওয়া । {গা} 
সা.চাকা [সাচাকা] ক্রি মনে কষ্ট পাওয়া । প্রশ. নাংচাকা । {গা.} 
সাজা [সা.-জা] ক্রি অসুস্থ না হওয়া । {গা} 
সা.দাতা [সা.-দাতা] ক্রি ভীষণ অসুস্থ হওয়া । {গা.} 
সা.দিকজা, সা.রিকজা [সা.-দিক্জা, সা.-রিক্্‌জা] ১ বিণ কষ্টদায়ক নয় এমন। ২ 
ক্রি ব্যথা না পাওয়া; কষ্ট না পাওয়া । {গা.} 
সা.দিকা, সারিকা [সা.-দিকা, সা.-রিকা] ১ বি কষ্ট; ব্যথা; দুঃখ। ২ বিণ 
কষ্টদায়ক । ৩ ক্রি ব্যথা পাওয়া; কষ্ট পাওয়া ৷ {গা.} 
সা.দিকা-সা.খামা [সা.-দিকা-সা.-খামা] ক্রি রোগে-শোকে ভোগা । {গা.} 
সা .বিসি [সা.-বিসি] বি রোগ; ব্যাধি । {গা .} 
সাব বুল্লাকা, সা বিল্লাকা [সা.-বুল্লাকা , সা.-বিল্লাকা] ক্রি ভীষণ অসুস্থ হওয়া ৷ {[গা.} 
সাইপ [সাইপ্‌] বি সাদা চামড়ার লোক; বিদেশি । {আ. সাহিব>বা. সাহেবস>সায়েব>} 
সাইসাই [সাইসাই] ১ অব্য শনশন ৷ ২ ক্রিবিণ শনশন করে । {গা} 
সাউই [সাউই] বি সাউ গাছ। {[গা.} 
সাউইয়া [সাউইয়া] ক্রি বকাঝকা করা; গালি দেওয়া । {গা.} 
সাউল [সাউল্‌] বি ঝিঙা; ঝিংগা; ধুন্দল ৷ {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৬২ 


সাউসাউ [সাউসাউ] ১ অব্য বাতাসের শব্দ; শনশন। ২ ক্রিবিণ অঝোরে; অঝোর 
ধারায়; শনশন করে। {গা} 
সাক- [সাক্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাখ্রিত নির্দেশকবিশেষ । মানুষ নির্দেশে 
ব্যবহৃত হয়। যেমন: সাকসা; সাকগিনিং; সাকগিথাম ইত্যাদি । {গা.} 
সাকফ্কাক [সাক্ফ্রাক্‌] ক্রিবিণ একজন একজন । {গা.} 
সাকসাগ্রিক [সাক্সাগ্রিক] ক্রিবিণ ব্যক্তিগতভাবে । {গা.} 
সাকসাদেংদেং [সাক্সাদেংদেং] বিণ ভাইবোনহীন; সহোদরহীন; সহচরহীন; 
একমাত্র; একাকী । {গা} 
সাকসাবা [সাক্সাবা] সর্ব কেউ-ই । {গা} 
সাকসা-সাকগ্নিং [সাক্সা-সাক্গৃনিং] বি দুই-একজন । {গা} 
সাকসাসিকসিক [সাক্সাসিক্সিক্‌] ক্রিবিণ অন্তত একজন করে । {গা.} 
সাক্কান্থি [সাক্কান্থি] সৰ্ব প্রত্যেক । {গা.} 
সাকওয়েনওয়েনা [সাক্ওয়েন্ওয়েনা] ক্রি পাকানো (দড়ি) । {[গা.} 
সাকওয়েনা [সাক্ওয়েনা] ক্রি পেঁচানো । {গা.} 
সাকখিয়া [সাক্খিয়া] ক্রি ছাকা ৷ প্রশ. চেক্কা । {(অমূ.} 
সাকখিজা [সাক্খিজা] ক্রি না ছাকা । {অমূ.} 
সাকগিচ্চাক [সাক্গিচ্চাক্‌] ক্রি উজ্জ্বল বর্ণের; লাল বর্ণের; ফর্সা । প্রশ. হা.নগিচ্চাক। 
{গা} 
সাকগিসিম দ্র সাকগিসুম 
সাকগিসুম, সাকগিসিম [সাক্গিসুম্‌, সাক্‌গিসিম্‌] ক্রি কালো বর্ণের । প্রশ. হা.নগিসুম । 
{গা} 
সাকসেলসেলা, সাকসেলা [সাক্সেল্সেলা, সাক্সেলা] ক্রি মোচড়ানো । {গা} 
সাকসেলা দ্র সাকসেলসেলা 
সাকা [সা.-কা] ক্রি সবল হওয়া; স্বাস্থ্যবান হওয়া; সুস্থ থাকা । {গা.} 
সাক্কা’ [সাক্কা] বি উপর দিক । {গা} 
সাক্কা-খা.মা [সাক্কা-খা.-মা] বি উপর-নিচ । {গা.} 
সাক্কাগিলগিল [সাক্কাগিল্‌গিল্‌] ক্রিবিণ উপরে উপরে; বাহ্যিকভাবে । {গা.} 
সাক্কাগ্রি [সাক্কাগ্রি! বি সাধারণত গারো পাহাড়ে বসবাসকারী গারোদের বোঝাতে 
ব্যবহৃত হয় । {গা.} 
সাক্কাচা [সাক্কাচা] বি উপরের দিকে । {গা} 
সাক্কাং [সাক্‌কা] বি আকাশ । {গা} 
সাক্কা* [সাক্কা] ক্রি দড়ি পাকানো । {গা} 
সাকজা [সাক্্‌জা] ক্রি দড়ি না পাকানো ৷ {গা} 
সা.খাপ, সা.ঙখাপ, সি.ঙখাপ [সা.-খাপ্‌, সা.-ঙ্খাপ্‌, সি.-ঙ্খাপ্‌] বি ডুমুর । প্রশ. 
থি.ওয়েক ৷ {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৬৩ 


সাগাল [সাগাল্‌] বি সাগর । {স. সাগর+অ(অণ্)>বা. সাগর>} 

সাগি [সাগি] ১ বিণ মৃত; প্রয়াত। ২ বি মৃত ব্যক্তির নামের আগে বা পরে ব্যবহৃত শব্দ । 
{গা} 

সা.-গ্রি [সা.-খি] বিণ বন্ধ্যা; নিঃসন্তান । {গা.} 

সা গ্রে [সা.-গ্রে] বি শিষ্য; অনুসরণকারী; দূত । {গা 

সাংখ্বা [সাংখা] বি বনের শাক-সবজি । {গা.} 

সাংখিনি [সাংখিনি] ১ বি ঘড়িয়াল । ২ বি সাপবিশেষ । {গা} 

সাংগং [সাংগং] বি চুড়ি । {গা 

সাংগি [সাংগি] বি চু-এর পাত্র । [গা.} 

সাংগুন [সাংগুন্‌] বি ছোরা; ডেগার । {গা} 

সাংমা [সাংমা] বি গারোদের বাকদিল বা গোত্রবিশেষ ৷ {গা.} 

সাংসারেক দ্র সংসারেক 

সাঙখাপ দ্র সা.খাপ 

সা.ঙঙা [সা.-ঙঙা] ১ ক্রি কোত দেওয়া; দম নিয়ে জোর করে পায়খানা বের করা। ২ 
ক্রি চিৎকার করা । {গা.} 
সা.ঙজা [সা.-ঙ্জা] ১ ক্রি কোত না দেওয়া; দম নিয়ে জোর করে পায়খানা বের না 
করা । ২ ক্রি চিৎকার না করা । {গা.} 
সা.ঙফ্ৰেতা [সা.-ঙ্ফ্ৰেতা] ১ ক্রি জোর করে কোত দিয়ে পায়খানা বের করা । ২ ক্রি 
চিৎকার করা । {গা} 

সা.ঙাত [সা.-ঙাত্‌] বি জোনাকি পোকা । প্রশ. সে.ঙঙাই । {গা.} 

সা.চন [সা.-চন্‌] বি কনিষ্ঠ সন্তান । প্রশ. চা.চন ৷ {গা.} 

সাত্তা [সাত্তা] ক্রি নিষ্কাশন করা; সেচ করা । {গা} 
সাত, সাতবো [সাত্‌ , সাতবো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
সাতগিতা, সাতগিলা, সাতদিলা [সাত্গিতা, সাত্গিলা, সাত্দিলা] ক্রি সেচ কাজ 
পরিচালনা করা । {গা.} 
সাতজা [সাত্জা] ক্রি নিষ্কাশন না করা; সেচ না করা । {গা.} 
সাতফ্রাকা [সাত্ফ্রাকা] ক্রি ছিটিয়ে দেওয়া; ছড়ানো ৷ {[গা.} 
সাতফ্রেতা [সাত্ফ্রেতা] ক্রি বেশি পরিমাণে নিষ্কাশন করা । {গা} 

সাত্তাং [সাত্তা] ক্রি পেটানো । {দু} 

সাখি [সাত্থি] বি ছাতা; ছাতি ৷ {অমূ} 

সাথিপ দ্র সা.খুপ 

সাখুপ, সা.থিপ [সা.-খুপ্‌, সা.-থিপ্‌] বি গর্ভাশয়; গর্ভের ফুল । {গা} 

সা.দিক [সা.-দিক্‌] ক্রি মুরগির ছোট বাচ্চা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৬৪ 


সা.দিলা [সা.-দিলা] বি বাচ্চাওয়ালা মুরগি । {গা} 
সা.দিকা দ্র সাআ- 
সাদু [সাদু] বি ভায়রা; দুই বোনের জামাই পরস্পরকে এই নামে ডাকে । {গা.} 
সাদুথাং [সাদুথাং] বি আপন ভায়রা । {গা.} 
সাদুসা [সাদুসা] বি দুই ভায়রা । {গা} 
সান, -হান [-সান্‌, -হান্‌] ১ অব্য টুক; টুকু; পদাত্রিত নির্দেশকবিশেষ । ২ অব্য 
কেবল; মাত্র । {গা} 
সানা [সানা] বি ভর্তা । {গা} 
সান্না' [সান্না] ক্রি শুশুষা করা । {গা.} 
সান্না [সান্না] ক্রি অগ্বেষণ করা; অনুসন্ধান করা । {গা.} 
সানিচো, সামিচ্চো [সানিচো, সামিচ্‌চো] বি সোমবার । {গা} 
সান্দিয়া [সান্দিয়া] ক্রি খৌজা; অনুসন্ধান করা; গবেষণা করা । {গা.} 
সান্দিজা [সান্দিজা] বি না খৌজা; অনুসন্ধান না করা; গবেষণা না করা । {গা.} 
সান্দিরাম [সান্দিরাম্‌] বি গবেষণাগার; অনুসন্ধানের স্থান । {গা.} 
সান্দিরুকখতা, সান্দিরিকখতা [সান্দিরুক্খতা, সান্দিরিক্খতা] ক্রি পুঙ্খানুপুভ্খ 
অনুসন্ধান করা । {গা.} 
সাগ্না: [সাপৃপ৷া] ১ বিণ দক্ষ; কর্মঠ । ২ ক্রি দক্ষ হওয়া; কর্মঠ হওয়া । {গা.} 
সাপজা [সাপ্‌জা] ১ বিণ অদক্ষ; কর্মঠ নয় এমন । ২ ক্রি অদক্ষ হওয়া; কর্মঠ না 
হওয়া । {গা.} 
সাগ্লাং [সাপৃপা] ক্রি ছো মেরে নিয়ে যাওয়া । {গা.} 
সাপজা [সাপৃজা] ক্রি ছো মেরে নিয়ে না যাওয়া । {গা.} 
-সাপা [-সাপা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: মা.নসাপা; বালসাপা ইত্যাদি । {গা} 
সা:পেক, সা.মেক [সা.-পেক্‌, সা.-মেক্‌] বিণ খুব ছোট; খুদে । {গা.} 
সাফাও [সাফাও] বি খোরগোশ । {গা} 
সাবা, -হাবা [-সাবা, -হাবা] অব্য নিশ্চয়তাজ্ঞাপক তো । সাফিক্সরুপে ব্যবহৃত হয়। 
যেমন: নাম্মাসাবা; নিথুয়াসাবা; আংঙাসাবা ইত্যাদি । {গা} 
সাম [সাম্‌] বি ওষধ । {গা.} 
সামজক [সাম্‌জক্‌] বি ওঁষধি গাছবিশেষ । {গা.} 
সামজাংগি [সাম্‌জাংগি] বি অমৃত; জীবনতরু; সঞ্জীবনী; মহৌষধ ৷ {গা} 
সামথাকারি [সাম্থাকারি] বি ওঁষধি গাছবিশেষ । {গা.} 
সামফাংমা [সাম্‌ফাংমা] বি মহৌষধ ৷ {গা.} 
সামফাত [সাম্‌ফাত্্‌] বি দৰ্শনী । {গা.} 
সামফাত্তা [সাম্্‌ফাত্তা] ক্রি কবিরাজি ওষধ শরীরে বাধা । {গা.} 
সামবিথি [সাম্বিথি] বি আঠালো ফলের ছোট গাছবিশেষ; ওষধি গাছের ফল । প্রশ. 


ব্যবহারিক গারো অভিধান ৩৬৫ 


সামথে.এ। {গা} 
সাম্ম্নাং [সাম্ম্নাং] বি ওঁষধি গাছবিশেষ । {গা.} 
সামসুমারি [সাম্‌সুমারি] বি ঝোপ-জাতীয় ওষধি গাছ। {গা.} 
সাম্মাখি [সাম্্‌মাখি] বি ঝোপ-জাতীয় গাছ। {গা.} 
সাম্মানিয়া, সিম্মানিয়া [সাম্মানিয়া, সিম্মানিয়া] ক্রি রোগ নির্ণয় করা । {গা.} 
সাম [সাম] বি তরকারি । {গা} 
সা.মদিক [সা.-মদিক্‌] বি পাতিল; তরকারি রান্না করার পাত্র । {গা.} 
সামফাল [সাম্‌ফাল্‌] বি কলা পাতায় মোড়ানো তরকারি । {গা} 
সাম’ [সাম] বি শাক; বিরুৎ; আগাছা । {গা} 
সামগলদাক [সাম্গল্দাক্‌] বি শাকবিশেষ । {গা} 
সামগুরু [সাম্‌গুরু] বি পাট । প্রশ. মে.খা । {গা} 
সামগুয়াসু [সাম্‌গুয়াসু] বি পরগাছা ফুল । {গা.} 
সামচেং [সামচেং] বি ঘাস; আগাছা । প্রশ. জেং । {গা} 
সামথুপ, সামথিপ [সাম্থুপ্‌, সামৃথিপ্‌] বি ঝোপঝাড় । {গা.} 
সামদুম, সামদিম [সামৃদুম্‌, সাম্‌দিম] বি ঝোপ । {গা} 
সামনাচক্কেত [সাম্‌নাস্্‌কেত্‌] বি গাছবিশেষ । {গা} 
সামবল [সাম্বল্‌] বি গাছ-গাছালি । {গা} 
সাম বাসিয়া [সাম্‌ বাসিয়া] ক্রি আগাছা পরিষ্কার করা । {গা.} 
সাম্ব্বাং [সাম্ব্রাং! বি ছোট উদ্ভিদবিশেষ । {গা} 
সামবিজাক [সাম্বিজাক্‌] বি শাক-সবজি ৷ {গা .} 
সামমুকচুপ, সামমিকচিপ [সাম্মুক্চুপ্‌ , সাম্মিক্চিপ্‌] বি লজ্জাবতী গাছ। {গা} 
সামসি [সাম্সি] বি ঘাস; তৃণভূমি; চারণভূমি । {গা.} 
সামসেং [সামৃসেং] বি ঘাস । {গা} 
সা.মুন, সা.মিন [সা.-মুন্‌, সা.-মিন্‌] বি আগাছবিশেষ ৷ {গা.} 
সাম- [সাম্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স বা পদাত্রিত নির্দেশকবিশেষ । পার্শ্‌ নির্দেশে 
ব্যবহৃত হয়। যেমন: রামা সামসা; সামগিনিং; জাক সামসা ইত্যাদি । {গা.} 
-সাম [-সাম্‌] বি পাৰ্শ; পাশ; কিনারা; সাফিক্সবিশেষ । শব্দমূলের সাথে সাফিক্সরূপে যুক্ত 
হয়ে বিশেষ্য পদ গঠন করে। যেমন: নকসাম; হা.সাম; চিসাম ইত্যাদি । [গা.} 
সামফাল দ্র সাম 
সামফালং সাক্ষাল [সাম্‌ফাল্‌, সাম্‌ফাল্‌] ক্রি উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
সামরেতা [সাম্‌রেতা] ক্রি পাশ কেটে যাওয়া । {গা.} 
সা.মেক দ্র সা:পেক 
সাক্ষিয়া [সাম্ফিয়া] ক্রি বিভক্ত করা; ভাগ করা; বন্টন করা । {গা.} 
সাস্ষিল দ্র সাক্ষুল 
সাক্ষুল, সাস্ফিল [সামৃফুল্‌, সামফিল্‌] বি চিডুনি ৷ {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৬৬ 


সাম্বা [সাম্বা] বি কাছ। প্রশ. সেফাং ৷ {গা} 

সাম্বাসিয়া [সাম্বাসিয়া] ১ ক্রি প্রস্তুতে নেওয়া । ২ ক্রি কারুকাজ করা । {গা.} 

সা’ম্বেং [সা.-মূবেং] বি পাশ । {গা} 

সা রং [সা.-রং] বি যুবক বয়সী পাখি বা প্রাণী । {গা.} 

সারা [সারা] বি উঠান । প্রশ. হা.থালা । [গা.} 

সারাং [সারাং] বি আগাম ফসল । {গা.} 

সারি [সারি] বি ননদ; ননদি; স্বামীর বড় বা ছোট বোন; স্বামীর মাহারির বড় বা ছোট 
বোন। {গা} 
সারি [-সারি] সাফিক্সবিশেষ ৷ শব্দের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে বিশেষ্য পদ গঠন 
করে। যেমন: জংসারি; নোসারি; আবিসারি ইত্যাদি । {গা.} 

সারিকা দ্র সাআ- 

সারিয়া [সারিয়া] ক্রি সারা । {স. খসারি>বা. সারা>} 
সারায়া [সারায়া] ক্রি সারানো। {স. খঁসারি>বা. সারা>} 

সারোকা [সারোকা|] ক্রি ধুয়া-মোছা । {গা.} 

সাল [সাল্‌] বি সূৰ্য । {গা} 
সাল অকখুমা, সাল অকখিমা [সাল্‌ অকখুমা, সাল্‌ অকখুমা] ১ বিণ ছায়াযুক্ত। ২ 
ক্রি ছায়াযুক্ত হওয়া । {গা.} 
সাল খাম্মা [সাল্‌ খাম্মা] ক্রি রোদে পোড়া । {গা.} 
সালখুমা, সালখিমা [সাল্খুমা, সাল্খিমা] ১ বিণ ছায়াযুক্ত। ২ ক্রি ছায়াযুক্ত হওয়া । 
{গা} 
সালগ্র [সাল্গ] বি উত্তর; উত্তর দিক; উত্তরাঞ্চল । {গা.} 
সালগ্রা [সাল্থা] বি সূৰ্য/দেবতা । {গা} 
সালগ্রা-সংদুরা [সাল্থা-সংদুরা] বি একজন দেবতা । {গা} 
সালগ্রা-সুস্মি [সাল্থা-সুস্মি] বি পরমেশ্বর । প্রশ. সগা (দু.) ৷ {গা.} 
সালগি, সিলগা [সাল্‌গি, সিল্‌গা] বি আকাশ; স্বৰ্গ । {গা} 
সালগিরা [সাল্গিরা] বি সূর্যদেবতা; সালগ্রার আরেকটি নাম । {গা} 
সালগুব্বেং, সালগিব্বেং [সাল্গুব্বেং, সাল্গিব্বেং] বি দক্ষিণ; দক্ষিণ দিক; 
দক্ষিণাঞ্চল । {গা} 
সালগুরি [সাল্গুরি] বি ভোরের কুয়াশা । {গা.} 
সাল চাক্কা [সাল্‌ চাক্কা] ক্রি রোদ পোহানো । {গা.} 
সালচি [সাল্চি] বি সূৰ্যবৃষ্টি; রৌদ্রাবস্থায় যে বৃষ্টি হয়। {গা.} 
সালচুয়া [সাল্চুয়া] ক্রি বেলা বড় হওয়া । {গা. 
সালজং [সাল্জং] বি সূৰ্যদেবতা; শস্যদেবতা । {গা.} 
সালজং মান্না [সালজং মা.-ন্‌না] ক্রি অপদেবতার নজরে পড়া । {গা} 
সালজাংগি [সাল্জাংগি] বি সৌরশক্তি । {গা.} 
সালজা.দিল [সাল্জা.-দিল্‌] বি সূৰ্যকিরণ; সূর্যরশ্মি । {গা 


Ltt) 


ব্যবহারিক গারো অভিধান ৩৬৭ 


সাল নাআ [সাল্‌ নাআ|] ক্রি সূর্য ওঠা । {গা.} 
সাল নাগ্না [সাল্‌ নাপ্পা] ক্রি সূর্যাস্ত যাওয়া । {গা} 
সাল ফেব্কা [সাল্‌ ফেক্কা] ক্রি অত্যধিক রোদে পোড়া । {গা.} 
মন্নোকা] ক্রি সূৰ্যগ্ৰহণ হওয়া । {গা} 
সালমুকচি, সালমিকচি [সাল্‌মুক্চি, সাল্‌মিক্‌চি] বি সূৰ্যবৃষ্টি; রৌদ্রাবস্থায় যে বৃষ্টি হয় । 
{গা} 
সালরাক [সাল্রাক্‌] বি অনাবৃষ্টি; প্রখর রোদ । {গা.} 
সাল রাক্কা [সাল্‌ রাক্কা] ক্রি প্রখর রোদ হওয়া । {গা} 
সালারাম [সালারাম্‌] বি পূর্ব; পূর্বদিক; পূর্বাঞ্চল । {গা.} 
সালিরাম [সালিরাম্‌] বি পশ্চিম; পশ্চিম দিক; পশ্চিমাঞ্চল । {গা.} 
সাল্লো রাম্মা [সাল্লো রামৃ্‌মা] ক্রি রোদে দেওয়া । {গা.} 
সাল: [সাল] ১ বি দিন । ২ বি সময় । {গা} 
সাল- [সাল্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স। সংখ্যাসূচক শব্দের পূর্বে বসে । যেমন: 
সালসা; সাগিনিং; সালগিথাম ইত্যাদি । {গা.} 
সাল-ওয়াল [সাল্‌-ওয়াল্‌] ক্রি দিনরাত । {গা} 
সালখান্দি [সাল্খান্দি] ১ বি অর্ধেক দিন। ২ বি অশুভ দিন। {গা} 
সালগরা [সাল্গরা] বি রৌদ্রতপ্ত দিন । {গা} 
সালগ্নাং [সাল্গৃনাং] ক্রিবিণ দিন থাকতে থাকতে; সময় থাকতে থাকতে । {[গা.} 
সালগুমুক , সালগিমিক [সাল্গুমুক্‌, সাল্‌গিমিক্‌] ক্রিবিণ সারাদিন । {গা.} 
সালজাংচি [সাল্জাংচি] বি দুপুর । {গা} 
সালজুমাং [সাল্জুমাং] বি দিবাস্বপ্ন । {গা.} 
সালথাত [সাল্থাত্‌] ক্রিবিণ সারাদিন । {গা.} 
সালথাত-ওয়ালথাত [সাল্থাত্‌-ওয়াল্থাত্‌] ক্রিবিণ সারাদিন-সারারাত । {গা.} 
সালনাম [সাল্নাম্‌] বি শুভদিন; দিনের শুভেচ্ছা । {গা.} 
সালনাম্মা [সাল্নাম্‌মা] ১ বি ভালো দিন। ২ ক্রি ভালো দিন হওয়া । {গা.} 
সালনুম্মা, সালনিম্মা [সাল্নুম্‌মা, সাল্নিম্‌মা] বি কারো মৃত্যুদিন যেদিন গারোরা 
তাদের প্রথাভিত্তিক সংস্কার অনুযায়ী কাজের জন্য বাইরে বের হয় না । {গা.} 
সালফ্রাক [সাল্‌ফ্রাক্‌] ক্রিবিণ একেক দিন। {গা} 
সালমাদ্রাং [সাল্মাদ্রাং] ক্রিবিণ সারাদিন । {গা} 
সালমানচিয়া, সালমানসিয়া [সাল্মান্চিয়া, সাল্মান্সিয়া] ক্রি দিন নির্ধারণ করা । 
{গা} 
সালমারাং [সাল্মারাং] ১ বি সারাদিন; দিনমান । ২ বি অশুভ দিন । {গা.} 
সালমিসি [সাল্মিসি] বি ঘামাচি । {গা} 
সালরিকখিত [সাল্রিক্খিত্‌] ক্রিবিণ দিনের পর দিন; প্রতিদিন । {গা.} 
সালসা [সাল্সা] ক্রিবিণ একদিন । {গা} 
সালসাসিকসিক [সাল্সাসিক্সিক্‌] ক্রিবিণ একদিনের জন্যও । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৬৮ 


সালসিসি [সাল্সিসি] ক্রিবিণ দিনব্যাপী; দিনমান । {গা} 
সালসিয়া [সাল্সিয়া] ক্রি দিন নষ্ট হওয়া; সময় নষ্ট হওয়া ৷ {গা.} 
সালাহ্থি [সালান্থি] ক্রিবিণ প্রতিদিন । {গা} 
সালারি [সালারি] বি অন্য যে কোনো দিন। {গা.} 
সাল্লান্িং [সাল্লাজ্রিং] ক্রিবিণ প্রতিদিন । {গা} 
সাল্লাসিয়া [সাল্লাসিয়া] ক্রি সময় নষ্ট হওয়া বা করা; দিন বয়ে যাওয়া; সময় 
কাটানো ৷ {গা.} 
সাল’ দ্র সাল্লাং 
সালা, সাল্লা [সাল্লা] বি গালিবিশেষ । {স. শ্যালক>বা. শালা>} 
সালা, সাল্লাং [সালা, সাল্লা] বি চট; বস্তা । {গা.} 
সালা [সা.-লা] বি চাল ফুটে ভাতে পরিণত হওয়া । {গা} 
সালাম [সালাম্‌] বি সালাম; শুভেচ্ছা; করমর্দন । {আ. সালাম>বা. সালাম>গা. সালাম} 
সাল্লা দ্র সালা 
সাল্লা' দ্র সালাং 
সাল্লা- [সাল্লা] ক্রি টানা । {গা} 
সাল:, সালবো [সাল্‌, সাল্বো] ক্রি অনুজ্ঞা । {গা} 
সালওয়েলওয়েলা [সাল্‌ওয়েল্‌ওয়েলা] ক্রি ঘুরিয়ে ঘুরিয়ে টানা । {গা.} 
সালখুতা [সাল্খতা] ১ ক্রি খতখত আওয়াজ করে টান দেওয়া । ২ ক্রি রগে টান 
ধরা । {গা} 
সালখাপা [সাল্খাপা] ক্রি খপ করে ধরে টানা । {গা} 
সালখ্বিকা [সাল্খিকা] ক্রি চামড়া উঠানো । {গা} 
সালখ্িঙা [সাল্খিঙা] ক্রি উপরের অংশ টানা; টেনে প্রসারিত করা । {গা} 
সালখেতা [সাল্খেতা] ক্রি শক্ত করে টানা । {গা.} 
সালখেপা [সাল্খেপা|] ক্রি আটকিয়ে টানা । {গা.} 
সালগপা [সাল্গপা] ক্রি সব টেনে নিয়ে যাওয়া । {গা} 
সালগমা [সাল্গমা] ক্রি টেনে বাকানো । {[গা.} 
সালগ্ৰতা [সাল্গ্তা] ক্রি মাটিতে ফেলে টানা । {গা.} 
সালগাত্তা [সাল্গাত্তা] ক্রি টেনে তোলা । {গা.} 
সালগ্রিকা [সাল্গ্রিকা] ক্রি টানটানি করা । {গা} 
সালগুবা , সালগুয়া, সালগিবা [সাল্গুবা , সাল্গুয়া, সাল্গিবা] বি টানে যে। {গা} 
সালচপা [সাল্চপা] ক্রি টেনে সংকুচিত করা । {গা} 
সালচাঙা [সাল্চাঙা] ক্রি কোনো অংশ বাদ দিয়ে টানা । {গা} 
সালচাপা [সাল্চাপা] ক্রি টেনে-হিচড়ে নেওয়া । {গা.} 
সালচ্বাকা [সাল্চাকা] ক্রি উপরের অংশ টেনে তোলা । {গা.} 
সালচেপা [সাল্চেপা] ক্রি টেনে চ্যাপটা করা; টেনে সংকুচিত করা । {গা} 
সালজা [সাল্জা] ক্রি না টানা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৬৯ 


সালজেকজেকা [সাল্‌জেক্্‌জেকা|] ক্রি ঝাকি দিয়ে টানা । {গা.} 

সালথঙা [সাল্থঙা] ক্রি আড়াআড়িভাবে টানা; দুই অংশের মাঝে রেখা টানা । {গা} 
সালখুমা, সালথিমা [সাল্থুমা, সাল্থিমা] ক্রি একবারে টেনে তোলা । {গা.} 
সাল্খিমাকা , সাল্থিমাক্কা] ক্রি একবারে টেনে তোলা । {গা} 

সালথেতা [সাল্থেতা|] ক্রি টেনে ছিড়া । {গা.} 

সালদাপা [সাল্দাপা] ক্রি গাড়ি চাপা পড়া । {গা} 

সালদ্রাআ [সাল্দ্রাআ] ক্রি টেনে জোর করে শ্রীলতাহানী করা । {গা} 

সাল্দ্বাকা [সাল্দ্বাকা] ক্রি বেপরোয়াভাবে টানা । {গা.} 

সালদিংদিঙা [সাল্দিংদিঙা] ক্রি আটকানো বস্তু টানা । {গা .} 

সালদুমদুমা, সালদিমদিমা [সাল্দুম্দুমা , সাল্দিমদিমা] ক্রি বলপূৰ্বক টানা । {গা} 
সালদেংদেঙা [সাল্দেংদেঙা] ক্রি জোর করে টেনে নেওয়া ৷ {গা.} 

সালদোয়া [সাল্দোয়া] ক্রি উপরে টানা । {গা} 

সালফকা [সাল্‌ফকা|] ক্রি টেনে খোলা; টেনে উপড়ানো । {গা.} 

সালফাকা [সাল্ফাকা] ক্রি টেনে আলগা করা । {গা.} 

সালঙ্কাকা [সাল্‌ফাকা] ক্রি টেনে ভেঙে ফেলা । {[গা.} 

সালফুকা, সালফিকা [সাল্ফুকা , সাল্‌ফিকা|] ক্রি টানা; মূলৎপাটন করা । {গা.} 
সালফুংফাকা, সালফিংফাকা [সাল্ফুংফাকা, সাল্ফিংফাকা] ক্রি হঠাৎ টেনে ফেলে 
দেওয়া; টেনে উল্টিয়ে ফেলা ৷ {গা.} 

সালফুলা, সালফিলা [সাল্ফুলা , সাল্ফিলা] ক্রি পুনরায় টান দেওয়া । {গা} 
সালফ্রেতা [সাল্‌ফ্ৰেতা] ক্রি গাড়ি চাপা পড়ে মাটির সাথে সমান হয়ে যাওয়া । {গা.} 
সালবুকা, সালবিকা [সাল্বুকা , সাল্বিকা] ক্রি হঠাৎ টানা । {গা} 

সালবুঙা , সালবিঙা [সাল্বুঙা , সাল্বিঙা] ক্রি আংটার সাহায্যে টানা । {গা .} 
সালবেকা [সাল্বেকা] ক্রি কাছে টানা । {গা .} 

সালবেংব্লাকা [সাল্বেংরাকা] ক্রি হেঁচকা টান দেওয়া । {গা} 

সালম্বাকা [সাল্ম্বাকা] ক্রি ময়লাসহ টানা । {গা.} 

সালমুকমুকা, সালমিকমিকা [সাল্মুক্মুকা, সাল্মিক্মিকা] ক্রি যত্রতত্র টেনে 
নেওয়া । {গা.} 

সালমুখালা, সালমিখালা [সাল্মুত্থালা, সাল্মিত্থালা] ক্রি শোয়া অবস্থায় টানা- 
হেঁচড়া করা । {গা} 

সালরতা, সালবরুরতা [সাল্রতা, সাল্রুরতা] ক্রি মাটিতে লাগিয়ে টেনে নিয়ে যাওয়া; 
খুঁড়িয়ে টানা । {গা} 

সালররোতা [সালররোতা|] ক্রি মাটিতে লাগিয়ে টেনে নেওয়া । {গা} 

সালরাকা [সাল্রাকা] ক্রি টানতে সমর্থ হওয়া । {গা.} 

সালরিকা [সাল্রিকা] ক্রি টেনে রাখা । {গা} 

সালবুরু-দি রুরু [সাল্রুরু-দি.-রুরু] ক্রিবিণ টানাটানি করে। {গা} 
দিরিম্রিম্‌] ক্রিবিণ টেনে গড়িয়ে গড়িয়ে । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৭০ 


সালৰুুয়া [সাল্রুরুয়া] ক্রি টানা-হেচড়া করা । {গা} 
সালস্রকা [সাল্স্বকা] ক্রি মৃদু টানা । {গা} 
সালস্থাপা [সাল্স্থাপা] ক্রি নিৰ্দয়ভাবে টানা । {গা} 
সালসুপা, সালসুপা , সালসিপা, সালমা [সাল্সুপা , সাল্সুপা , সাল্সিপা , সাল্স্ব্পা] 
ক্রি শ্বাস দিয়ে টানা; মুখে শব্দ করে টানা । {গা} 
সালসেকা, সাল্লেকা [সাল্‌সেকা , সাল্লেকা] ক্রি জোরপূর্বক টানা; পৃথক করা । {গা} 
সাল্লোকা [সাল্লোকা] ক্রি উপড়ানো; টেনে বের করা । {গা.} 
সান্লেংখতা [সাল্লেংখতা] ক্রি টেনে-হিচড়ে বের করা । {গা} 
সাল্লোংখাতা [সাল্লোংখাতা] ক্রি টেনে পৃথক করা । {গা} 
সাল্লোকা [সাল্লোকা] ক্রি উপড়ানো; টেনে বের করা । {গা} 

সাল্লাং, সা ল্লাক [সা.-ল্‌লা, সা.-ল্‌লাক্‌] বি ঝাড় । {গা} 

সাল্লাক দ্র সা ল্লাং 

-সাসাক [-সাসাক্‌] প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে নতুন শব্দ 
গঠন করে। যেমন: নামসাসাক; চা.সাসাক; রু:মসাসাক ইত্যাদি । [গা.} 

সাসাত [সাসাত্‌] বি ধূপ । প্রশ. চা.চেত; চা .চ্বেত । {গা} 

স্থা [সখা] বি আপন; নিজস্ব; স্ব । {গা} 
স্থা [-স্খা] সাফিক্সবিশেষ । শব্দের সাথে সাফিক্সরূপে যুক্ত হয়ে বিশেষ্য পদ গঠন 
করে । যেমন: মান্দিস্থা; বিসংস্থা; রুরিস্থা ইত্যাদি । {গা .} 

স্থাং, সিকখাং [স্খাং, সিকখাং] ক্রিবিণ আগে; পূর্বে; আদিতে ৷ {[গা.} 
স্থাং চিল্লা, সিকখাং চিল্লা [সৃখাং চিল্লা, সিক্খাং চিল্লা] ক্রি নেতৃত্ব দেওয়া । প্রশ. 
দিল্লা; রি.দিলা । {গা.} 
সিক্খাঙোনি] ১ বিণ পুরনো; প্রাচীন; আদি । ২ ক্রিবিণ পূর্বের; আগের । {গা} 
স্থাঙা, সিকখাঙা [স্খাঙা, সিক্খাঙা] ক্রি অগ্রসর হওয়া । {গা} 

স্থাল, সিকখাল [স্খাল্‌, সিক্খাল্‌] বি রাক্ষস; দৈত্য; ডাইনী । [গা.} 
স্থাল ফি.য়া, সিকখাল ফিয়া [স্খাল্‌ ফি.-য়া, সিক্খাল্‌ ফি--য়া] ক্রি অপদেবতার 
কুনজর এড়ানোর জন্য কোনো কিছু খাওয়ার আগে খাদ্যবস্তুর কিছু অংশ ফেলে 
দেওয়া । {গা.} 
স্থাল মন্নোকা, স্থাল মুন্নোকা, স্থাল মিন্নোকা, সিকখাল মন্নোকা, সিকখাল মুন্নোকা, 
সিকখাল মির্নোকা [স্খাল্‌ মন্নোকা, স্খাল্‌ মুন্নোকা, স্খাল্‌ মিন্নোকা, সিক্খাল্‌ 
মন্নোকা, সিক্খাল্‌ মুন্নোকা, সিক্খাল্‌ মিন্নোকা] ক্রি ডাকিনীবিদ্যার মাধ্যমে 
মানুষের আত্মা গ্রাস করে ফেলা বা খেয়ে ফেলা । {গা} 

স্থা [স্থা! বি আশ । {গা} 

স্থাপা [স্থাপা] ১ বিণ আঠালো ২ ক্রি আঠালো হওয়া ৷ {গা} 
স্থাপ লে.উলে.উ [সৃথাপ্‌ লে.-উলে.-উ] বিণ অতিরিক্ত আঠালো । {গা.} 
-ছ্থাপা [-স্থাপা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে ব্যবহৃত হয় । 


ব্যবহারিক গারো অভিধান ৩৭১ 


যেমন: আগানস্থাপা; রু.মস্থাপা; গালস্থাপা ইত্যাদি । {গা.} 

স্নাল [স্নাল্‌] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 
{গা} 

স্নারু [সূনারু] ১ বি শতপদী বিছা । ২ বি সোনারু গাছ। {গা} 

স্কাকা, সুপফাকা., সিপফাকাং [সৃফাকা, সুপ্‌ফাকা, সিপ্‌ফাকা] ক্রি ঠেলা দেওয়া; 
ধান্ধা দেওয়া । {গা} 
সৃফাক্বো, সুপৃফাক্‌, সুপফাক্বো , সিপ্‌ফাক্‌, সিপ্‌ফাক্বো] ক্রি অনুজ্ঞা । {গা .} 
স্কাকখাঙা, সুপফাকখাঙা, সিপফাকখাঙা [সৃফাক্খাঙা, সুপ্‌ফাক্খাঙা, 
সিপ্‌ফাক্খাঙা] ক্রি ধাক্কা দিয়ে চিৎ করে শোয়ানো । {গা} 
স্ফাকজা, সুপফাকজা, সিপফাকজা [সৃফাক্জা, সুপ্‌ফাক্্‌জা, সিপ্‌ফাক্জা] ক্রি ঠেলা 
না দেওয়া; ধাক্কা না দেওয়া । {গা.} 
ফাকেতা, সুপফাকেতা, সিপফাকেতা [সৃফাকেতা , সুপ্ফাকেতা , সিপ্‌ফাকেতা| ক্রি 
ধাক্কা দিয়ে দেওয়া ৷ {গা.} 
স্কাকদাতা, সুপফাকদাতা, সিপফাকেদাতা [সৃফাদাতা, সুপ্‌ফাদাতা, সিপ্ফাদাতা] 
ক্রি জোরে ধাক্কা দেওয়া । {গা} 

স্কাকাং, সুপফাকাং, সিপফাকাং [সূফাকা, সুপ্‌ফাকা, সিপ্‌ফাকা] ১ বিণ কষকষে; 
আঠালো ২ বি সুপারির স্বাদ । ৩ ক্রি কষযুক্ত হওয়া; আঠালো হওয়া । {গা.} 
স্কাকজা, সুপফাকজা, সিপফাকজা [সৃফাক্্‌জা, সুপ্্‌ফাক্্‌জা, সিপ্‌ফাক্্‌জা] ১ বিণ 
কষকষে নয় এমন; আঠালো নয় এমন। ২ ক্রি কষযুক্ত না হওয়া; আঠালো না 
হওয়া । {গা} 

স্ফাল [সৃফাল্‌] বি বিষাক্ত পোকা । {গা.} 

স্মাকা, সুম্মাকা, সিম্মাকা [সৃমাকা, সুম্‌মাকা, সিম্‌মাকা] ১ বিণ জাত ৷ ২ ক্রি জাখত 
হওয়া । {গা} 
স্মাক-, সুম্মাক-, সিম্মাক- [সৃমাক্‌-, সুমূমাক্‌-, সিম্‌মাক্‌-] অব্য সংখ্যাসূচক প্রিফিক্স 
বা পদাখ্রিত নির্দেশকবিশেষ ৷ ঘুম নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: স্মাকসা; 
স্মাকগিনিং; স্মাকগিথাম ইত্যাদি । {গা} 
স্মাকজা, সুম্মাকজা, সিম্মাকজা [সৃমাক্্‌জা, সুম্‌মাক্‌জা, সিম্মাক্জা] ১ ক্রি জাগ্রত 
নয় এমন ৷ ২ ক্রি জাগ্রত না হওয়া ৷ {গা.} 

স্মাল, সুম্মাল, সিম্মাল [সূমাল্‌, সুম্মাল্‌, সিম্‌মাল্‌| ক্রি পিঁপড়া । প্রশ. চিব্রিম । {গা} 
স্মালচাক, সুম্মালচাক, সিম্মালচাক [সৃমাল্চাক্‌, সুম্মাল্চাক্‌, সিম্মাল্চাক্‌] বি ছোট 
লাল পিপড়া । {গা.} 

স্রাই [স্লাই] বি বন্দুক ৷ প্রশ. চান্দাল । {গা} 
স্রাই গওয়া, স্রাই গোয়া [সূলাই গওয়া, সলাই গোয়া] ক্রি গুলি করা । {গা} 

স্রাউস্রাউ [স্রাউস্রাউ] অব্য মর্মর শব্দ; পাতার শব্দ । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৭২ 


স্রাকা [স্রাকা] ক্রি চাটা । {গা} 

-স্রাকা [-স্রাকা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: খা.মল্রাকা; রু:মস্রাকা ইত্যাদি । [গা.} 

স্রাং [স্রাং| বিণ স্পষ্ট; পরিষ্কার; সাবলীল ৷ {গা} 
স্াংস্রাং [স্রাংস্রাং| ক্রিবিণ পরিষ্কারভাবে; স্পষ্টভাবে । {গা.} 

স্রীঙা [স্বাঙা] ১ বিণ স্পষ্ট শ্বনযোগ্য । ২ ক্রি বুঝতে সমর্থ হওয়া । {গা.} 
স্রাংজা [স্রাংজা] ১ বিণ স্পষ্ট শ্রবনযোগ্য নয় এমন । ২ ক্রি বুঝতে অসমর্থ হওয়া ৷ 
{গা} 

স্রাঙা [স্রাঙা] ক্রি জ্বর ছাড়া । {গা} 
-স্রাঙা' [-স্রাঙা] -তম; বহু বস্তু বা ব্যক্তির মধ্যে একজনের সর্বাধিক উৎকর্ষ বা 
অপকর্ষবোধক প্রত্যয় । যেমন: নামন্রাঙা; নিথুস্বাঙা; নিদিকস্রাঙা ইত্যাদি । {গা .} 
-স্রাঙাং [-স্রাঙা] কৃৎ প্রত্যয়বিশেষ । অন্য কাজ থাকা সত্ত্বেও কোনো কাজ করে নেওয়া 
বোঝাতে ক্রিয়ামুলের সাথে প্রত্যয়রূপে ব্যবহৃত হয়। যেমন: চা স্রাঙা; রু.মত্রাঙা; 
নিল্রাঙা ইত্যাদি ৷ {গা} 

স্রাপা [স্রাপা] ক্রি কাছে পৌছা; ধরতে পারা; নাগাল পাওয়া । {গা.} 
-স্বাপা [-স্রাপা] সাফিক্সবিশেষ । কোনো কাজ সময় মতো করতে পারা বোঝাতে 
ক্রিয়ামূলের সাথে সাফিক্সবূপে ব্যবহৃত হয়। যেমন: চা স্রাপা; রিংস্রাপা; মা.নস্রাপা 
হত্যাদি । {গা} 

ল্রামস্রাম [স্রাম্ল্রাম! ১ বিণ শিরশিরে ৷ ২ অব্য শিরশির । {গা} 

ল্রামা’ [স্রামা] ১ বিণ খরখরে; মচমচে ৷ ২ ক্রি খরখরে হওয়া; মচমচে হওয়া । {গা.} 
স্রামজা [স্রামৃজা] ১ বিণ খরখরে নয় এমন; মচমচে নয় এমন ৷ ২ ক্রি খরখরে না 
হওয়া; মচমচে না হওয়া । {গা} 

ল্রামাং [সামা] ১ বিণ ঝলসানো; জ্বালানো । ২ ক্রি ঝলসানো; জ্বালানো ৷ প্রশ. সিন্নেমা ৷ 
{গা} 
স্রামজা [স্বাম্‌জা] ১ বিণ ঝলসানো নয় এমন; জ্বালানো নয় এমন । ২ ক্রি না 
ঝলসানো; না জ্বালানো ৷ {গা} 

সি.ই [সি.-ই] বি যোনি । {গা} 
সি.খল, সি.হা.খল [সি.-খল্‌, সি.-হা.-খল্‌] বি যোনিদ্বার । {গা.} 
সি.খিথিক [সি.-খিথিক্‌] বি জরায়ু । {গা.} 
সি.নাগিং [সি.-নাগিং] বি ভগাঙ্কুর । {গা .} 
সি.বালগ্রেক [সি.-বাল্গ্েক্‌] বি, বিণ গালিবিশেষ । {গা} 
সি.সুমাং, সি.সিমাং [সি.-সুমাং, সি.-সিমাং] বি স্ত্ৰী যৌনাঙ্গের লোম । {গা} 

সিউল [সিউল্‌] বি গোপন ৷ {গা} 


সি.ওল [সি.-ওল্‌] বি শিয়াল । {(অমু.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৭৩ 


সিকয্নকা দ্র সুকগ্নবকা 
সিকখাং দ্র স্বাং 
সিকখাল দ্র স্বাল 
সিকখি, স্থি দ্র সেকখি 
সিকখি-দ্র সিকখিয়া 
সিকখিয়া, স্থিয়া [সিক্খিয়া, সৃখিয়া] ১ ক্রি শেখা; পড়া; শিক্ষা নেওয়া; জ্ঞান অর্জন 
করা ২ ক্রি শেখানো প্রশ. সনঙা । {স.খশিক্ষ>বা. শেখা, শিখা>} 
সিকখি-, সিকখিবো, স্থি, স্থিবো [সিক্খি, সিক্খিবো, সৃখি, স্খিবো|] ক্রি অনুজ্ঞা । 
{স.খশিক্ষ>বা. শেখা, শিখা>} 
ET সিকবিগুযা, সিকখিগিবা, স্বিগুবা, স্বিগুয়া, স্থিগিবা [সিক্খিগুবা, 
সিক্খিগুয়া, সিক্খিগিবা, স্খিগুবা, স্খিগুয়া, স্খিগিবা] বি শিক্ষার্থী । 
{স.খশিক্ষুবা. শেখা, শিখা>} 
ক্কিহিল, স্থিজা [সিক্খিজা, সৃখিজা] ক্রি না শেখা ৷ {স.খশিক্ষ>বা. শেখা, শিখা>} 
সিকসাক সিকসাক [সিক্সাক্‌ সিক্সাক্‌] ক্রিবিণ কিলবিল করে; গিজগিজ করে। {গা.} 
সিকসিক-সাকসাক [সিক্্‌সিক্-সাক্সাক্‌] ক্রিবিণ অস্থীরভাবে; গিজগিজ করে । {গা.} 
সিকসিকা [সিক্সিকা] ক্রি কাছে ঘেঁষা; ছাচা । {গা} 
সিকসিক-খতখত [সিক্্‌সিক্-খত্খত্‌] ক্রিবিণ চুলকিয়ে চুলকিয়ে । {গা} 
সিকসিক-খতখতা [সিক্‌সিক্-খত্খতা|] ক্রি চুলকানো । {গা} 
সিকসিমিলা দ্র সিকসুমুলা 
সিকসুমুলা, সিকসিমিলা [সিক্সুমুলা, সিক্‌সিমিলা] ক্রি গন্ধ যুক্ত করা । {গা.} 
-সিকা [-সিকা] প্রত্যয়বিশেষ ৷ বিশেষ্যের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন 
করে। যেমন: মুকসিকা; গুংসিকা ইত্যাদি । {গা} 
সিক্কা’ [সিক্কা] ক্রি ঢুকানো; ভরা । {গা.} 
সিক, সিকবো [সিক্‌, সিক্বো| ক্রি অনুজ্ঞা । {গা} 
সিকয্নকা, সিকখবকা [সিক্খূলকা, সিক্খকা] ক্রি আংটার মতো বেজে থাকবে এমন 
জিনিসের ভিতর ঢুকানো । {গা} 
সিকখিনাপা [সিক্খিনাপা] ক্রি ঢুকাতে ভালো বা সহজ লাগা । {গা.} 
সিকখেপা [সিক্খেপা] ক্রি কোথাও ডুকিয়ে আটকে রাখা । {গা} 
সিকগ্রপা [সিক্গ্রপা] ক্রি বেপরোভাবে ভরা বা ঢুকানো । {গা.} 
সিকচাপা [সিক্চাপা] ক্রি একটার সাথে অন্যটাও ঢুকানো । {[গা.} 
সিকচুপা, সিকচুমা, সিকচিপা, সিকচিমা [সিক্চুপা, সিক্চুমা, সিক্চিপা , সিক্‌চিমা] 
ক্রি নামিয়ে ডুবানো । {গা.} 
সিকচেচেপা , সিকচেপা [সিক্্‌চেচেপা , সিক্্‌চেপা] ক্রি চাপ দিয়ে ভরা । {গা.} 
সিকচেপচেপা [সিক্্‌চেপ্চেপা] ক্রি ঠেসে ভরা । [গা.} 
সিকজা [সিক্জা] ক্রি না ঢুকানো; না ভরা । {[গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৭৪ 


সিকথাতা [সিক্থাতা] ক্রি জোর করে ঢুকানো । {গা.} 
সিকথেনথেনা [সিক্থেন্থেনা] ক্রি ঠেসে ঢুকানো । {গা} 
সিকথোমা [সিক্থোমা|] ক্রি একবারে পুরোটা ঢুকানো ৷ {[গা.} 
সিকদাপা [সিক্দাপা] ক্রি ভরে চাপা দেওয়া । {গা.} 
সিকনাপা [সিক্নাপা] ক্রি ভিতরে ঢুকানো । {গা.} 
সিকফা [সিক্ফা] ক্রি একত্রে ভরা । {গা} 
সিকফ্রেতা [সিক্ফ্রেতা] ক্রি আটসাঁট করে ঢুকানো । {গা.} 
সিক্ব্রকা [সিক্বকা] ক্রি অযত্রে ঢুকানো । {গা.} 
সিকরানা [সিক্রানা] ক্রি একত্রে ঢুকানো । {গা.} 
সিকসেপা [সিক্্‌সেপা] ক্রি কোথাও চেপে রাখা । {গা.} 

সিক্কা' [সিক্কা] ক্রি সেলাই করা । {গা} 
সিক, সিকবো [সিক্‌, সিক্বো] ক্রি অনুজ্ঞা । {গা .} 
সিকচাপা [সিক্চাপা] ক্রি সংযুক্ত করা; তালি দেওয়া; একাধিক কাপড় একসাথে 
সেলাই করা । প্রশ. থেকচাপা । {গা} 
সিকজা [সিক্জা] ক্রি সেলাই না করা । {গা.} 
সিকথাপা, সিকথুপা [সিক্থাপা, সিক্থুপা] ক্রি তালি দেওয়া; জোড়াতালি দেওয়া ৷ 
{গা} 
সিকদাপা [সিক্দাপা!] ক্রি কোনো কিছুর উপর দিয়ে সেলাই করা । {গা.} 
সিকরেংসিয়া [সিক্রেংসিয়া] ক্রি সুতা দিয়ে গীথা । {গা.} 

সিক্কা* [সিক্কা] ক্রি চাপ দেওয়া; ঠেলা দেওয়া । {গা} 
সিক, সিকবো [সিক্‌, সিক্বো] ক্রি অনুজ্ঞা । {গা} 
সিকগ্রপা [সিক্গ্রপা] ক্রি চাপ দিয়ে শোয়ানো । {গা.} 
সিকগ্রমা [সিক্গ্রমা] ক্রি চাপিয়ে রেখে নেওয়া । {গা.} 
সিকচাকা [সিক্‌চাকা] ক্রি ঠেকিয়ে রাখা । {গা.} 
সিকজা [সিক্জা] ক্রি চাপ না দেওয়া; না ঠেলা । {গা.} 
সিকজেজেতা, সিকজেতা, সিনজেতা [সিক্‌জেজেতা, সিক্‌জেতা, সিন্জেতা] ক্রি 
জোরে ঠেলা । {গা.} 
সিকথাতা [সিক্থাতা] ক্রি জোরে চাপ দেওয়া; চাপ দিয়ে ধরা; জোরে ঠেলা । {গা.} 
সিকদুদুয়া, সিকদিদুয়া [সিক্দুদুয়া, সিক্‌দিদুয়া] ক্রি উপরের দিকে ঠেলা । {গা.} 
সিকদুমদুমা, সিকদিমদিমা [সিক্দুম্‌দুমা, সিক্‌দিমূদিমা] ক্রি জোরে ঠেলা দেওয়া ৷ 
{গা} 


সিকদেপা [সিক্দেপা] ক্রি আঙুল দিয়ে চাপ দেওয়া । {গা.} 
সিকদোদকা [সিক্দোদকা|] ক্রি ঘাড় ধরে ঠেলা । {গা.} 
ক্রিবিণ ঘেষাঘেষি করে। {গা} 

সিকফ্ৰেতা [সিক্‌ফ্রেতা] ক্রি জোরে ঠেলা; ভীড় ঠেলা । {গা} 
সিকবেকা [সিক্বেকা] ক্রি পিছনে ঠেলে দেওয়া । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৭৫ 


সিকরুরুয়া [সিক্রুরুয়া] ক্রি ঠেলে ঠেলে নিয়ে যাওয়া । {গা} 
সিক্কা' [সিক্কা] ক্রি ঢালা ৷ [গা.} 
সিক, সিকবো [সিক্‌, সিক্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
সিকচাপা [সিক্চাপা] ক্রি একটার সাথে অন্যটিও ঢালা । {গা.} 
সিকজা [সিক্জা] ক্রি না ঢালা । {গা} 
সিকরানা [সিক্রানা] ক্রি একত্রে ঢালা । {গা.} 
সিক্কা' [সিক্কা] ক্রি বলপ্ৰয়োগ করে ধরা । {গা} 
সিক, সিকবো [সিক্‌, সিক্বো| ক্রি অনুজ্ঞা । {গা .} 
সিকগাংফাকা [সিক্গাংফাকা] ক্রি বল প্রয়োগ করে ধরে চিৎ করে ফেলে দেওয়া । 
{গা} 
সিকণগ্রিকা [সিক্ঞ্রিকা] ক্রি মনুযুদ্ধ করা । {গা.} 
সিকগুথাঙা, সিকগিথাঙা [সিক্গুথাঙা , সিক্গিথাঙা] ক্রি শ্ৰীলতাহানী করা । [গা.} 
সিকচুবুলা , সিকচিবিলা [সিক্চুবুলা, সিক্চিবিলা] ক্রি ধরে পানিতে চুবানো । {গা} 
সিকজা [সিক্জা] ক্রি না ধরা । {গা} 
সিকদ্রাআ [সিক্দ্রাআ] ক্রি শ্রীলতাহানী করা । {গা.} 
সিকদেংগকা [সিক্দেংগকা|] ক্রি ঘাড় ধরে বের করা । {গা.} 
সিকদেদেনা [সিক্‌দেদেনা|] ক্রি ঠেসে ধরা । {গা} 
সিকফাকা [সিক্ফাকা] ক্রি জোর করে ধরে ঠেলা দেওয়া । {গা.} 
সিকবুলবুলা, সিকবিলবিলা [সিক্বুল্বুলা , সিক্বিল্বিলা] ক্রি ধরে পানিতে চুবানো। 
{গা} 
সিকমুখালা, সিকমিখালা [সিক্মুত্থালা, সিক্মিত্থালা] ক্রি বল প্রয়োগ করে ধরে 
চিৎ করে শোয়ানো । {গা.} 
সিক্কা' [সিক্কা] ক্রি রোপন করা ৷ [গা.} 
সিক, সিকবো [সিক্‌, সিক্বো| ক্রি অনুজ্ঞা । {গা} 
সিকজতা [সিক্জতা] ক্রি পুনরায় রোপন করা । {গা.} 
সিকজা [সিক্জা] ক্রি রোপন না করা । {গা} 
সিক্কা' [সিক্কা] ক্রি বাজানো (বাশি) ৷ {গা} 
সিক, সিকবো [সিক্‌, সিক্বো| ক্রি অনুজ্ঞা । {গা} 
সিকজা [সিক্জা] ক্রি না বাজানো । {গা.} 
সিক্কি [সিক্কি] বি সিকি পয়সা; চার আনা । {আ. সিক্কাহ্‌>বা. সিকি>} 
সিগ্নি [সিগৃনি] বিণ মারাত্মক । {গা} 
সিংখাম [সিংখাম্‌] বি ঠেকিয়ে রাখার খুঁটি । {গা.} 
সিংগা [সিংগা] বি বাশ ও মহিষের শিং দিয়ে তৈরি করা বাদ্যযন্ত্রবিশেষ ৷ {অমূ.} 
সিংগি [সিংগি] বি শিং মাছ। {অমূ} 
সিংজেতা, সিনজেতা [সিংজেতা, সিন্জেতা] ক্রি চাপ দেওয়া । {গা} 
সিংজেত, সিংজেতবো [সিংজেত্‌ , সিংজেত্বো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৭৬ 


সিংজেতগুবা, সিংজেতগুয়া, সিংজেতগিবা [সিংজেত্গুবা, সিংজেত্গুয়া, 
সিংজেত্গিবা] বি চাপ প্রদানকারী । {গা.} 
সিংজেতজা [সিংজেতজ্ব] ক্রি চাপ না দেওয়া । {গা} 
সিংজেজেতা [সিংজেজেতা] ক্রি জোরে চাপ দেওয়া; ভারী জিনিস চাপা দেওয়া ৷ 
{গা} 
সি.ঙখাপ দ্র সা.খাপ 
সি.ঙঙা [সি.-ঙ্ঙা] ক্রি জিজ্ঞাসা করা । {গা.} 
সি.ঙ, সি.ঙবো [সি.-ঙ, সি.-ঙ্বো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
সি.ঙঙেতা [সি.-ঙ্্‌ঙেতা] ক্রি জিজ্ঞাসা করা দেওয়া । {গা} 
সি.ঙচাকা [সি.-ঙ্চাকা] ক্রি সাহায্যস্বৰূপ জিজ্ঞাসা করা । {গা} 
সি.ঙজা [সি.-ঙূজা] ক্রি জিজ্ঞাসা না করা । {গা.} 
সি.ঙথেকা [সি.-ঙ্থেকা] ক্রি জেরা করা; জোর করে জিজ্ঞাসা করা । {গা.} 
সি.ঙরকা [সি.-ঙ্রকা] ক্রি জিজ্ঞাসাবাদ করা । {গা.} 
সি.ঙরিকা [সি.-৬্রিকা] ক্রি গমনের পূর্বে জিজ্ঞাসা করা । {গা} 
সি.ঙরুখুতা, সি.ঙরিখিতা [সি.-ড্রুখুতা, সি.-ঙ্রিখিতা] ক্রি প্রত্যেক জনকে 
জিজ্ঞাসাবাদ করা । {গা} 
সি.ঙরোরকা [সি.-ঙ্রোরকা] ক্রি বারবার জিজ্ঞাসা করা । {গা.} 
সি.ঙসাংজা [সি.-ঙ্সাংজা] ক্রি একদম জিজ্ঞাসা না করা । {গা.} 
সি.ঙসুয়া, সি.ওসোয়া [সি.-ঙুসুয়া, সি.-ড্সোয়া] ক্রি আগাম জিজ্ঞাসা করা; অভ্যর্থনা 
জানানো; স্বাগতম জানানো । {গা} 
সি.ঙসিঙা [সি.-ঙসিঙা] বি আকুল হওয়া; ব্যাকুল হওয়া; ইচ্ছা করা ৷ {গা.} 
সিখিপা দ্র সুখুপা 
সিদা, সুজা [সিদা, সুজা] বিণ সোজা। {স. সম্মুখসপ্রা. সমুজ্ঝ>; স. সহজ>বা. 
সোজা>} 
সিদ্দিবাত দ্র সুদ্ুবাত 
সিনজেতা দ্র সিংজেতা 
সিনজেতা দ্র সিকজেতা 
সিনথাং [সিন্থাং] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
সিনথিয়া [সিন্থিয়া] ১ ক্রি ঝুলে রাখা । ২ ক্রি উৎকণ্ঠিত হওয়া ৷ {গা} 
সিন্না [সিন্না] ক্রি পছন্দ করা । {[গা.} 
সিন্না-গ.ঙঙা [সিন্না-গ.-ঙ্ঙা] ক্রি পছন্দ করা ও রাজি হওয়া । {গা.} 
সিনজা [সিন্জা] ক্রি পছন্দ না করা । {গা} 
সিন্না [সি.-ন্না] ১ ক্রি ঠান্ডা । ২ ক্রি ঠান্ডা লাগা । {গা} 
সি.ন, সি:নবো [সি.-ন্‌, সি.-ন্বো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
সি.নখারি [সি.-ন্খারি] বি শীতকাল; শীতের সময় । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৭৭ 


সি.নচিকা [সি.-নৃচিকা] ১ বিণ হালকা ঠান্ডা । ২ ক্রি হালকা ঠান্ডা অনুভূত হওয়া ৷ 
{গা} 
সি.নজা [সি.-নৃজা] ১ ক্রি ঠান্ডা নয় এমন ৷ ২ ক্রি ঠান্ডা না লাগা । {গা} 
সি.নজ্ুুমা, সি.নজ্রিমা [সি.-নৃজ্ুুমা, সি.-নৃঞ্রিমা] ক্রি হালকা শীত করা । {গা.} 
সি.নজুমজুম, সি.নজ্রিম্রিম [সি.-ন্জুম্জুম্‌, সি.-নৃজ্রিমজ্রিম! বি শীত শীত; শীতের 
ভাব । (গা. 
Cnt [সি.-ন্দেক্দেকা] ক্রি কাপা । {গা} 

সিন্নিঙা দ্র সিঙ 

সিন্নেং, সেনেং [সিন্নেং, সূনেং] বি গান্ধি পোকা । {গা.} 

সিন্নেম, স্রেম [সিন্নেম্‌, স্রেম] বি তিল; তিলগাছ। {গা.} 

সিপফাকা দ্র স্কাকা 

সিপফাকা- দ্র স্কাকা- 

সিপফুয়া দ্র সুপফুয়া 

-সিপা দ্র -সুপা 

সিম্ব্বা দ্র সুম্বা 

সিমসাকা [সিম্‌সাকা] ১ বিণ সচেতন ৷ ২ ক্রি সচেতন হওয়া ৷ {গা.} 
সিমসাকজা [সিম্‌সাক্্‌জা] ১ বিণ অসচেতন ৷ ২ ক্রি সচেতন না হওয়া । {গা} 
সিমসাকসুয়া, সিমসাকসোয়া [সিম্‌সাক্সুয়া, সিম্‌সাক্সোয়া] ক্রি সাবধানতা অবলম্বন 
করা । {গা} 

সিমসাং [সিম্‌সাং] ১ বি গারো পাহাড়ের সবচেয়ে বড় নদী। ২ বি সাংমা গোত্রের 
অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা.} 

সিমাং-থামাং দ্র সিয়া 

সিমাসা [সিমাসা] বি ধাধা; হেঁয়ালি । {গা} 


সিম্মিলা, স্মিলা দ্র সুম্থূলা 

সি.ম্মুক সি.ম্মুক, সে.ম্মুক সেম্মুক [সিম্মুক্‌ সিম্মুক্‌, সে.-মমুক্‌ সে.-মযুক্‌] বিণ ক্ষুদ্ৰ 
ক্ষুদু; ছোট ছোট; গুঁড়িগুঁড়ি । {গা} 

সিম্মুয়া দ্র সুস্মুয়া 

সিম্মেত সিম্মেত দ্র সুম্মেত সুম্মেত 


ব্যবহারিক গারো অভিধান ৩৭৮ 


সিরা [সিরা] বি গারোদের বাকদিল বা গোত্রবিশেষ । [গা.} 
-সিরিরি [-সিরিরি] প্রত্যয়বিশেষ। শব্দমূলের সাথে প্রত্যয়বূপে ব্যবহত হয়। যেমন: 
বালসিরিরি; থাপসিরিরি ইত্যাদি । {গা.} 
সিৱু, সেৱু [সিরু, সেৱু! বি শালিক ৷ {গা} 
সিল [সিল্‌] বি লোহা । {[গা.} 
সিলওয়ারেং [সিল্ওয়ারেং] বি তার । {গা.} 
সিলওয়াসিং [সিল্ওয়াসিং| বি লোহার পাইপ বা নল । {গা} 
সিলখাংখু, সিলগুংগু [সিল্খাংখু, সিল্‌গুংগু] বি বড়শি । {গা} 
সিলখাম, সিলসিংখাম [সিল্খাম্‌ , সিল্‌সিংখাম্‌] বি লোহার পাত । {গা} 
সিলখি, সিলজাবল [সিল্খি, সিল্্‌জাবল্‌] বি ধাতুর খাদ । {গা} 
সিলখেপ, সিলদাংখেপ [সিল্খেপ্‌ , সিল্দাংখেপ্‌] বি চিমটা কাটা; আংটা; কল । প্রশ. 
দাংখেপ । {গা} 
সিলগ্রাক [সিল্থাক্‌] বি পেটানো লোহা । {গা} 
সিলগিথিং , সিলগিখাং [সিল্‌গিথিং, সিলগিত্থাং] বি কাচা লোহা । {গা.} 
সিলগিনচি [সিল্‌গিন্চি] বি লোহার গুঁড়া । {গা .} 
সিলচি [সিল্চি] বি স্টিল । {গা} 
সিলচেক [সিল্চেক্‌] বি তার । {[গা.} 
সিলথং, সিলমূং, সিলরিমল [সিল্থং, সিল্মুং, সিল্রিমল্‌] বি লোহার রদ । {গা.} 
সিলদাংগাপ [সিল্দাংগাপ্‌] বি তাওয়া । {গা.} 
সিলদিং [সিল্দিং] বি তার । {গা} 
সিলবাসু [সিল্বাসু] বি কুঠার । {গা.} 
সিল্ব্রাক [সিল্বাক্‌] বি বড় হাতা । {গা} 
সিলবুসু [সিল্বুসু] বি পিন । {গা} 
সিলমাং [সিল্মাং] বি ধাতু । {গা} 
সিলসাক [সিল্‌সাক্‌] বি লোহার গন্ধ । {গা.} 
সিল্লেংসি [সিল্লেংসি] বি সুচ; সুই । {গা} 
সিলগা [সিল্‌গা] বি আকাশ; স্বৰ্গ । {গা} 
সিলফা-নামফাগিজা [সিল্‌ফা-নাম্‌ফাগিজা] বি গোপনাঙ্গ । {গা.} 
সিলসিলা [সিলসিলা] বি গর্ব করা । প্রশ. সে.ঙঙা দাক্কা। {গা.} 
সিলসো, সুলসো [সিল্‌সো, সুল্সো] বি সরিষা । {অমু} 
সি লতা [সি.-ল্‌লতা] বি পুরুষাঙ্গের অগ্রভাগের চামড়া অর্ধেক খোলা । {গা.} 
সিল্লা [সিল্লা] ১ বিণ সুন্দর; সুশ্রী । ২ ক্রি সুন্দর হওয়া; সুশ্রী হওয়া । {গা.} 
সিলজা [সিল্‌জা] ১ বিণ অসুন্দর; সুশ্রী নয় এমন । ২ ক্রি অসুন্দর হওয়া; সুশ্রী না 
হওয়া । {গা.} 
সিলররোয়া [সিল্ররোয়া] ক্রি উন্নতি সাধন করা । {গা} 
সি ল্লা [সি.-ল্‌লা] ক্রি অগ্রভাগের চমড়া (প্রপিউজ) উলটে গিয়ে পুরুষাঙ্গ খাড়া হওয়া । 


ব্যবহারিক গারো অভিধান ৩৭৯ 


{গা} 

সিল্লাং [সিল্লাং] বি খাড়া পাহাড় । {গা} 

সিলেম [সিলেম্‌] বি কলকে । {গা.} 

সিলোংকেত [সিলোংকেত্্‌] বি পাইন গাছ। {গা} 

-সিসিয়া [-সিসিয়া] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: ওয়াসিসয়া; চা.সিসিয়া; রামসিসিয়া ইত্যাদি । {গা.} 

সিসু [সিসু] বি গাছবিশেষ ৷ [গা.} 

সিস্কা [সিস্ফা] ক্রি ঝরে যাওয়ার পর অবশিষ্ট থাকা । {গা} 

সিয়া [সিয়া] ১ বিণ মরা; মৃত । ২ ক্রি মারা যাওয়া; মৃত্যুবরণ করা । {গা} 
সি, সিবো [সি, সিবে|| ক্রি অনুজ্ঞা । {গা.} 
সিখাপ-থাংখাপ [সিখাপ্-থাংখাপ্‌] ক্রিবিণ মরণ কামড় দিয়ে । {গা} 
সিগাক-থাংগাক [সিগাক্-থাংগাক্‌] ক্রিবিণ মরণ-পণ করে; মারাত্মকভাবে । {গা.} 
সিগাকা [সিগাকা] ক্রি একবারে মরে যাওয়া । {গা.} 
সিগিথাংঙা [সিগিথাংঙা] ক্রি আধমরা হওয়া; হঠাৎ মারা যাওয়া । প্রশ. সিগেদেকা; 
সিচাঙা । {গা} 
সিচুপা, সিচিপা [সিচুপা , সিচিপা] ক্রি ধ্বংস হয়ে যাওয়া । {গা} 
সিজা [সিজা] ১ বিণ জীবিত; মৃত নয় এমন ৷ ২ ক্রি মারা না যাওয়া; মৃত্যুবরণ না 
করা । {গা} 
সিদেকদেক [সিদেক্দেক্‌] ক্রিবিণ মরার মতো কেপে । {গা.} 
সিদেকদেকা [সিদেক্‌দেকা] ক্রি হাত-পা কেঁপে মরা; মরণাপন্ন হওয়া । {গা.} 
মরা । {গা} 
সিমাং-থামাং [সিমাং-থামাং] ক্রিবিণ মরে-বেচে; মরণ-পণ করে । {গা} 
সিরুমা, সিরিমা [সিরুমা, সিরিমা] ক্রি মরে যাওয়া । প্রশ. সিথকা ৷ {গা.} 
সিরেকরেকা [সিরেক্রেকা] ক্রি খিঁচুনি হওয়া । {গা} 
সিল্রাঙা [সিস্রাঙা] ক্রি মরেই যাওয়া (মরার কথা না থাকলেও) । {গা.} 
সিসুমাকা, সিসিমাকা [সিসুমাকা, সিসিমাকা] ক্রি মুর্ছা যাওয়া; অজ্ঞান হওয়া ৷ প্রশ. 
সিবকা । {গা.} 
সিসুমাক-থাংসুমাক, সিসিমাক-থাংসিমাক [সিসুমাক্‌-থাংসুমাক্‌, সিসিমাক্‌- 
থাংসিমাক্‌] ক্রিবিণ প্রাণপণ ৷ {গা.} 
সিয়া-ব.ন্না [সিয়া-ব.-ন্‌না] ক্রি বিলুপ্ত হওয়া । {গা} 

সি.য়েতা [সি.-য়েতা] ক্রি চিমটা কাটা । {গা.} 

স্থিমা [সৃখিমা] ক্রি অনুতাপ করা; অনুশোচনা করা । [গা.} 

স্থিয়া দ্র সিকখিয়া 

ছি [সৃথি] ১ বি চুয়ের উচ্ছিষ্ট । ২ বি মৌমাছির মোম । {গা} 

স্থিকস্থাক [সৃখিক্স্থাক্‌] বিণ এলোমেলো । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৮০ 


স্থিকা [সৃথিকা] ক্রি মাথায় পরা; যুক্ত করা । {গা.} 
ছ্িংস্থাপ [সৃথিংস্থাপ্‌] বিণ অসুবিধাজনক । {গা} 
ছ্থিল [সৃথিল্‌] বি বরফ; শিলা । {গা} 
স্থিয়া [সৃথিয়া] ক্রি টানানো; ঝোলানো । {গা} 
স্ন [সূনি] ১ বি সাত; ৭ সংখ্যা । ২ বিণ ৭ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট ৷ {গা.} 
মিথুবা , মিথুয়া , মন্গিবা [সৃনিগুবা , সূনিগুয়া, স্নিগিবা] বিণ সপ্তম । {গা} 
সমনঙা , সিননিঙা [সৃনিঙা, সিন্নিঙা] ক্রি শেখা । {গা} 
স্নিং, সনিংবো, সিন্নিং, সিন্নিংবো [সৃনিং, স্নিংবো, সিন্নিং, সিন্নিংবো| ক্রি অনুজ্ঞা । 
{গা} 
সিন্নিংগিত্গুয়া , সিন্নিংগিত্গিবা] বি শিক্ষাদাতা; শিক্ষক । {গা} 
সৃনিংগিবা, সিন্নিংগুবা, সিন্নিংগুয়া, সিন্নিংগিবা] ১ বি শিক্ষার্থী । ২ বি শিষ্য । 
{গা} 
স্নিংজা, সিন্নিংজা [সৃনিংজা, সিন্নিংজা] ক্রি না শেখা । {গা.} 
স্কি [সফি] বি ঢালবিশেষ । {গা} 
স্ফিন [সৃফিন্‌] বি তিল; তিলের তেল। ({গা.} 
স্ন [সি] বি ফালি; ফালা । {[গা.} 
সি- [স্রি-] অব্য সংখ্যাসুচক প্রিফিক্স বা পদাশ্রিত নির্দেশকবিশেষ ৷ ফালি বা ফালা 
নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: সিবসা; স্বগিনিং; সগিথাম ইত্যাদি । {গা} 
সিসি [সিসি] বিণ ফালি ফালি । {গা.} 
সি, সিববাক [স্ি, সবিবাক্‌] বি জিহ্বা ৷ {গা.} 
সি অত্তা, সবাক অত্তা [সি অত্তা, সিবাক্‌ অত্তা|] ক্রি জিহ্বা বের করা বা প্রসারিত 
করা । {গা} 
সিবকসাং [স্রিকসাং] বিণ নিন্তৱ্ধ; নীরব । {গা.} 
স্রিকসিিক [স্িক্‌সিক] ১ অব্য বাতাসের শব্দ; ঝিরঝির। ২ ক্রিবিণ ঝিরঝির করে। {[গা.} 
সিকা [সিকা] ক্রি ছাচা ৷ {গা} 
সিং [সিং] বি জাল; তন্তু । {গা} 
স্িঙা [সিঙা] ১ ক্রি জাল বোনা ৷ ২ ক্রি দড়ি বা তার টেনে বাধা ৷ [গা.} 
সিঙা [ত্ৰিঙা] ক্রি জাল বোনা । {গা} 
সিিংরিদ্দাপ [সিিংরিদ্দাপ্‌] বিণ পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত এমন । {গা.} 
সিপসপ দ্র সুপসুপ 
সিবাক দ্র স্রি 
সিলা [সরলা] ক্রি আঙুল দিয়ে নির্দেশ করা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৮১ 


সু:উ [সু.-উ] বি নাতি-নাতনি ৷ {গা} 

সু:উং দ্র সু:য়া 

সুউরি [সুউরি] বি তুষার । {গা.} 

সুক [সুক্‌] বি সুখ । {অমূ } 

সুকং [সুক্‌] বিণ শান্ত । {গা.} 
সুক দংঙা [সুক্‌ দংঙা] ক্রি শান্ত থাকা । {গা.} 
সুকসুক [সুক্সুক্‌] ক্রিবিণ নিঃশব্দে । {গা.} 

সুকয্নকা, সিকখ্নকা [সুক্খূলকা, সিক্খ্‌লকা] ক্রি জুতা পরা । {গা.} 

সু.গালা [সু.-গালা] ক্রি ধোয়া; ধৌত করা । {গা} 
সু.গাল, সু.গালবো [সু.-গাল্‌, সু.-গাল্বো| ক্রি অনুজ্ঞা । {গা .} 
সু.গালজা [সু.-গাল্জা] ক্রি না ধোয়া । {গা} 

সুচি, সু.চে [সু.-চি, সু.-চে] বি সিজু গাছ। {গা.} 

সুত [সুত্‌] বিণ অশুচি; অপবিত্র । {গা} 

সুথুপা , সিখিপা [সুত্থুপা, সিত্থিপা] ক্রি ছিদ্ ঢেকে দেওয়া । [গা.} 

সু:থিক [সু.-থিক্‌] বি কুকুরের উঁকুন ৷ {গা.} 

সুদাপা [সুদাপা] বিণ রং ঝলসানো ৷ {গা} 

সুদ্দিবাত দৰ সুদ্দুবাত 

সুদুলুংগা দ্র বুদুলুংগা 

সুদ্দুবাত, সুদ্দিবাত [সুদ্দুবাত, সুদ্দিবাত] অব্য পৰ্যন্ত । {গা.} 

সুদ্দুয়া [সুদ্দুয়া] ১ ক্রি ঠেলা দেওয়া; ধাক্কা দেওয়া । ২ ক্রি উচ্ধে দেওয়া; মদদ দেওয়া । 
{গা} 
সুদ্দুজা [সুদ্দুজা] ১ ক্রি ঠেলা না দেওয়া; ধাক্কা না দেওয়া ৷ ২ ক্রি উচ্ধে না দেওয়া; 
মদদ না দেওয়া । {গা} 

সুনা [সুনা] বি সোনা । {স. স্বর্ণ>বা. সোনা>} 

সুস্থি [সুন্থি] বি চুলার উপরিভাগের উঁচু অংশ । {গা} 

সুন্দারি দ্র সুন্দারে 

সুন্দারে, সুন্দারি [সুন্দারে, সুন্দারি] বি রংধনু । {গা.} 

সুপফাকা দ্র স্ফাকা 

সুপফাকা- দ্র স্কাকাং 

সুপফুয়া, ক্ষুয়া, সিপফুয়া [সুপ্ফুয়া, সৃফুয়া, সিপফুয়া] ক্রি ফু দেওয়া । {গা} 
শামুক ৷ {গা.} 

সুপফ্রু দ্র সুপফুরু 

-সুপা, -সিপা [-সুপা, -সিপা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়ৰুূপে যুক্ত 


ব্যবহারিক গারো অভিধান ৩৮২ 


হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: চা .সুপা; রিংসুপা; নিসুপা ইত্যাদি । {[গা.} 
সুবু [সু.-বু! ১ বি প্রস্রাব; মূত্র । ২ ক্রি প্রস্রাব করা । প্রশ. গিখামা । {গা} 
সু.বুচুপা, সু'বুচুপ্পা, সু.বুচিপা, সু'বুচিপ্পা [সু.-বুচুপা, সু.-বুচুপ্‌পা, সু.-বুচিপা, সু.- 
বুচিপ্‌পা] ক্রি ঘুমের ঘোরে প্রস্রাব করা । প্রশ. গিখামচুপ্সা । {গা .} 
সুবুথুপ, সু.বুখিপ [সু.-বুখুপ্‌, সু.-বুথিপ্‌] বি মুত্ৰাশয় । {গা} 
সুবুরাম [সু.-বুরাম্‌] ক্রি সৌচাগার; প্রস্াবখানা । {গা.} 
সুবুসিক [সু.-বুসিক্‌] বি মূত্ৰনালী । {গা} 
সু.বুসিক সা.আ [সু.-বুসিক্‌ সা.-আ] ১ বি মূত্রনালীর রোগবিশেষ ৷ ২ ক্রি মুত্রনালীর 
রোগ হওয়া; মূত্রনালীতে প্রদাহ হওয়া । {গা.} 
সু'বুয়া [সু.-বুয়া] ক্রি প্রস্রাব করা । {গা.} 
সুম্বা, সিম্বরা [সুমূবা, সিম্বা] ক্রি অনুপস্থিতি অনুভূত হওয়া; উদ্বিগ্ন হওয়া; উৎকণ্ঠিত 
হওয়া; শূন্যতা অনুভব করা । {গা} 
সুম্বাজা, সিম্বাজা [সুম্বাজা, সিম্ব্রাজা] ক্রি অনুপস্থিতি অনুভূত না হওয়া; উদ্বিগ্ন 
না হওয়া; উৎকণ্ঠিত না হওয়া; শূন্যতা অনুভব না করা । {গা} 
সুম্বা দ.ফুল গু্মা, সিম্বা দ.ফিল গিম্মা [সুম্বা দ.-ফুল্‌ গুম্‌মা, সিম্বা দ.-ফিল্‌ 
গিম্মা] (বাগ.) ক্রি ভগ্ন হৃদয় হওয়া; হতভাগ্য হওয়া ৷ {গা} 
সুম্নতা, সুমুতা, সুম্মুবুতা , সুম্মুলতা [সুমতা, সুমুতা, সুম্‌মুরুতা, সুম্যুলতা] ক্রি ঘ্রাণ 
নেওয়া । {গা.} 
সুম্মা., সিম্মা' [সুমূমা, সিম্‌মা] ১ বিণ পচা; বাসি । ২ ক্রি পচে যাওয়া । {গা} 
সুমজা, সিমজা [সুম্‌জা, সিম্‌জা] ১ বিণ পচা নয় এমন; ভালো। ২ ক্রি পচে না 
যাওয়া; ভালো থাকা । {গা} 
সুমসুমা, সিমসিমা [সুম্‌সুমা , সিম্‌সিমা] ক্রি পচার মতো অবস্থা হওয়া । {গা.} 
সুম্মাং, সিম্মাং [সুম্‌মা, সিম্‌মা] ১ বিণ কালো; কালো রঙের । ২ ক্রি কালো হওয়া । 
{গা} 
সুমখুওয়াকা , সিমখুওয়াকা [সুম্খুওয়াকা, সিম্খুওয়াকা] ১ বিণ ঘন কালো। ২ ক্রি 
ঘন কালো হওয়া । {গা.} 
সুমচিক সুমচিক, সিমচিক সিমচিক [সুম্‌চিক্‌ সুম্‌চিক্‌, সিম্‌চিক্‌ সিম্চিক্‌] বিণ 
কালচে কালচে । {গা} 
সুমচিচ্িক, সিমচিচ্রিক [সুম্‌চিচিক্‌, সিম্চিছিক্‌] বিণ গাঢ় কালো; ঘন কালো । {গা.} 
সুমজা, সিমজা [সুম্‌জা, সিম্‌জা] ১ বিণ কালো নয় এমন; কালো রঙের নয় এমন ৷ 
২ ক্রি কালো না হওয়া । {গা.} 
সুমথেক , সিমথেক [সুম্থেক্‌ , সিম্থেক্‌] বি কলঙ্ক; দাগ । {গা.} 
সুমথেকগ্রি, সিমথেকগ্রি [সুম্থেক্গ্রি, সিমৃথেক্গ্রি] বিণ নিঙষ্কলঙ্ক । {গা.} 
সুমথেকা, সিমথেকা [সুম্থেকা, সিমৃথেকা] ক্রি কলঙ্কিত হওয়া । {গা} 
সুমদিকদিক, সিমদিকদিক, [সুম্‌দিক্‌দিক্‌, সিম্দিক্‌দিক্‌] বিণ কালচে কালচে । 
{গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৮৩ 


সুমদিক সুমদিক, সিমদিক সিমদিক [সুমূদিক্‌ সুমূদিক্‌, সিমৃদিক্‌ সিমদিক্‌] বিণ 
কালচে কালচে । {গা} 
সুমদুমদুম , সিমদিমদিম [সুম্দুম্দুম্‌ , সিম্দিম্‌দিম্‌] বিণ আধো আধার । {গা.} 
সুমফ্রাকা, সিমফ্রাকা [সুমূফ্মাকা, সিম্‌ফ্লাকা] ১ বিণ কুচকুচে কালো । ২ ক্রি কুচকুচে 
কালো হওয়া । ৩ ক্রি মলিন হওয়া (বিশিষ্টার্থে) ৷ {গা.} 
সুমফ্ুু-গা.ফু, সিমফু-গা.ফু [সুম্‌ফু-গা.-ফু, সিম্ফু-গা.-ফু] বিণ কুচকুচে কালো। 
{গা} 
সুমরিচিক , সিমরিচিক [সুম্রিচিক্‌, সিম্রিচিক্‌] বি কালো দাগ । {গা.} 
সুমসাম, সিমসাম [সুম্‌সাম্‌, সিম্‌সাম্‌] ১ বি সন্ধ্যা । ২ বি গোধূলি । {গা} 
সুমসুমা, সিমসিমা [সুম্‌সুমা, সিম্‌সিমা] ১ বিণ সামান্য অন্ধকার। ২ ক্রি সন্ধ্যা 
হওয়া । ২ বি গোধূলি হওয়া । {গা} 
সুমসাম সুমসাম, সিমসাম সিমসাম [সুম্‌সাম্‌ সুম্‌সাম্‌, সিম্‌সাম্‌ সিম্্‌সাম্‌] ক্রিবিণ 
আলো না ফুটতেই; আধার থাকতে থাকতে । {গা} 
সু.ম্মা, সি.ম্মা [সু.-মূমা, সি.-ম্‌মা] ১ বিণ ভিজা ৷ ২ ক্রি ভিজানো ৷ {গা} 
সু:ম, সু:মবো, সিম, সি.মবো [সু.-ম্‌, সু.-মূবো, সি.-মৃ, সি.-ম্বো] অনুজ্ঞা । {গা.} 
সু.মচুমা, সি.মচুমা [সু.-মৃচুমা, সি.-ম্‌চুমা] ক্রি পানিতে চুবানো । {গা} 
সু:মজা, সি.মজা [সু.-মূজা, সি.-মৃজা] ১ বিণ ভিজানো নয় এমন। ২ ক্রি না 
ভিজানো । {গা.} 
সু:মবলা, সি.মবলা [সু.-ম্বলা, সি.-ম্বলা] ১ বিণ ভিজা ৷ ২ ক্রি ভিজানো ৷ {গা.} 
সুম্মাকা দ্র স্মাকা 
সুম্মা নিয়া, সিম্মা নিয়া [সুম্মা নিয়া, সিম্মা নিয়া] ১ ক্রি মানুষের অসুখ হলে মুরগির 
নাড়িভুঁড়ি পরীক্ষা করে ভবিষ্যতের অবস্থা দেখা৷ ২ ক্রি দূরদর্শী হওয়া । {গা} 
সুম্মাল দ্র স্মাল 
সুমুন [সুমুন্‌] বি লিলি ফুল । {গা} 
সুমুতা দ্র সুমবতা 
সুম্মু [সুমমু] বি ঝাড় । প্রশ. সা ল্লা। {গা} 
সুম্মুরুতা দ্র সুমৃতা 
সুম্মুলতা দ্র সুমৃতা 
সুম্মুলা , স্মুলা, সিম্মিলা, স্মিলা [সুম্‌মুলা, সৃমুলা, সিম্‌মিলা, সৃমিলা] ১ বিণ সুগন্ধী ৷ 
২ ক্রি সুগন্ধ হওয়া । {গা.} 
সিম্মিল্দিংদিং, সৃমিল্দিংদিং] বিণ সুগন্ধযুক্ত । {গা .} 
সুম্মুল সুম্মুল, স্মল স্মল, সিম্মিল সিম্মিল, স্মল স্মিল [সুমৃমুল্‌ সুম্‌মুল্‌, সৃম্মুল্‌ স্ম্যুল্‌ , 
সিম্মিল্‌ সিম্মিল্‌ , সৃমিল্‌ সৃমিল্‌] ক্রিবিণ সুগন্ধ ভরে । {গা} 


সুম্মুয়া , সিম্মুয়া [সুমৃমুয়া, সিমমুয়া] ক্রি নোংরা করা । {গা} 
ব্যবহারিক গারো অভিধান ৩৮৪ 


সুম্মেত সুম্মেত , সিম্মেত সিম্মেত [সুমমেত্‌ সুম্মেত্‌ , সিম্‌মেত্‌ সিম্‌মেত্‌] অব্য মুচকি 
মুচকি । {গা} 
সুরানি [সুরানি] বি চাবি । {গা} 
সুরি [সুরি] বিণ পুরনো ৷ {[গা.} 
সু.লথেক [সু.-লৃথেক্‌] ১ বি গালিবিশেষ (পু.)। ২ বিণ বদমাশ । {গা} 
সু.:লথেক সাগি [সু.-লৃথেক্‌ সাগি] বি গালিবিশেষ (পু.) । {গা} 
সুলসুল [সুল্সুল্‌] ক্রিবিণ ক্ৰমে ক্ৰমে । {গা} 
সুলসুলা [সুল্সুলা] ক্রি পাশে ঘেষা । {গা.} 
সুলসো দ্র সিলসো 
সুস্মি [সুস্‌মি] বি চন্দ্ৰদেবী ৷ {গা.} 
সুস্মি সালরংরেতা [সুস্মি সাল্রংরেতা|] ক্রি চন্দ্রদেবীর শাপে মুখ টেরা হওয়া । {গা.} 
সুসা [সুসা] বিণ মিথ্যুক । {গা} 
সুসাআ [সুসাআ] ১ বি প্রতিযোগিতা; পরীক্ষা । ২ ক্রি প্রতিযোগিতা করা । {গা.} 
সুসাগুবা, সুসাগুয়া, সুসাগিবা [সুসাগুবা , সুসাগুয়া, সুসাগিবা] ক্রি প্রতিদ্বন্ী । {গা.} 
সু.সাম [সু.-সাম্‌] বি ছোট মশা বা মাছি। {গা} 
সুসু [সুসু] বি বাচ্চাদের গোপনাঙ্গ । প্রশ. তুতৃ । {গা} 
সুসুয়াক [সুসুয়াক্‌] বি অলংকারবিশেষ । {গা} 
সুয়া [সুয়া] ক্রি ঠোকরানো । {গা} 
সু'য়া [সু.-য়া] ক্রি বিদ্ধ করা । {গা} 
সু:উ., সু:বো [সু.-উ, সু.-বো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
সু,ক্ৰপা, সুগ্রপা [সু.-ক্রপা, সু.-খপা] ১ ক্রি বিদ্ধ করে গুড়া করা। ২ ক্রি ভার 
ফেলে ভাঙা । {গা} 
সু.খাপা [সু.-খাপা] ক্রি এক কোপে বিদ্ধ করা । {গা.} 
সু.খুংখাঙা [সু.-খুংখাঙা] ক্রি খৌচা দিয়ে ছড়িয়ে-ছিটিয়ে দেওয়া । {গা} 
সু.গলগলা , সু:গেলগেলা [সু.-গল্গলা, সু.-গেল্‌গেলা] ক্রি বারবার বিদ্ধ করা । {গা} 
সুএমা [সু.-গমা] ক্রি হোচট খেয়ে পড়া । {গা.} 
সু.গাকা [সু.-গাকা|] ক্রি খুঁচিয়ে মারা; বিদ্ধ করে হত্যা করা । {গা} 
সু:খিকা [সু.-খরিকা] ক্রি বিদ্ধ করা; ঠোকরানো (পরস্পর একসাথে বা প্রতিযোগিতা 
অর্থে) । {গা} 
সু:চকচকা [সু.-চক্চকা|] ক্রি বারবার বিদ্ধ করা । {গা.} 
সু.চকা [সু.-চকা|] ক্রি বিদ্ধ করা । {গা.} 
সু:চেকচেকা [সু.-চেক্‌চেকা] ক্রি বারবার বিদ্ধ করা । {গা} 
সুজা [সু.-জা] ক্রি বিদ্ধ না করা । {গা.} 
সু.জিকজিকা [সু.-জিক্জিকা] ক্রি খৌচা দিয়ে দেখা । {গা.} 
সু.থত [সু.-থত্‌] বি ডট; চিহ্ন; ফৌটা । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৮৫ 


সু.থাতা [সু.-থাতা] ক্রি ঠোকা দেওয়া; গুতো দেওয়া ৷ {গা} 

সু থুংথাঙা, সু.থিংথাঙা [সু.-খুংথাঙা, সু.-থিংথাঙা] ক্রি খোচা দিয়ে ভেঙে ফেলা । 
প্রশ, জতথুংথাঙা । {গা} 

সু:থেকা [সু.-থেকা] ক্রি মাথা ঠেকিয়ে পড়া; ঠেকানো ৷ {গা.} 

সুদাতা [সু.-দাতা] ক্রি জোরে বিদ্ধ করা । {গা.} 

সু.দাপা [সু.-দাপা] ১ ক্রি পরপর বিদ্ধ করা । ২ ক্রি ছাপ মারা; সীল মারা । ৩ ক্রি 
টেকিতে হাত লাগা । {গা.} 

সু.দিকা [সু.-দিকা] ক্রি অজ্ঞাতসারে বিদ্ধ করা । {গা} 

সু:ফতা [সু.-ফতা] ক্রি ফুটা করা । {গা} 

সুফ্ৰাকা [সু.-ফরাকা] ক্রি বিদ্ধ করে ছিড়া বা ভাঙা । {গা.} 

সু'ফুয়া [সু.-ফুয়৷] ক্রি বিদ্ধ করে ফুটা করা । {গা} 

সু:ফেকা [সু.-ফেকা] ক্রি পারে গিয়ে ঠেকা । {গা} 

সু:ফেংফ্রতা [সু.-ফেংফ্রুতা] ক্রি আড়াআড়ি বিদ্ধ করা । {গা} 

সু:ফ্নেকা [সু.-ফ্নেকা] ক্রি বিদ্ধ করে চূর্ণ-বিচূর্ণ করা । {গা} 

সু:বতা [সু.-বতা] ক্রি গাড়া; পোতা । {গা} 

সুব্ৰকা [সু.-বকা] ক্রি হত্যার নিমিত্তে বিদ্ধ করা । {গা} 

সুমুচ্চেকা, সু.মিচ্চেকা [সু.-মুচ্চেকা, সু.-মিচ্চেকা] ক্রি বারবার খোচা দেওয়া । 
{গা} 

সু:রকরকা [সু.-রক্রকা] ক্রি পরপর বিদ্ধ করা । {গা.} 

সু.রকা [সু.-রকা] ক্রি হালকা খৌচা দেওয়া । {গা} 

সু:রেকরেকা [সু.-রেক্রেকা] ক্রি বারবার বিদ্ধ করা । {গা.} 

সুরেকা [সু.-রেকা] ক্রি পারে গিয়ে ঠেকা । {গা.} 

সু স্রাঙা [সু.-স্বাঙা] ক্রি অন্য কিছুর পরিবর্তে বিদ্ধ করা । {গা .} 

সু.সিকা [সু.-সিকা] ক্রি ঠেসে ভরা । [গা.} 

সু.সিসিকা [সু.-সিসিকা] ক্রি ঠেসে ভরা; বারবার বিদ্ধ করা । {গা} 

-সুয়া , -সোয়া [-সুয়া, -সোয়া] কৃৎ প্রত্যয়বিশেষ । কিছু আগমনের পূর্বে কোনো কাজ 
করা বোঝাতে ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে ব্যবহৃত হয়। যেমন: দাকসুয়া; নিসুয়া; 
চা সুয়া ইত্যাদি । {গা} 

সুয়াক সুয়াক [সুয়াক্‌ সুয়াক] ১ অব্য দরদর ৷ ২ ক্রিবিণ দরদর করে (ঘাম পড়া 
অৰ্থে) । {গা} 

সুয়াকা [সুয়াকা] ক্রি উপচে পড়া । প্রশ. গাপসুয়াকা । {গা} 

-সুয়াকা, -চুয়াকা [-সুয়াকা, -চুয়াকা] সাফিক্সবিশেষ। ক্রিয়ামূলের সাথে 
সাফিক্সরূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে। যেমন: গা.পসুয়াকা; গানসুয়াকা 
ইত্যাদি । {গা} 

সুয়াফেতা চা.আ [সুয়াফেতা চা.-আ!] ক্রি ভুরিভোজন করা । {গা.} 

সুয়ালা [সুয়ালা] ক্রি বষ্টন করা; বিতরণ করা । {গা} 


স্কুদ্রস্তু 
ব্যবহারিক গারো অভিধান ৩৮৬ 


স্থু [সৃখু] বি মাথা । {গা.} 
স্থু খা.খিতা [সৃখু খা.-খিতা] ক্রি মাথা চুলকানো ৷ {গা. 
kN ERLE Ul OS LAT IEEE 
যাওয়া । {গা.} 
স্থু চাক্কা [সৃখু চাক্কা] ক্রি পৃষ্ঠপোষকতা করা; দায়িত্ব বহন করা । {গা} 
স্থুথং [সৃখুথং] বিণ প্রধান; মূখ্য । {গা} 
স্থু থতগ্রিকা [স্খু থত্গ্ৰিকা] ক্রি পরস্পর মাথায় ঠোকাঠুকি করা । {গা} 
স্থু-থানিং রকরকা [সৃখু-থানিং রক্রকা] ক্রি মাথা ঘামানো । {গা} 
স্থুথারু [স্খুথারু] বি মগজের স্থান; মগজ । {গা.} 
স্থু দি.গাংগাঙে [সৃখু দি.-গাংগাঙে| ক্রিবিণ মাথা উঁচিয়ে । {গা.} 
স্থু দেংগকা [সৃখু দেংগকা] ক্রি মাথা নত করা । {গা.} 
স্থু নারেংরেঙা [স্খু নারেংরেঙা] ক্রি মাথা নাড়ানো। {গা.} 
স্থুফাং [সৃখুফাং] বি মাথার কাছে; শিয়র; উপরিভাগ । {গা} 
স্থু মুকগুদুলা, স্থু মিকগিদিলা [সৃখু মুক্গুদুলা, স্খু মিক্গিদিলা] ক্রি মাথা চক্কর 
দেওয়া; মাথা ঘোরা । {গা} 
স্থু মুকমাকা, স্থু মিকমাকা [সৃখু মুক্মাকা, স্খু মিক্মাকা] ক্রি মাথা চক্কর দেওয়া; 
মাথা ঘোরা । {গা.} 
স্থু সা.দিকা [সৃখু সা.-দিকা] ক্রি মাথা ব্যথা করা । {গা} 
স্থু সিকসিকা [সৃখু সিক্সিকা] ক্রি মাথা চুলকানো । {গা.} 
স্থুং [সৃখু] ১ বি নয়; ৯ সংখ্যা । ২ বিণ ৯ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা} 
স্থুগুবা, স্থুগুয়া, স্থুগিবা [সৃখুগুবা, সৃখুগুয়া, সৃখুগিবা] বিণ নবম । {গা} 
স্থু-, স্কু (অশুপ্ৰ.) [সৃখু, স্কু] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা 
মাহারিবিশেষ । {গা.} 
সনু [স্থু| বি থুথু । পরশ. খু.চি। {গা.} 
স্ন্দাপা [স্থুদাপা] ক্রি থুথু ফেলা । {গা} 
স্পা [সৃথুপা] ক্রি গর্ত বন্ধ করা । {গা.} 
স্কু দর সুপফুরু 
স্ষুয়া দ্র সুপফুয়া 
স্মুলা দ্র সুম্মুলা 
সুমা দ্র সমা 
জুপজুপ, স্রিপস্রিপ [সুপ্‌সুপ্‌, সিপ্সিপ! ১ অব্য পান করার শব্দ । ২ ক্রিবিণ চুকচুক 
করে (পান করা অর্থে) । {গা.} 
সুসু [সুমু] অব্য টপটপ; তরল পদার্থের একাধিক ফৌটা পড়ার শব্দ । {গা} 
সে [সে] বি স্বামী; জামাই । {গা.} 
সেগাল [সেগাল্‌] বি বিচ্ছেদকৃত স্বামী । {গা.} 
সেগ্নাং [সেগ্নাং] বি বিবাহিত মহিলা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৮৭ 


সেগ্ি [সেগ্রি] বি স্বামীহীন; বিধবা । {গা.} 
সেজাকসি [সেজাক্‌সি] ক্রি অসতী স্ত্রী দ্বারা প্রবঞ্চিত স্বামী । {গা.} 
সেথাং [সেথাং] বি আপন স্বামী । {গা.} 
সেনকখল [সেনক্খল্‌] বিণ স্বৈণ্য; স্ত্রীর অতিশয় বাধ্য । {গা. সে+অমূ!} 
সেবুরুং, স্বুং, সেব্বিং [সেবুরুং, স্বুং, সেবিং! বি অবৈধ পুরুষ; অবৈধ প্রেমিক; 
বিবাহিত নারীর অবৈধ সম্পর্কের পুরুষ । {গা.} 
সেও কা [সেওকা|] ক্রি মনোনীত করা । {গা.} 
সেকখি, স্থি, সিকখি [সেক্খি] বি কষ; গাম; আঠা ৷ {গা.} 
সেক্কা [সেক্কা] ক্রি কেড়ে নেওয়া । {গা.} 
সেক, সেকবো [সেক্‌, সেক্বো] ক্রি অনুজ্ঞা । {গা .} 
সেকগ্রিকা [সেক্গ্রিকা] ক্রি কাড়াকাড়ি করা । {গা.} 
সেক্চ্বাকা [সেক্চাকা] ক্রি আকড়ে নেওয়া; কেড়ে নেওয়া ৷ {গা.} 
সেকজা [সেক্জা] ক্রি কেড়ে না নেওয়া । {গা.} 
-সেকা [-সেকা] সাফিক্সবিশেষ। কোনো কাজ কেড়ে নিয়ে করা বোঝাতে 
ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে ব্যবহৃত হয়। যেমন: আগানসেকা; দাকসেকা; 
বু:মসেকা ইত্যাদি । {গা} 
সেক্কে খাত্তা [সেক্‌কে খাত্তা] ক্রি কেড়ে নিয়ে যাওয়া; কেড়ে নিয়ে পালানো । {গা.} 
সেক্কিয়া দ্র চেক্কিয়া 
সেগ্রা [সেগ্রা] ক্রি চুয়ের উৎকৃষ্ট অংশটা তোলার পর স্থিতে (অবশিষ্ট অংশে) পরদিন 
পানি ঢেলে চু প্রস্তুত করা হলে তাকে সেগ্রা বলে । {গা} 
সেংখলা [সেংখলা] ক্রি কাত করা । {গা.} 
সেংঙা [সেংঙা] ক্রি অপেক্ষা করা । {গা.} 
সেং, সেংবো [সেং, সেংবো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
সেংজা [সেংজা] ক্রি অপেক্ষা না করা । {গা} 
সেংখুমা, সেংথিমা [সেংখুমা, সেংথিমা] ক্রি কার্যসিদ্ধি না হওয়া পর্যন্ত অপেক্ষা করে 
থাকা । {গা} 
সেংসুয়া, সেংসোয়া [সেংসুয়া, সেংসোয়া] ক্রি অপেক্ষা করে থাকা । {গা} 
সেংচকা [সেংচকা|] ক্রি কাত হওয়া; উলটে পড়া । {গা.} 
সেংসত [সেংসত্] বি সোজাপথ । প্রশ. থেংসত । {[গা.} 
সে.ঙঙা’ [সে.-ঙ্ঙা] ১ বিণ আলোকিত । ২ ক্রি আলোকিত হওয়া । প্রশ. জাসেঙা । 
{গা} 
সে.ঙ, সে.ঙবো [সে.-ঙ, সে.-ঙ্বো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
সে.ঙগানাং [সে.-ঙ্গানাং] ক্রিবিণ আলো থাকতে থাকতে; দিন থাকতে থাকতে ৷ 
{গা} 
সে.ঙচ্বেতা [সে.-৬্্‌চ্বেতা] ১ বিণ আলোকিত ৷ ২ ক্রি আলোকিত হওয়া । {গা} 
সে.ঙজা [সে.-ঙ্জা] ১ বিণ অনালোকিত ৷ ২ ক্রি অনালোকিত হওয়া । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৮৮ 


সে.ঙজ্জাকজ্রাক, সে.ঙজ্রাজাক [সে.-ঙজ্রাক্‌জ্রাক্‌, সে.-ঙ্জ্রাজাক! বি প্রকাশ্য 
দিবালোক । প্রশ. সালভ্রা্রাক । {গা.} 
সে-ঙল্লাকা [সে.-ঙ্জ্রাকা] ১ বিণ আলোকিত ৷ ২ ক্রি আলোকিত হওয়া । {গা.} 
সে.ঙবিত [সে.-ঙ্বিত্‌] বি এক্স-রে । {গা.} 
সে.ঙমুকচি , সে.ওমিকচি [সে.-ঙ্মুক্চি, সে.-ঙ্্‌মিক্চি] বি উষা । {গা.} 
-সেঙা [-সেঙা] সাফিক্সবিশেষ ৷ শব্দমূল বা ক্রিয়ামূলের সাথে সাফিক্সরূপে ব্যবহৃত 
হয়ে বিশেষণ পদ ও ক্রিয়াপদ গঠন করে। যেমন: জাসেঙা; নিকসেঙা; ওয়ালসেঙা । 
{গা} 

সে.ঙঙাং [সে.-ঙ্ঙা] ১ বিণ চালাক; জ্ঞানী; বুদ্ধিমান । ২ ক্রি চালাক হওয়া; জ্ঞানী হওয়া; 
বুদ্ধিমান হওয়া । {গা} 
সে.ঙ, সে.ঙবো [সে.-ঙ, সে.-ডঙ্বো|] ক্রি অনুজ্ঞা । {গা.} 
সে.ঙগুলচ্রাকা, সে.৬চাকা [সে.-ঙ্গুলচ্রাকা , সে.-ঙ্চ্াকা] ১ বিণ অতি চালাক । ২ ক্রি 
অতি চালাক হওয়া । {গা} 
সে.ঙচ্ছিতা [সে.-ঙ্চিচুতা] ১ বিণ অতিরিক্ত চালাক । ২ ক্রি অতিরিক্তি চালাক 
হওয়া । {গা.} 
সে.ঙজা[সে.-ঙ্‌জা] ১ বিণ চালাক নয় এমন; বোকা ৷ ২ ক্রি চালাক না হওয়া; জ্ঞানী 
না হওয়া; বুদ্ধিমান না হওয়া । {গা} 
সে.৬্জাকা [সে.-ঙজ্রাকা] ১ বিণ অহংকারী ৷ ২ ক্রি ভাব দেখানো । {গা} 
সে.ঙনিকা [সে.-ঙনিকা] ১ বিণ অহংকারী । ২ ক্রি অহংকারী হওয়া; নিজেকে 
বুদ্ধিমান মনে করা । {গা.} 
সে.ঙরাক্কা [সে.-ঙ্রাক্কা] ১ বিণ চালাক-চতুর। ২ ক্রি চালাক-চতুর হওয়া, জ্ঞানী 
হওয়া; বুদ্ধিমান হওয়া ৷ {গা.} 
সে.ঙঙা দাক্কা [সে.-ঙ্ঙা দাক্কা] ক্রি চালাকি করা । {গা.} 
সে.ঙরাক [সে.-ঙ্রাক্‌] বিণ চালাক-চতুর । {গা.} 

সে.ঙমি [সে.-৬ঙ্মি] বি বেন্ট । প্রশ. মাতরেং ৷ {গা.} 

সেঙা [সেঙা] ১ বিণ দুর্গন্ধ । ২ ক্রি গন্ধ করা । {গা.} 
সেংসেং [সেংসেং] ক্রিবিণ গন্ধ গন্ধ করে। {গা.} 

সেথা [সেত্থা] ১ বিণ স্বাস্থ্যবান । ২ ক্রি স্বাস্থ্যবান হওয়া । {গা.} 
সেখাজা [সেত্থাজা] ১ বিণ রোগা ৷ ২ ক্রি রোগা হওয়া । {গা.} 

সেথা: [সেত্থা] বিণ শালীন । {গা} 
সেখাজা [সেত্থাজা] বিণ আশালীন । {গা.} 

সেম্থা [সেন্থা] অব্য বিরক্তি প্রকাশসূচক শব্দ । {গা} 

-সেপ [-সেপ্‌] তদ্ধিত প্রত্যয়বিশেষ ৷ বিশেষ্যের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে বিশেষণ পদ 
গঠন করে। যেমন: মুকসেপ; গুংসেপ ইত্যাদি । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৮৯ 


সে.পসে.প [সে.-পসে.-পৃ! ১ অব্য শপাং শপাং। ২ ক্রিবিণ শপাং শপাং করে। {গা} 
-সেপা [-সেপা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: সিকসেপা ইত্যাদি । {গা} 
সেপ্পা [সেপ্‌পা] ক্রি চাপ দিয়ে বের করা । {গা.} 
সেপ, সেপবো [সেপ্‌, সেপ্বো] ক্রি অনুজ্ঞা । {গা.} 
সেপজ্রতা [সেপৃজ্বতা] ক্রি চেপে বের করা । {গা} 
সেপজা [সেপ্‌জা] ক্রি চেপে বের না করা । {গা} 
সেপজ্রেতা [সেপৃজ্রেতো] ক্রি চেপে বের করা (ফৌড়া বা ব্রণ) । {গা.} 
সেফাং [সেফাং] বিণ নিকট; কাছাকাছি । {গা} 
সেফাংগ্রিক [সফাংগ্রিক্] বিণ কাছাকাছি । {গা} 
সেফ্রাফ্রা [সেফ্রাফ্কা! ১ বি আলুনি স্বাদ; অমোলায়েম স্বাদ । ২ ক্রি মুখে অস্বস্তিকর স্বাদ 
অনুভূত হওয়া । {গা} 
সে.মা [সে.-মা] ১ বিণ ক্ষুদ্র । ২ ক্রি ক্ষুদ্র হওয়া । {গা} 
সে.মবুকবুক, সে.মবিকবিক [সে.-ম্বুক্বুক্‌ ,সে.-ম্বিক্বিক্] বিণ অতি ক্ষুদ্র । {গা} 
সে.মসে.ম [সে.-ম্‌সে.-ম্‌] বিণ ক্ষুদ্র ক্ষুদ্র । {গা.} 
সে.ম্মুক সে.ম্মুক দ্র সি.ম্মুক সি.ম্মুক 
সেরাবেরা [সেরাবেরা] বিণ অগোছালো; এলোমেলো; অপরিপাটি । {গা.} 
সেরানি [সেরানি] বি গারো গীতিনাটো্যের চরিত্রবিশেষ; সেরেজিং-এর ছোটবোন । {গা.} 
সেরু দ্র সিরু 
সেরেজিং, সেরেনজিং [সেরেজিং, সেরেন্‌জিং] ১ বি গারো লোকগীতিবিশেষ। ২ বি 
গারো গীতিনাট্যের চরিত্রবিশেষ ৷ {গা.} 
সেরেনজিং দ্র সেরেজিং 
সেরেনচি [সেরেন্চি] বি মাছবিশেষ ৷ {গা} 
সে.লা [সে.-ল্া] বিণ পরিষ্কার; ভদ্র; পরিপাটি; বৃদ্ধিবৃত্তি উন্নত । {গা.} 
সে.লজা [সে.-লৃজা] বিণ নোংরা; মানসিকভাবে বিকলাঙ্গ; বৃদ্ধিবৃত্তি উন্নত নয় এমন । 
{গা} 
সে.লসে লা [সে.-ল্‌সে.-লা] ক্রি বৃত্তাকারে ঘুরানো । {গা.} 
সেলামা, সেল্লামা [সেলামা, সেল্‌্লামা] ক্রি প্রণাম করা । {আ. সালাম>বা. সেলাম>} 
সেল্লা [সেল্‌লা] ক্রি ফুটা হওয়া; ছিদ্র হওয়া; ফুটা দিয়ে পানি পড়া । {গা} 
সেল্লামা দ্র সেলামা 
সে লু [সে.-ল্লু] বি বর্শা । প্রশ. জাখা । {গা.} 
সে.লুক [সে.-ল্‌লুক্‌] বি তেলাপোকা । {গা} 
-স্থেকা [-সৃথেকা] কৃৎ প্রত্যয়বিশেষ । ক্রিয়ামূলের সাথে প্রত্যয়রূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: ইনস্থেকা; আগানস্থেকা ইত্যাদি ৷ {গা.} 
দ্থেং [সৃথেং] বি জংলি আলুবিশেষ । প্রশ. থা মুরা । [গা .} 


ব্যবহারিক গারো অভিধান ৩৯০ 


স্থেঙা [সৃথেঙা] ক্রি অনিচ্ছাকৃতভাবে করা । {গা} 
মেেং দ্র সিন্নেং 
স্নেলা [স্‌নেলা] ক্রি নিশানা করা; অস্ত্র উচু করা । {গা} 
স্েংস্লেং [স্েংস্লেং৷ ১ অব্য ঝুমুরের শব্দ; ঝনঝন । ২ ক্রিবিণ ঝনঝন করে । {গা} 
-স্রেতা [-স্রেতা] কৃৎ প্রত্যয়বিশেষ ৷ ক্রিয়ামুলের সাথে প্রত্যয়রুূপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: আগানসেৃতো; রি.স্ৃতো; নিকস্ৃতো ইত্যাদি । {গা} 
সর্প [স্্প্‌! ১ বি ক্ষুদ্ব অংশ ৷ ২ বি পূর্ণ মসলাযুক্ত রান্না করা মাংস তরকারি । {গা} 
সম দ্র সিন্নেম 
সো.তা [সো.-তা] ক্রি হত্যা করা । {গা} 
সো.তগুবা, সো.তগুয়া, সো.তগিবা [সো.-ত্গুবা, সো.-তৃগুয়া, সো.-তৃগিবা] বি, বিণ 
খুনী; হত্যাকারী ৷ {গা.} 
সো.তাখো মা.নগুবা, সো.তাখো মা:নগুয়া, সো.তাখো মা.নগিবা [সো.-তাখো মা.- 
নৃগুবা, সো.-তাখো মা.-নৃগুয়া, সো.-তাখো মা.-নৃগিবা] বি শহীদ । {গা} 
সো.তজা [সো.-তৃজা] ক্রি হত্যা না করা । {গা.} 
-সোতা [-সোতা] সাফিক্সবিশেষ ৷ ক্রিয়ামূলের সাথে সাফিক্সরুপে যুক্ত হয়ে ক্রিয়াপদ 
গঠন করে। যেমন: রাসোতা; আকসোতা; রু.মসোতা ইত্যাদি । {গা.} 
সোয়া দ্র সওয়া 
সো যয়া দ্র স.ওয়া 
-সোয়া দ্র -সুয়া 


হ্‌ 

হ [হ] বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণবিশেষ 

হইজামা, হিজামা [হইজামা, হিজামা] ১ বি হাই ৷ ২ ক্রি হাই তোলা; হাই ওঠা ৷ {গা} 
তোলা । {গা.} 

হ’গুবা , হ-গুয়া , হ.গিবা [হ--গুবা, হ.-গুয়া, হ.-গিবা] বি তার শ্বশুর ৷ {গা.} 

হংথং [হংৎং] ক্রিবিণ না জেনে-না বুঝে ৷ {গা.} 

হ.ঙখাতা [হ.-ঙ্খাতা] ক্রি বের হওয়া; যাত্রা করা । {গা} 

হ.ঙগেকা [হ.-ঙ্গেকা] ক্রি গলদর্ঘম হওয়া; কঠোর পরিশ্রম হওয়া; প্রচুর খাটনি যাওয়া । 
{গা} 
হ.ঙসি-হ.ঙগেকা [হ.-ঙ্্‌সি-হ.-ভূগেকা] ক্রি গলদৰ্ঘম হওয়া । {গা.} 

হ.ঙঙা [হ.-ঙ্ঙা] ক্রি হওয়া । {গা} 
হ.ঙঙা-হ.ঙজা [হ.-ঙ্ঙা-হ.-ঙ্জা] বিণ দরকারি-অদরকারি । {গা.} 
হ.ঙঙানা-হ.ঙজানা [হ.-ঙ্ঙানা-হ.-ঙ্‌জানা] ক্রিবিণ দরকারে-অদরকারে ৷ {গা.} 
হ.ঙজকাই [হ.-ঙ্‌জকাই] ১ অব্য এই হয়েছে; বিস্ময়সূচক উক্তি । ২ অব্য নয়-সূচক 


ব্যবহারিক গারো অভিধান ৩৯১ 


উক্তি; না হয়নি । {গা} 
হ.ঙজা [হ.-৬্জা] ক্রি না হওয়া । {গা.} 
হ.ঙজাল্রাঙা [হ.-ঙ্জাস্রাঙা] ক্রি একদমই না হওয়া । {গা.} 
হ.ঙমানজা [হ.-ঙ্মানজা] ১ বিণ অপৰ্যাপ্ত । ২ ক্রি যথেষ্ট না হওয়া । {গা.} 
হ.ঙরিকা [হ.-ঙ্রিকা] ক্রি গমনের পূর্বে সংঘটিত হওয়া । {[গা.} 
হ.ঙসুমসুমা, হ.ওসিমসিমা [হ.-ঙ্সুম্সুমা, হ.-ঙ্‌সিম্‌সিমা] ক্রি সংক্ৰমিত হওয়া ৷ 
{গা} 
হ.ঙসুয়া, হ.ঙসোয়া [হ.-ঙ্সুয়া, হ.-ঙূসোয়া] ক্রি আগমনের পূর্বে সংঘটিত হওয়া । 
{গা} 
হ.ঙসিয়া [হ.-ঙ্‌সিয়া] ১ ক্রি বিপদ আসা ৷ ২ ক্রি কলুষিত হওয়া । {গা} 
হনদিমা দ্র হ.নদুমা 
হ.নদুমা, হ.নদিমা [হ.-নৃদুমা, হ.-ন্দিমা] ১ বিণ নিচু । ২ ক্রি নিচু হওয়া । {গা} 
হ ন্না [হ.-ন্না] ক্রি দেওয়া । প্রশ. র ন্না। {গা} 
হন, হ.নবো [হ.-ন্‌, হ.-ন্্‌বো| ক্রি অনুজ্ঞা । {গা} 
হনখামা [হ.-ন্খামা] ক্রি স্বত্বৃত্যাগ করে দেওয়া; একেবারে দিয়ে দেওয়া । {গা.} 
হ.নখামানি [হ.-ন্খামানি] বি উপহার । {গা} 
হ.নগ্ৰিকা [হ.-নৃখ্ৰিকা] ক্রি আদান-প্রদান করা; অদল-বদল করা । {গা} 
হ.নচতা [হ.-নৃচতা] ক্রি শেষবারের মতো দেওয়া; সম্পূর্ণ পরিশোধ করা । {গা} 
হনচাকা [হ.-ন্্‌চাকা] ক্রি কারো পক্ষ হয়ে দেওয়া । {গা.} 
হ.নচেপা [হ.-ন্‌চেপা| ক্রি প্রকৃত মূল্য থেকে কম করে দেওয়া । {গা} 
হ-নজা [হ.-ন্‌জা|] ক্রি না দেওয়া; পরিশোধ না করা । {গা.} 
হনগ্নঙা [হ.-ন্থ্‌লঙা] ক্রি একবারে পুরোটা পরিশোধ করা । {গা} 
হনদাপা [হ.-ন্দাপা] ক্রি বেশি করে দেওয়া । {গা.} 
হনদাপেতা [হ.-ন্দাপেতা|] ক্রি বেশি করে দিয়ে দেওয়া । {গা} 
হ.নবুতবাতা, হ.নবিতবাতা [হ.-ন্বুত্বাতা , হ.-ন্বিত্বাতা] ক্রি ভুলক্ৰমে এক বস্তুর 
বদলে অন্য কিছু দেওয়া । {গা} 
হ-নছ্থঙা [হ.-ন্স্থঙা] ক্রি সাক্ষী ছাড়া একবারে পরিশোধ করা । {গা} 
হনস্থা [হ.-ন্স্খা] ক্রি প্রতিদান দেওয়া । {গা} 
হ.বুদি , উবুদি [হ.-বুদি , উবুদি] বি শ্বশুর ৷ প্রশ. হ.গুবা । {গা.} 
হবিরাম [হবিরাম্‌] বি পেয়ারা । {গা} 
হহোয়া [হহোয়া] ক্রি হই-হুল্লোর করা । {[গা.} 
হয়ে, হয়ো [হ.-য়ে, হয়ো] অব্য হী; ঠিক । {গা} 
হয়েবা, হ.য়েনবা [হ.-য়েবা, হ.-য়েন্বা] অব্য ‘হা’ নয় । {গা} 
হা’ [হা] ক্রি এই নাও; এই নেন; এই নে। {গা} 
হা [হা] সর্ব, বিণ, ক্রিবিণ কী । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৯২ 


হা.আ, আআ [হা.-আ, আ.-আ|] বি মাটি ৷ {গা} 


হা.আ বাক্ধা [হা.-আ বাক্কা] ক্রি মাটি কাটা । {গা} 

হা.আ ব্ৰেতা [হা.-আ ব্ৰেতা] ক্রি মাটি ফাটা ৷ {গা.} 

হা.:উই, হাউই [হা.-উই, হাউই] বি উপগোত্ৰ বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । 
{গা. হা.আ>হা.+উই=হা উই} 

হা.ওয়াক দ্র আ.ওয়াক 

হা.খং, হা.খুয়াং [হা.-খং, হা.-খুয়াং] বি গহ্বর; নিচু জমি । {গা} 

হা.খংখেপ [হা.-খংখেপ্‌] বি উচুভূমির মাঝখানে অবস্থিত খাজ। প্রশ. হা.রংগা 
জা.রেক। {গা} 

হা.খংদাপ [হা.-খংদাপ্‌] বি পাদদেশ; পাহাড় বা পর্বতের পাদদেশ । {গা} 

হা.খল, হা.খলক , হা.জখলক, হা.খক [হা.-খল্‌, হা.-খলক্‌, হা.-ঙ্খলক্‌, হা.-খুলক্‌] 
বি গর্ত । {গা} 

হা.খাকি, হা.খাখি [হা.-খাকি, হা.-খাখি] বি এঁটেল মাটি ৷ {গা} 

হা.খাঙা [হা.-খাঙা] ক্রি জায়গা দখল করা; দাবি করা । {গা} 

হা.খামা [হা.-খামা] বি, বিণ নিচু জমি ৷ {গা.} 

হাখিং দ্ৰআখখুং 

হা খিংখাক [হা.-খিংখাক্‌] বি করকরে মাটি । {গা} 

হাখিম দ্র আ.খুম 

হা.খুচক [হা.-খুচক্‌] বি পাহাড়ের সরু শীর্ষ । {গা.} 

হা.খুচত [হা.-খুচত্‌] বি পাহাড়ের চূড়া । {গা.} 

হযখুং দ্ৰআখুং 

হা.খুন, হা.খিন [হা.-খুন্‌, হা.-খিন্‌] বি উইপোকা । {গা} 

হা.খুহ্থি, হা.খিহ্ি [হা.-খুন্থি, হা.-খিন্থি] বি মাটির ঢেলা । {গা.} 

হাখুম দ্র আ.খিম 

হা.খুয়াক [হা.-খুয়াক্‌] বি কাদা মাটি । {গা} 

হা.গাতা, হা.গাত্তা [হা.-গাতা, হা.-গাতৃতা] ১ ক্রি মাটি তোলা । ২ ক্রি পরিবারে 
অন্তর্ভুক্ত করা; দত্তক নেওয়া । {গা.} 

হাগা [হা.-গা] ১ বি শুঙ্কভূমি। ২ বি উচ্চভূমি । ৩ বি ছ্থলভাগ ৷ {গা} 

হা:গাথি দ্র আ.গাখি 

হাগাথে দ্র আ.গাথি 

হা.গালমাকা দ্র আ.গালমাকা 

হা-.গালা [হা.-গালা|] ক্রি স্বদেশ ত্যাগ করা । {গা.} 

হাগ্ৰান [হা.-গ্রান] বি, বিণ শুঙ্কভূমি ৷ {গা} 

হা-গিদক, হাগিদক [হা.-গিদক্‌, হাগিদক্‌] ১ বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা 
চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । ২ বি যোজক । {গা. হা.আ>হা.+গিদক-গিদ্দক} 
হা.গিন্দি [হা.-গিন্দি] বি ধুলা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৯৩ 


হা.গিল [হা.-গিল্‌] বি ভূপৃষ্ঠ ৷ {গা} 

হা-গিল ফুন্না, হা.গিল ফিন্না [হা.-গিল্‌ ফুন্না, হা.-গিল্‌ ফিন্না] ক্রি ধোয়ায় আকাশ 
ছেয়ে যাওয়া । {গা.} 

হা.গিলসাক [হা.-গিল্সাক্‌] বি পৃথিবী । প্রশ. হা.সাক । {গা} 

হা.গিসি [হা.-গিসি] ১ বিণ মাটি আর মাটি । ২ বিণ মরুময় । {গা.} 

হা-গুদ্দুয়া, হা.গিদ্দুয়া [হা.-গুদ্দুয়া, হা.-গিদ্দুয়া] ক্রি মাটি কাপা; ভূমিকম্প হওয়া । 


{গা} 

হাগুনচি, হা.গিনচি [হা.-গুন্চি, হা.-গিন্চি] বি ধূলা-ময়লা । প্রশ. হা.গিন্দুরি । {গা} 
হা-গুক্ুুয়া, হা.গিব্বুয়া [হা.-গুব্বুয়া, হা.-গিব্বুয়া] ক্রি মাটি ফেটে যাওয়া । {গা} 
হা.গুমগুম, হা-গিমগিম [হা.-গুম্‌ণুম্‌, হা.-গিম্‌গিম্‌] ১ বিণ প্রকা”। ২ ক্রিবিণ বেশি 
পরিমাণে ৷ {গা.} 

হা.চা.আ [হা.-চা.-আ] ১ বিণ উর্বর মাটি । ২ ক্রি মাটি উর্বর হওয়া । {গা.} 

হাচি [হা.-চি] বি কাদা । {গা} 

হা.চিকরা মিদ্দি দ্র আ.চিকরা মিদ্দি 

হাচ্গ্নিপ, হা.চিগ্ৰিপ [হা.-চিত্বুপ্‌, হা.-চি্ৰিপ্‌] বিণ গভীর ছায়াযুক্ত; সুনসান ৷ {গা.} 
হাডচু [হা.-চু| বি পাহাড়; উচ্চভূমি । {গা} 

হা.চেল্লা [হা.-চেল্‌্লা] ক্রি দুরদেশ ৷ প্রশ. হাখুয়া । {গা} 

হা.জং' [হা.-জং] বি মাটির কীট । {গা} 

হা.জং-, হাজং [হা.-জং, হাজং] বি মারাক গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা 
মা.চং বা মাহারিবিশেষ । {গা. হা.আ>হা.+জং<জ.ঙ} 

হা.জা [হা.-জা] বি অঞ্চল । {গা} 

হা.জাক্রা [হা.-জাক্রা] বি জমিতে প্রথম কাজ । {গা.} 

হা.জাংচি সাগাল [হা.-জাংচি সাগাল্‌] বি ভূমধ্যসাগর । {গা. হা.আ জাংচি+স. 
সাগর+অ(অন্)>বা. সাগর>} 

হা.জাংজত [হা.-জাংজত্‌] ১ বি যোজক । ২ বি জমির সরু অংশ । {গা} 

হা ভ্রাক গাম্মা [হা.-ভ্রাক্‌ গাম্‌মা] ১ ক্রি প্রথম বীজ বপন করা । ২ ক্রি অন্যের 
জমিতে কাজ করা; শ্রম বিনিয়োগ করা । {গা} 

হা.জ্বাক-চিন্রাক [হা.-জ্রাক্‌-চিজ্রাক] ১ ক্রিবিণ বিশাল অংশ জুড়ে । ২ বিণ জলে- 
স্থলে বিস্তৃত এমন ৷ {গা.} 

হা.জিকসি [হা.-জিক্‌সি] ১ বি স্বামী ও স্ত্রীর জমি ৷ ২ বি দুই গ্রটের জমি । {গা} 
হা.থত [হা.-থত্্‌] ১ বি ব্যক্তিগত সঞ্চিত সম্পত্তি । ২ বি কাউকে চাষ করার জন্য 
দেওয়া জমি ৷ {গা} 

হাথারু [হা.-থারু] বি উৰ্বর ভূমি; সারযুক্ত মাটি । {গা} 

হা.থালা, হা.থিলা [হা.-থালা, হা.-থিলা] বি উঠান ৷ {গা.} 

হাথুপরা, হা.থিপরা [হা.-খুপ্রা, হা.-থিপ্রা] বি উইয়ের স্তুপ; ছাইয়ের ঢিবি । {গা} 
হা.দক [হা.-দক্‌] বি অঞ্চল; প্রদেশ । {গা.} 

হা.দকগ্রি দ্ আ.দকণগ্ৰি 


ব্যবহারিক গারো অভিধান ৩৯৪ 


হা.দত [হা.-দত্‌] বি জমির বড় প্রট । {গা.} 

হা.দল [হা.-দল্‌] বি দুটো উঁচু জায়গার মধ্যে অবস্থিত নিচু জায়গা । {গা.} 

হা.দলখং [হা.-দল্খং] বি উপত্যকা । {গা} 

হা.দাপ [হা.-দাপ্‌] বি নিম্নভূমি । {গা} 

হা.দাপা [হা.-দাপা] বি নিচু ভূমি হওয়া । {গা} 

হা:দাম [হা.-দাম্‌] বি জায়গা; আশ্রয়ছথল । প্রশ. বিয়াপ । {গা.} 

হা'দারি [হা.-দারি] বি খাদ । {গা.} 

হা.দারিং [হা.-দারিং] বি পাহাড়ের খীজ ৷ {গা.} 

হা'দ্রাম [হা.-দ্রাম্‌! বি খাড়া উঁচু-নিচু ঢাল । {গা} 

হা.দিং [হা.-দিং] বি পাহাড় বা পর্বতের উঁচু অংশ; পাহাড়-পর্বতের পৃষ্ঠদেশ । {গা.} 
হা.দিং দোয়া [হা.-দিং দোয়া] ১ ক্রি পাহাড় বা পর্বতারোহন করা । ২ ক্রি মরে 
গিয়ে চিকমাং পাহাড়ে ওঠা । {গা.} 

হাদিমা, হাদিমা [হা.-দিমা, হাদিমা] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি 
বা মা.চং বা মাহারিবিশেষ । {গা. হা.আ>হা.+দিমা=হা দিমা} 

হা'দু, হা'দুয়াক [হা.-দু, হা.-দুয়াক্‌] বি মালভূমি; অধিত্যকা ৷ {গা} 

হাদুবু, হা.দিবু [হা.-দুবু, হা.-দিবু] বি ছাই । {গা} 

হা.দুবেক, হা.দিবেক [হা.-দুবেক্‌, হা.-দিবেক্‌] বি কাদা মাটি । {গা} 

হা.নকসিক [হা.-ন্‌ক্সিক্‌] বি অন্তরীপ । {গা} 

হা.নচেং [হা.-নৃচেং] বি বালু । {গা} 

হা.নচেংগিসি [হা.-নৃ্‌চেংগিসি] বি মরুভূমি; বালি আর বালি । {গা} 

হা:নচেং সিক্কা [হা.-নচেং সিক্কা] ক্রি বালি বালি লাগা (ফল পাকার পূর্বাবস্থার স্বাদ 
বোঝাতে) । {গা} 

হানিং [হা.-নিং] বি পাতাল । {গা} 

হা.নিং-চারা-খামাল-খলসিফা [হা.নিং-চারা-খামাল্‌-খল্‌সিফা] বি তাতারা রাবুগার 
আরেকটি নাম । {গা.} 

হানিং নাগ্না [হা.-নিং নাপৃপা] ক্রি মরে গিয়ে মাটির নিচে যাওয়া ৷ {গা} 

হানিং বুত্তে হা.ইগুবা, হা.নিং বিত্তে হা.ইগিবা [হা.-নিং বুত্তে হা.-ইগুবা, হা.- 
নিং বিত্তে হা.-ইগিবা] (বাগ.) বি, বিণ গভীর জ্ঞানের অধিকারী । {গা.} 

হানিজা দ্র আ.নিজা 

হানিল দ্র আ-নিল 

হা নেমা [হা.-নেমা] ক্রি বালি বালি লাগা । {গা} 

হা.পাকপাক [হা.-পাক্পাক্‌] ক্রিবিণ বড়সড় জায়গা জুড়ে । {গা .} 

হা.ফা [হা.-ফা] বিণ নিচু । {গা} 

হা.ফাং [হা.-ফাং] বি উৎপত্তিস্থল; উদ্ভিদ বা প্রাণীর স্বাভাবিক উৎপত্তিথল । {গা.} 
হা.ফাঙা [হা.-ফাঙা] ১ বিণ প্রশস্ত । ২ ক্রি প্রশস্ত হওয়া । {গা .} 

হা.ফাচাপচাপ [হা.-ফাচাপ্চাপ্‌] ক্রিবিণ ভূমি ছুই ছুই । {গা} 

হা.ফাজলজল [হা.-ফাজল্জল্‌] ক্রিবিণ সমতল ভূমি-বরাবর । {গা.} 

হা.ফাথাল [হা.-ফাথাল্‌] বি মালভূমি । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৯৫ 


হা.ফাল, [হা.-ফাল্‌] বিণ ১ সমতল অঞ্চল ৷ ২ বাহির । {গা} 

হা.ফাল গাল্লা [হা.-ফাল্‌ গাল্লা] ক্রি সমাজ থেকে বহিষ্কার করা । {গা.} 
হা.ফিতফা মিদ্দি দ্র আ.ফিতফা মিদ্দি 

হা.ফু [হা.-ফু] বি পিঁপড়ার ঢিবি; মাটির ঢিবি। {গা} 

হা.ফু মিদ্দি [হা.-ফু মিদ্দি] বি সাংসারেক ধর্মের একজন দেবতা । {গা.} 

হা.ফেক [হা.-ফেক্‌] বি কাদা মাটি । {গা. হা.+অমূ} 

হা.বা' [হা.-বা] বি জমি ৷ {গা} 

হা.বা উইয়া, হা.বা হুইয়া [হা.-বা উইয়া, হা.-বা হু.-ইয়া] ক্রি চাষ করা; ভূমিকর্ষণ 
করা । {গা} 

হা.বা চা-আ [হা.-বা চা.-আ!] বি ভূমি ভোগ-দখল করা । {গা} 

হা.বা দাংঙা [হা.-বা দাংঙা] ১ ক্রি মাটি কুপিয়ে চাষ করা । ২ ক্রি আগাছা পরিষ্কার 
করা । {গা} 

হা.বা হওয়া [হা.-বা হ.-ওয়া] ক্রি জমি পরিষ্কার বা তৈরি করা । {গা.} 

হা বিমা [হা.-বিমা] ১ বি মধুপুর গড়াঞ্চল; প্রান্তর; দুর্গম অঞ্চল । ২ বি উর্বর ভূমি৷ 
{গা} 

হা.বিমান্দু [হা.-বিমান্দু] বি প্রান্তর । {গা .} 

হা ব্রি [হা.-বি] বি পাহাড়, টিলা । {গা} 

হা ,ব্রেকা [হা.-ব্রেকা] ১ বিণ স্যাতসেতে ৷ ২ ক্রি স্যাতসেতে হওয়া ৷ {গা.} 

হা.মং [হা.-মং] বি মূলভূমি ৷ {গা.} 

হামাং [হা.-মাং] বি মাটি; ধুলাবালি । {গা} 

হা.মাখি [হা.-মাতৃথি] বি ব্যক্তিগত সম্পত্তি । {গা.} 

হা.মারাং [হা.-মারাং] বি অভিশপ্ত এলাকা; এমন এলাকা যেখানে মানুষ বন্য জন্তুর 
আক্ৰমণে মারা যায় । {গা.} 

হামমুদ্দুম, হা.মিদ্দিম [হা.-মুদ্দুম্‌, হা.-মিদ্দিম্‌] বি উর্বর মাটি । প্রশ. হা'নাম্মা। 
{গা} 

হারংগা [হা.-রংগা] বি পাহাড়, টিলা । {গা.} 

হারংরং [হা.-রংরং] বি ঢালুজমি । {গা .} 

হা.রাকখারি [হা.-রাক্খারি] বি শরৎকাল । {গা.} 

হারান [হা.-রান্‌] বি গ্রীন্মকাল । {গা.} 

হারিকা, হা রিক্কা [হা.-রিকা, হা.-রিক্কা] ক্রি তাড়িয়ে দেওয়া । {গা.} 

হা রুদাপ্া [হা.-রুদাপ্পা] ক্রি মাটি ধসে পড়া । {গা.} 

হা.রোরং [হা.-রোরং] বি ঢালু জমি । {গা .} 

হা:সং [হা.-সং] বি দেশ । {গা} 

হা.সংখোসি মিদ্দি [হা.-সংখোসি মিদ্‌দি] ১ বি সাংসারেক ধর্মের একজন দেবতা । ২ 
বিগ্রাম রক্ষাকর্তা । {গা.} 

হা.সসি [হা.-সসি] বি মনুদ্যান । {গা.} 

হা সাম [হা.-সামু] ক্রি পাড়; কিনারা; প্রান্ত । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৩৯৬ 


হা.সিরক্কা দ্র আ.সিরক্কা 
হা -সিল্লা [হা.-সিল্লা] বিণ খাড়া । {গা} 
হা সুমা-দিংসুমা, হা.সিমা-দিংসিমা [হা.-সুমা-দিংসুমা, হা.-সিমা-দিংসিমা] ১ বি 
দেবী সুস্মির মাতা ৷ ২ বি প্রলয়ঙ্করী; ভয়ঙ্করী । {গা.} 
হা:সোসল [হা.-সোসল্্‌] বিণ ঢালু । {গা.} 
হাই [হাই] ক্রি এসো; আসেন; আয়; চলো; চলেন; চল । {[গা.} 
হাইচা [হাইচা] ক্রিবিণ এদিকে; এখানে ৷ {[গা.} 
হাইচাকা [হাইচাকা|] ক্রিবিণ এদিকে; এখানে । {গা. হাইচাপাক্কা>} 
হা.ইয়া, হায়া [হা.-ইয়া, হা.-য়া] বিণ জানা ৷ {গা} 
হা.ইচাকা [হা.-ইচাকা] ক্রি টের পাওয়া । {গা.} 
হা.ইজা, হা.ইসিজা [হা.-ইজা, হা.-ইসিজা] বিণ অজানা । {গা} 
হা.ইসিয়া [হা.-ইসিয়া] ক্রি বোঝা । {গা} 
হাইত, হাইত হাইত, হাইত-ভুইত [হাইত্‌, হাইত্‌ হাইত্‌, হাইত্‌-হুইত্‌] অব্য 
কোনো কিছু দূর করতে বা বন্ধ করতে এই শব্দ উচ্চারণ করা হয়। {গা} 
হাইত হাইত দ্র হাইত 
হাইত-হুইত দ্র হাইত 
হাওগ্রাং চিওগ্রাং [হাওগ্রাং চিওগ্রাং! ১ বিণ মূল্যহীন; দায়হীন। ২ ক্রিবিণ 
দায়িত্বহীনভাবে ৷ {গা.} 
হা.ওয়াক হা.ওয়াক [হা.-ওয়াক্‌ হা.-ওয়াক্‌] ক্রিবিণ অঝোরে । [গা.} 
হাউই, হা.-উই দ্ৰহা,আ 
হাউয়া [হাউয়া] সর্ব এযে । {গা} 
হাউয়াচা, হাউয়ানো [হাউয়াচা, হাউয়ানো] বি, ক্রিবিণ সেখানে; সে জায়গায়; 
এখানে ৷ {গা.} 
হাগিদক, হা.গিদক দ্র হা.আ 
হাগুক [হাগুক্] বি ফড়িংবিশেষ । প্রশ. গুক । {গা.} 
হাগুক থক্লা [হাগুক্‌ থপ্‌পা] ক্রি ফড়িং জড়ো করা । {গা.} 
হাংগাল [হাংগাল্‌] বি কয়লা । {গা} 
হাংগিয়া [হাংগিয়া] ক্রি ভার বহন করতে রাজি হওয়া । {গা} 
হাংঙা [হাংঙা] ক্রি সেক দেওয়া । {গা} 
হাং, হাংবো [হাং, হাংবো| ক্রি অনুজ্ঞা । {গা} 
হাংগিতা, হাংগিলা; হাংদিলা [হাংগিতা, হাংগিলা; হাংদিলা] ক্রি সেক দিতে বলা । 
{গা} 
হাংজা [হাংজা] ক্রি সেক না দেওয়া । {গা} 
হাংদাতা [হাংদাতা] ক্রি মাত্রাতিরিক্ত সেক দেওয়া । {গা.} 
হাংপ্রাকা [হাংপ্লাকা] ক্রি আগুনে সেক দেওয়া । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৯৭ 


হাংফুলা, হাংফিলা [হাংফুলা, হাংফিলা] ক্রি পুনরায় সেক দেওয়া । {গা} 
হাংস্রাকা [হাংস্রাকা] ক্রি হালকা সেক দেওয়া । {গা} 
হাংহাং [হাংহাং] অব্য উত্তাপ প্রকাশক উক্তি । {গা} 
হাংহাং দি.ঙঙা [হাংহাং দি.-ঙ্ঙা] ১ বিণ অত্যধিক গরম । ২ ক্রি অত্যধিক গরম 
হওয়া । {গা} 
হাংজং, হাংজং হাংজং [হাংজং, হাংজং হাংজং] বিণ সমতুল্য । {গা} 
হাংজং হাংজং দ্র হাংজং 
হাংজাং, আংজাং [হাংজাং, আংজাং] ক্রিবিণ না জেনে না বুঝে; আন্দাজে; মিছামিছি। 
{গা} 
হাংজাং-গলোখাং [হাংজাং-গলোখাং] বিণ, ক্রিবিণ না জেনে না বুঝে; অযথা; 
অনৰ্থক ৷ {[গা.} 
হাংহাং দ্র হাংঙা 
হা.ঙখি দ্র খা.ঙখি 
হাচ্ছা [হাচ্ছা] বি উপগোত্ৰ বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা} 
হাচ্চিঙা দ্র আচ্চিঙা 
হাচিচিয়৷ দ্র আচ্চিয়া 
হাজং, হা.জং দ্র হা.আ 
হা.জাক [হা.-জাক্‌] ১ বি প্রতিদান ৷ ২ বি প্রতিশোধ । {গা} 
হা.জাক চত্তা [হা.-জাক্‌ চত্তা] ক্রি মুজুরি খাটা । {গা} 
হা.জাক রা.আ [হা.-জাক্‌ রা.-আ] ক্রি মুজুরি নেওয়া । {গা.} 
হা.জাক রিয়া [হা.-জাক্‌ রি.-য়া] ক্রি মজুরি খাটতে যাওয়া । {গা} 
হা.জাক সত্তা [হা.-জাক্‌ সত্তা] ক্রি প্রতিশোধ নেওয়া । {গা} 
হাজার, হাজাল [হাজার্‌ , হাজাল্‌] ১ বি হাজার; ১০০০ সংখ্যা । ২ বিণ ১০০০ সংখ্যক 
বা সংখ্যাবিশিষ্ট । {ফা. হাজার>বা. হাজার>} 
সহস্বতম । {ফা. হাজার>বা. হাজার+-গা. প্রত্যয়>} 
হাজারসা, হাজালসা [হাজার্সা, হাজাল্সা] বি একহাজার; ১০০০ সংখ্যা । {ফা. 
হাজার>বা. হাজার+-গা. প্রত্যয়} 
হাজিজেল [হাজিজেল্‌] বি ফড়িং । প্রশ. হাদুস্বাং । {গা} 
হাজিয়া [হাজিয়া! বি গারো লোকগীতিবিশেষ; চু খাওয়ার সময় অথবা ওয়ানগালা 
উৎসবে, অনুষ্ঠান বিরতির সময় নারী-পুরুষ সহযোগে গাওয়া গানবিশেষ । {গা} 
হাতুই [হাতুই] বি সাংমা গোত্রের অন্তর্গত উপগোত্র বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ ৷ 
{গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৯৮ 


হা থি [হা.-থি] বি বাজার । [গা.} 
হাদাল [হাদাল্‌] বি হাস-মুরগির খাবার । {গা} 
হা'দ্রাক হাদ্রাক [হা.-দ্রাক্‌ হা.-দ্রাক] ক্রিবিণ জোরে জোরে । প্রশ. হা.দ্রাক-বি.দ্রাক । 
{গা} 
হাদিমা, হা.দিমা দ্র হা.আ 
হাদিয়া [হাদিয়া] ক্রি দিতে চাওয়া ৷ {গা} 
-হান দ্র -সান 
হান [হা.-ন] বি শরীর; দেহ । {গা} 
হা.নখালথিঙা [হা.-ন্খালথিঙা] ক্রি শরীরে দুর্গন্ধ হওয়া । {গা} 
হা.নখিকিয়া [হা.-নৃখিকিয়৷] ক্রি শরীরটা ঝাকুনি দেওয়া । {গা.} 
হা.নগং রাক্কা [হা.-ন্‌গং রাক্কা] ১ বিণ বলিষ্ঠ দেহ। ২ ক্রি বলিষ্ঠ দেহ হওয়া ৷ 
{গা} 
হা.নগাপা [হা.-নৃগাপা] ১ বিণ সুঠাম ৷ ২ ক্রি সুঠাম শরীর হওয়া । {গা} 
হা.নগ্নাং, হা.নচংগ্নাং [হা.-নৃগ্নাং, হা.-ন্চংগৃনাং ] বিণ গর্ভবতী । {গা} 
হা.নগিচ্চাক [হা.-নৃগিচ্চাক্‌] বিণ উজ্জ্বল বর্ণের; লাল বর্ণের । {গা} 
হা.নগিল [হা.-নৃগিল্‌] বি গায়ের রং; চামড়া । {গা.} 
হা.নগিল নাআ [হা.-নৃগিল্‌ নাআ|] ক্রি ফর্সা হওয়া । {গা} 
হা:নগিসুম, হা.নগিসিম [হা.-নৃগিসুম্‌ , হা.-নৃগিসিম্‌] বিণ কালো বর্ণের । {গা} 
হা:নগ্রেং সাল্লা [হা.-নৃগ্রেং সাল্লা] ক্রি আড়মোড়া ভাঙা ৷ প্রশ. হা.নগ্রেং ফিযয়া। 
{গা} 
হা.নচা আ [হা.-ন্‌চা.-আ| ক্রি ব্যভিচার করা । {গা.} 
হা.নচাকা [হা.-নৃচাকা] ক্রি আত্মসমৰ্পণ করা । {গা.} 
হা.নচি [হা.-নৃচি] বি রক্ত । {গা.} 
হা:নচিকেতা [হা.-নৃচিকেতা] ক্রি শিউরে ওঠা । {গা .} 
হা.নচি ছুপছ্ুূপ, হা.নচি চ্বিপদ্বিপ [হা.-নৃচি ছুপ্‌ছুপ্‌, হা.-ন্‌চি ম্িপ্‌চ্িপ! বিণ রক্তে 
রঞ্জিত; রক্তাক্ত । {গা.} 
হা.নচি-জাকচি নাংঙা [হা.-ন্‌চি-জাক্‌চি নাংঙা] (বাগ.) ক্রি প্রথম সঙ্গম সম্পন্ন 
হওয়া । {গা.} 
হা.নচি জা.দিল [হা.-নৃচি জা.-দিল্‌|] বি শিরা-উপশিরা । {গা.} 
হা.নচি দি.ঙঙা [হা.-ন্‌চি দি.-ঙ্ঙা] ক্রি রাগান্বিত হওয়া । {গা.} 
হা.নচিরারা [হা.-ন্‌চিরারা] বিণ রক্ত আর রক্ত; রক্তাক্ত । {গা} 
হা.নজিলজিলা [হা.-নৃজিল্‌জিলা] ক্রি শরীর কাপা । {গা} 
বি শীত শীত; ঈষৎ শীতের ভাব । {গা.} 
হা.নজ্ধুমা, হা.নজ্রিমা [হা.-ন্‌জুমা, হা.-নৃঞ্রিমা] ক্রি অসুস্থবোধ করা; শরীরটা ভারী 
লাগা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৩৯৯ 


হা.নথং [হা.-ন্থং] বি দেহকা” । {গা} 

হা.নথাং [হা.-ন্থাং] সর্ব নিজে; আপন । {গা.} 

হা.নথাংখো [হা.-ন্থাংখো!] সৰ্ব নিজেকে । {গা.} 

হা.নথাংচা [হা.-ন্থাংচা] ক্রিবিণ নিজের কাছে। {গা} 

হা.নথাংথাংথাং [হা.-ন্থাংথাং] সৰ্ব নিজে নিজে । {গা} 

হা.নথাংনি [হা.-ন্থাংনি] সর্ব নিজের; আপনার । {গা} 

হা.নথিং [হা.-নৃথিং] বি শরীরের গন্ধ । {গা} 

হা.নদঙা [হা.-ন্দঙা] ১ বিণ মাংসল ৷ ২ বিণ সাশ্রয়ী । ৩ ক্রি মাংসল হওয়া ৷ 8 ক্রি 
সাশ্রয়ী হওয়া । {গা} 

হা.নদিং [হা.-নৃদিং] বি দেহের কাঁ । {গা} 

হা.নদিল [হা.-ন্দিল্‌] বি শরীর; শরীরের গন্ধ । {গা.} 

হা.নদিলা [হা.-ন্দিলা] ক্রি গা ঝাড়া দেওয়া । {গা} 

হা.নদিলদিলা [হা.-নৃদিলা, হা.-ন্দিল্দিলা] বি কাপা । {গা} 

হা.ন-নকগুবা, হা.ন-নকণগুয়া, হা.ন-নকগিবা, হা.ন্নকগুবা, হা.ন্নকগুয়া, হা.ন্নকগিবা 
হা.-ন্নক্্‌গিবা] সৰ্ব স্বয়ং । {গা} 

হা.নফাকা, হা.নফাক্কা [হা.-ন্‌ফাকা, হা.-ন্‌ফাক্কা] ১ ক্রি প্রসব করা । ২ ক্রি প্রসব 
করার সময় রক্ত বা পানি আসা । ৩ ক্রি রক্তস্রাব হওয়া । {গা} 

হা.নফুলা, হা.নফিলা [হা.-নৃফুলা, হা.-নৃফিলা] ক্রি পাশ ফেরা । {গা.} 

হা.নফেং [হা.-ন্‌ফেং] বি ওড়না; ওড়না-জাতীয় পোশাক । {গা.} 

হা.নমংসিক্কা [হা.-ন্‌মংসিক্কা] ১ বিণ সুগঠিত শরীর; পেশীবহুল শরীর। ২ ক্রি 
সুগঠিত শরীর হওয়া; পেশীবঙ্ছুল শরীর হওয়া । {গা} 

হা.নমা [হা.-ন্‌মা] বি ঘাড় থেকে স্পাইন পর্যন্ত অংশ । {গা.} 

হা.নমা গঞ্ধা [হা.-ন্‌মা গক্কা] ১ বি পক্ষাঘাত বা প্যারালাইসিস । ২ ক্রি পক্ষাঘাত 
বা প্যারালাইসিস রোগ হওয়া । {গা.} 

হা.নমাং [হা.-ন্মাং] বি সৰ্বাঙ্গ শরীর । {গা.} 

হা.নমাংগুন্মুক, হা.নমাংগিম্মিক [হা.-ন্মাংগুম্‌মুক্‌, হা.-নৃমাংগিম্‌মিক] বি সৰ্বঙ্গ 
শরীর । {[গা.} 

হানস্রাং-জাকস্রাং [হা.-ন্স্রাং-জাক্ল্রাং] ক্রিবিণ স্বাচ্ছন্দ্যে; ফুরফুরে মেজাজে । {গা.} 
হা.নন্রাম হা.নল্রাম [হা.-ন্ল্রাম্‌ হা.-ন্ল্রাম্‌] ক্রিবিণ গা শিরশির করে । {গা} 
হা.নসিজা [হা.-ন্‌সিজা] বিণ অস্পৃশ্য; ঘিনঘিনে ৷ {গা} 

হা.নসিজুমা, হা.নসিসিমা [হা.-ন্্‌সিতুমা , হা.-ন্‌সিসিমা] ক্রি ভয়ে কীপা । {গা} 
হা.নসিল [হা.-ন্‌সিল্‌] বি মাসল; পেশী । {গা} 

হা.নসিল্লা [হা.-ন্‌সিল্লা] ১ বিণ সুন্দর । ২ ক্রি সুন্দর শরীরের অধিকারী হওয়া ৷ 
{গা} 
হা.নস্রিকা [হা.-নৃস্িকা] ক্রি ভয় পাওয়া । {গা} 

হা.নসিমাং হা.নসিমাং [হা.-ন্স্িমাং হা.-নৃস্রিমাং] ক্রিবিণ গা ছমছম করে। {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৪০০ 


নৃসিস্রমা, হা.-ন্‌সিমা] ক্রি ভয়ে কাপা । {গা} 
হা.নসেং বালজকরাম [হা.-নৃ্‌সেং বাল্জক্রাম্‌] বি স্বাস্থ্যকর পরিবেশ । {গা} 
হা.নসেংরিরি [হা.-ন্‌সেংরিরি] বিণ আনন্দময় ৷ {গা.} 
হা:নসেং হা.নসেং [হা.-ন্‌সেং হা.-ন্‌সেং] ক্রিবিণ আনন্দ সহকারে; নেচে নেচে। 
{গা} 
হা.নস্লেং হা.নত্রেং [হা.-ন্‌স্নেং হা.-নৃত্েং] ক্রিবিণ ঝিমঝিম করে। {গা.} 
হা.নসেঙা [হা.-ন্‌সেঙা] ১ বিণ সজাগ; সুস্থ; প্রাণবন্ত । ২ ক্রি আনন্দ করা; হই- 
হুল্লোর করা । {গা} 

হা হ্থাম [হা.-ন্থাম্‌] বি সন্ধ্যা । {গা} 
হা হ্থামা [হা.-ন্থামা] ১ বি সন্ধ্যা । ২ ক্রি সন্ধ্যা হওয়া । {গা} 

হা.নদিলেং [হা.-ন্দিলেং] বি বাশ দিয়ে তৈরি করা ছোড়াবিশেষ ৷ প্রশ. গানদিলেং ৷ 
{গা} 

হা.নচিং দ্র আনচিং 

হাপাং [হাপাং] বি উপগোত্ৰ বা চাচ্চি বা মা.চং বা মাহারিবিশেষ । {গা.} 

হা.ফাল’ দ্র হা.আ 

হা.ফাল- [হা.-ফাল্‌|] অব্য জন্য; জন্যে । {গা} 

হা.বল [হা.-বল্‌] বি লাকড়ি । {গা} 

হাবা' দ্র হা-আ 

হাবা' [হা.-বা] ক্রি দাও; দেন; দে । {গা} 
হা.বাচেং [হা.-বাচেং] ক্রি আগে দাও; আগে দেন; আগে দে । {গা.} 
বাচেংগিবা] বি আদি; পূর্ব । {গা} 
হা-বাচেঙা [হা.-বাচেঙা] ক্রি আরম্ভ করা । {গা .} 

-হাবা দ্র -সাবা 

হা ব্রাঙা [হা.-ব্ৰাঙা] ক্রি প্রকৃতির ডাকে সাড়া দেওয়া; পায়খানা-প্রস্রাব করা । {গা} 

হাবুয়া [হাবুয়া] ক্রি গোসল করা । {গা} 
হাবু, হাবুবো [হাবু, হাবুবো] ক্রি অনুজ্ঞা । {গা} 

হা.ক্ষক দ্র খা.ফক 

হা:মফাং [হা.-ম্‌ফাং] বি খড়; শন ৷ প্রশ. আমফাং । {গা.} 
দেওয়া । {গা.} 
হা.মফাংদাম [হা.-মৃফাংদাম্‌] বি যেখানে খড় পাওয়া যায় । {গা.} 

হামাক [হামাক্‌] বি হনুমান । প্রশ. মাকখি । {গা} 

হাম্মা [হাম্‌মা] ক্রি সমর্থ হওয়া; সমান তালে লড়াই করতে পারা । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৪০১ 


হামচাকা, হামসকা [হাম্‌চাকা, হাম্‌সকা] ১ বিণ সমর্থ । ২ ক্রি সমর্থ হওয়া । {গা} 
হামজা [হামজা] ক্রি পেরে না ওঠা । {গা.} 
হাম্মা-হামজা [হাম্‌মা-হাম্‌জা] ক্রিবিণ পেরে না পেরে । {গা.} 
হা ম্মা [হা.-মৃমা] ১ ক্রি চাওয়া । ২ ক্রি অন্বেষণ করা (বিশিষ্টার্থে) । {গা.} 
হাম, হা:মবো [হা.-মৃ, হা.-ম্বো| ক্রি অনুজ্ঞা । {গা.} 
হামজা [হা.-মূজা] ক্রি না চাওয়া । {গা} 
হা.মথাতা [হা.-মৃথাতা] ক্রি জোর করে চাওয়া । {গা.} 
হা.মদাতা [হা.-মৃদাতা|] ক্রি বেশি করে চাওয়া । {গা.} 
হাম্মাফেত-হামজাফেত [হাম্‌মাফেত্‌-হাম্‌জাফেত্‌] ক্রিবিণ চরম বিরুদ্ধভাবের সাথে। 
{গা} 
হা.মিক্ব্বাং দ্র হা.মুক্ব্রাং 
হা.মুক্বরাং , হা.মিকব্রাং [হা.-মুক্বাং, হা.-মিক্বাং] বিণ ছন্নছাড়া । [গা.} 
হামুক্বাঙা, হা.মিক্বাঙা [হা.-মুক্বাঙা, হা.-মিক্বাঙা] ১ বিণ ছন্নছাড়া । ২ ক্রি 
ছন্নছাড়া হওয়া । {গা.} 
হামিতা দ্র হামুতা 
হামুতা, হামিতা [হামুতা, হামিতা] ক্রি স্বামী বা স্ত্রী পরকীয়ায় মত্ত বলে দোষারোপ 
করা । {গা} 
দোষারোপকারী । {গা.} 
হামুয়া দ্র আমুয়া 
হারাতা [হারাতা] ক্রি একঘেমি লাগা; ভালো না লাগা । {গা} 
অলস; কুঁড়ে । {গা.} 
হারাতজা [হারাত্জা] ক্রি একঘেমি না লাগা; ভালো লাগা । {গা.} 
হারাম দ্র আরাম 
হারিংকা, হারেংগা [হারিংকা, হারেংগা] বি কুমির ৷ {গা.} 


রমা দ্র হারুমা 
হারুমা , হারিমা [হারুমা, হারিমা] ক্রি দেরী হওয়া । প্রশ. রো যয়া । {গা} 
হারুমজা , হারিমজা [হারুম্‌জা , হারিম্‌জা] ক্রি দেরী না হওয়া; দুত হওয়া । {গা.} 
হা.রুমা-নকরুমা, হা.রিমা-নকরিমা [হা.-রুমা-নক্রুমা, হা.-রিমা-নক্রিমা] (বাগ.) 
ক্রি ঝগড়া-বিবাদের দরুন যোগাযোগ না করা । {গা.} 
হারুয়াক [হারুয়াক্‌] বি একপ্রকার জংলি ফল । {গা} 
হারেংগা দ্র হারিংকা 


ব্যবহারিক গারো অভিধান ৪০২ 


হালদুয়া দ্র আলদুয়া 
হালনাম্মা [হাল্নাম্‌মা] ক্রি উদার । প্রশ. জাকসত্রামগুবা; জাকস্রামা । {গা.} 
হালি [হালি] বি আইল । {গা} 
হালি জাংগাল [হালি জাংগাল্‌] বি বড় আইল । {গা.} 
be কোনো পদাৰ্থ; দুই জোড়া; সংখ্যাসূচক প্রিফিক্স । {আ. হাল+বা. 
=হালি>} 
হালুয়া [হাল্লুয়া] ক্রি হাল চাষ করা । {অমূ.} 
হা.সিকা [হা.-সিকা] ১ বি ইচ্ছা ৷ ২ ক্রি ইচ্ছা করা । {গা} 
হা.সিকজা [হা.-সিক্‌জা] বি অনিচ্ছা । {গা} 
হা.সিকরামরাম [হা.-সিক্রাম্রাম্‌] ক্রিবিণ ইচ্ছামতো । {গা} 
হা.সিংখি [হা.-সিংখি] বি বিষুব রেখা ৷ {গা.} 
হাসিয়া [হা.-সিয়া] বিণ ভালো; শ্রীল । {গা.} 
হা.সিজা [হা.-সিজা] বিণ অশ্লীল; যাচ্ছেতাই । {গা} 
হা.সি গওয়া [হা.-সি গওয়া] ক্রি মৃত আত্মা আর্তনাদ করা (প্রাচীন গারোদের বিশ্বাস 
মতে) । {গা} 
হা.সেল [হা.-সেল্‌] বি কারণ; যুক্তি; ঘটনা । {গা.} 
হায়া দ্র হা.:ইয়া 
হি.গপা, হিথেপা, হু.থেপা [হি.-গপা, হি.-থেপা, হু.-থেপা] ১ বি কলাপাতায় 
মুড়িয়ে আগুনের ফুলকির উপর রান্না করা খাবার। ২ ক্রি কলাপাতায় মুড়িয়ে 
আগুনের ফুলকির উপর রান্না করা । {গা.} 
হিচা, ইচা [হি.-চা, ইচা] ক্রিবিণ এখানে ৷ {গা} 
হি.চানা, ইচানা [হি.-চানা, ইচানা] ক্রিবিণ এখানে । {গা.} 
হি.চানান, ইচানান [হি.-চানান্‌ , ইচানান্‌] ক্রিবিণ এখানেই । {[গা.} 
হিচা পাক্কা, ইচা পাক্কা [হি.-চা পাক্কা, ইচা পাকৃকা] ক্রিবিণ এখানে ৷ {গা} 
হিচা পাক্কান, ইচা পাক্কান [হি.-চা পাক্‌কান্‌, ইচা পাক্কান্‌] ক্রিবিণ এখানেই ৷ 
{গা} 
হিচিং দ্র ই চিং 
হি.চিদিং [হি.-চিদিং] বি কলার খোল থেকে তৈরি করা বীধুনীবিশেষ । {[গা.} 
হিজামা দ্র হইজামা 
হিত্তা, হুত্তা [হিত্তা , হুত্তা| ক্রি নিৰ্দেশ করা । {গা} 
হিথেপা দ্র হি.গপা 
হি.দিকি, ইন্দিকি [হি.-দিকি, ইন্দিকি] ক্রিবিণ এভাবে । [গা.} 
হি.দিকিন, ইন্দিকিন [হি.-দিকিন্‌, ইন্দিকিন্‌] ক্রিবিণ এভাবেই । {গা} 
হি না, ইনা [হি.-না, ইনা] এর জন্য । {গা} 
হিনা গান্দা, ইনা গান্দা [হি.-না গান্দা, ইনা গান্দা] এর জন্য । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৪০৩ 


হি.নান, ইনান [হি.-নান্‌, ইনান্‌] এর জন্যই । {গা.} 
হিননা বাত্তে, ইনা বাত্তে [হি.-না বাত্তে, ইনা বাত্তে] এর চেয়ে । {গা} 
হি ন্দাকা দ্র ইন্দাকা 
হিন্দাকফুল্লে দ্র ইন্দাকফুল্লে 
হিন্দাকারি দ্র ইন্দাকারি 
হি ন্দাকে দ্র ইন্দাকে 
হিন্দাকোদে দ্র ইন্দাকোদে 
হি ন্দাকোবা দ্র ইন্দাকোবা 
হিন্না দ্র ইন্না 
হি.নি, ইনি [হি.-নি, ইনি] ক্রিবিণ এখানকার ৷ {গা} 
হিনি জা.মানো, ইনি জা.মানো [হি.-নি জা.-মানো, ইনি জা.-মানো] ক্রিবিণ 
এরপর । {গা} 
হি-নিন, ইনিন [হি.-নিন্‌, ইনিন্‌] ক্রিবিণ এখানকারই; এখান থেকেই । {গা.} 
হি:নো, ইনো [হি.-নো, ইনো] ক্রিবিণ এখানে ৷ {গা} 
হি.নোন, ইনোন [হি.-নোন্‌ , ইনোন্‌] ক্রিবিণ এখানেই । {গা} 
হি.নোনা, ইনোনা [হি.-নোনা, ইনোনা] ক্রিবিণ এখানে; এই পৰ্যন্ত । {গা .} 
হি.নোনি, ইনোনি [হি.-নোনি, ইনোনি] এখানে থেকে । {গা.} 
হি.নোনিন, ইনেনিন [হি.-নোনিন্‌, ইনোনিন্‌] এখানে থেকেই । {গা.} 
হিন্দি, ইন্দি [হি.-নৃদি, ইন্দি] ক্রিবিণ এদিক দিয়ে । {[গা.} 
হি বা [হি.-বা] ক্রি আসা ৷ পরশ. রিবা । {গা} 
হিরাং, ইরাং [হি.-রাং, ইরাং] সর্ব এরা; তারা । {[গা.} 
হি,রাঙান, ইরাঙান [হি.-রাঙান্‌ , ইরাঙান্‌] সর্ব এরাই; তারাই । {গা} 
হিলহিলা [হিল্‌হিলা] ১ ক্রি শব্দের জন্য কীপা । ২ বি ঝড়ের সময় উৎপন্ন হওয়া শব্দের 
নাম । {গা} 
হি.সক [হি.-সক্] বি কচি কলার পাতা । {গা.} 
হি.সাল, হি.সুপ, হি.সুপা [হি.-সাল্‌, হি.-সুপ্‌, হি.-সুপা] বি কলাপাতা ৷ {[গা.} 
হি সুপ দ্র হি.সাল 
হি সুপা দ্র হি.সাল 
হুইত [হুইত্‌] অব্য বিরক্তিসূচক শব্দ; ধুৎ; ধুত্তোর ৷ {গা.} 
হুইত:, হুইত ভুইত [হুইত্‌, হুইত্‌ হুইত্‌] অব্য কোনো কিছু দূর করতে বা বন্ধ করতে 
এই শব্দ উচ্চারণ করা হয় । {গা.} 
হু.খো, উখো [হু.-খো, উখো| সৰ্ব এটা; ওটা ৷ [গা.} 
হু:খোন, উখোন [হু.-খোন্‌, উখোন্‌] সৰ্ব এটাই; ওটাই । [গা.} 
হু.চা, উচা [হু.-চা, উচা] ক্রিবিণ এখানে ৷ [গা.} 
হু.চানা, উচানা [হু.-চানা, উচানা] ক্রিবিণ এখানে ৷ [গা.} 
হু.চা পাক্কা, উচা পাক্কা [হু.-চা পাক্কা, উচা পাক্কা] ক্রিবিণ এখানে ৷ [গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৪০৪ 


হুত্তা দ্র হিত্তা 
তুত্তারে [হুত্তারে] অব্য বিরক্তিসূচক উক্তি । {গা.} 
হুথেপা দ্র হি.গপা 
হুনা, উনা [হু.-না, উনা] ওর জন্য; তার জন্য; এটার জন্য । {গা.} 
হুনান, উনান [হু.-নান্‌ , উনান্‌] ওর জন্যই; তার জন্যই; এটার জন্যই ৷ {গা.} 
হুন্দাকে , উন্দাকে [হু.-নৃদাকে , উন্দাকে] ক্রিবিণ এটার মতো; সেভাবে। {গা.} 
হুন্দাকেন, উন্দাকেন [হু.-ন্দাকেন্‌, উন্দাকেন] ক্রিবিণ এটার মতো করেই । 
kA জরুন্দাকফিল্লে, উন্দাকফুল্লে, উন্দাকফিল্লে [হু.-ন্দাক্ফুল্‌লে, হু.- 
ন্দাক্্‌ফিল্লে , উন্দাক্ফুল্লে , উন্দাক্ফিল্লে] ক্রিবিণ এমনভাবে । {[গা.} 
হুনি, উনি [হু.-নি, উনি ] সর্ব, ক্রিবিণ ওর; তার; ওখানকার; সেখানকার । {গা.} 
হু-নিখো, উনিখেো [হু.-নিখো, উনিখো| ক্রিবিণ তারটা । {গা. 
হুননি গান্দান, উনি গান্দান [হু.-নি গান্দান্‌, উনি গান্দান্‌] ক্রিবিণ এই কারণেই; 
এটার ফলেই । [গা.} 
হুনিগুম্মুন, হুনিগিম্মিন, উনিগুন্মুন, উনিগিম্মিন [হু.-নিুম্মুন্‌, হু.-নিগিম্মিন্‌, 
উনিগুম্‌মুন্‌, উনিগিম্মিন্‌] ক্রিবিণ এই কারণেই । {গা} 
হুনি জা.মানো, উনি জা.মানো (হু.-নি জা.-মানো, উনি জা.-মানো] ক্রিবিণ 
এরপর । {গা} 
হু-নিন, উনিন [হু.-নিন্‌, উনিন্‌] ক্রিবিণ ওরই; তারই; ওখানকারই; সেখানকারই । 
{গা} 
হু-নিফাল, উনিফাল [হু.-নিফাল্‌ , উনিফাল্‌] ক্রিবিণ এই কারণে; এটার ফলে । {গা} 
হুনন্দি , উন্দি [হু.-নৃদি , উন্দি] ক্রিবিণ এদিক দিয়ে । {গা} 
হুন্দিন, উন্দিন [হু.-নৃদিন্‌, উন্দিন্‌] ক্রিবিণ এদিক দিয়েই ৷ {গা} 
হুনো, উনো [হু.-নো, উনো] ক্রিবিণ এখানে; সেখানে; তাতে ৷ {গা} 
হু-নোন, উনোন [হু.-নোন্‌ , উনোন্‌] ক্রিবিণ সেখানেই ৷ {গা} 
হুম দ্র উম 
হুম্মা [হুম্‌মা] ক্রি পাত্রে তাপ দেওয়া । {গা.} 
হুরাং , উরাং [হু.-রাং, উরাং] সর্ব তারা; ওরা; এরা; এটা । {গা} 
হুরাংখো, উরাংখো [হু.-রাংখো, উরাংখো] সর্ব ওদেরকে; তাদেরকে । {গা.} 
হুরাংখোন, উরাংখোন [হু.-রাংখোন্‌, উরাংখোন্‌] সর্ব ওদেরকেই; তাদেরকেই । 
{গা} 
হুরাংনি, উরাংনি [হু.-রাংনি, উরাংনি] সর্ব ওদের; তাদের । {গা.} 
হু.রাংনিন, উরাংনিন [হু.-রাংনিন্‌, উরাংনিন্্‌] সর্ব ওদেরই; তাদেরই । {গা} 
তুরু [হবু] অব্য বিরক্তি প্রকাশক উক্তি । {গা.} 
ভুয়াপ [হুয়াপ্‌] বি বিড়াল-গোত্ৰীয় প্রাণীবিশেষ । {গা} 
হেই [হেই] অব্য বিরক্তিসূচক উক্তি । {গা} 
হেইজে [হেইজে] অব্য বিরক্তিসূচক উক্তি । {গা 


ব্যবহারিক গারো অভিধান ৪০৫ 


হেংগক রা.আ [হেংগক রা.-আ|] ক্রি নাক ডাকা । {গা.} 
হে মা-হে.থত, হে ম্মা-হে.থত [হে.-মা-হে.-থত্‌, হে.-ম্‌মা-হে.-থত্‌] ক্রিবিণ 
শ্রমে-ঘামে; মাথার ঘাম পায়ে ফেলে । {গা} 
হে.মাহে.মা [হে.-মাহে.-মা] ক্রিবিণ কঠোরভাবে । {গা .} 
হেলদারিয়া [হেল্দারিয়া] বিণ একণুঁয়ে । [গা.} 
হেলফেতরা [হেল্‌ফেত্রা] বিণ উদরসর্বস্ব । {গা.} 
হেলফেতরা চা.আ [হেল্‌ফেত্রা চা.-আ!] ক্রি ভুরিভোজন করা; পেট ভরে খাওয়া । 
{গা} 
হেলবুয়া [হেলবুয়া] ক্রি বমি করা (শিশুদের ক্ষেত্রে ব্যবহার্য শব্দ) । {গা} 
হেহাহেহা দাক্কা [হেহাহেহা দাক্কা] ক্রি দুতগতিতে শ্বাস নেওয়া ও ছাড়া । {গা} 
হোহোয়া [হোহোয়া] ক্রি চিৎকার-চেচামেচি করা । {গা} 


ড় 
ডৃ - ড-এ শুন্য ডু; ডয়ে বিন্দু ডু; বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণবিশেষ 


ঢ় 
ঢু - ঢ-এ শূন্য ঢু; য়ে বিন্দু ঢু; বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণবিশেষ 


য় 
য় - অন্তঃস্থ য়; বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণবিশেষ 


€ 
ৎ- খ- ত; বাংলা ভাষার ব্যঞ্জনবর্ণবিশেষ 


[*] 
[°) 
৪ - বিসর্গ; বাংলা ভাষার পরাশ্রয়ী ব্যঞ্জনবর্ণবিশেষ 


No) 


* _ চন্দুবিন্দু; বাংলা ভাষার পরাশ্রয়ী ব্যঞ্জনবর্ণবিশেষ 


ব্যবহারিক গারো অভিধান ৪০৬ 


দল, গোত্র ও মাহারি বা উপগোত্রসমূহ 


গারোদের দল, গোত্র ও মাহারি বা উপগোত্রসমূহকে নিয্নলিখিতভাবে শ্রেণিবিভাগ করা 
যায়। যেমন: 
জাতি 
-দল-?উপদল-গোত্ৰ-৯উপগোত্ৰ বা চাচ্চি বা মা.চং বা মাহারি 
গোত্র 
-+উপগোত্ৰ বা চাচ্চি বা মা.চং বা মাহারি 


র নাম 
আ.ওয়ে/আ.খাওয়ে 
আবেং/আ'ম্বেং 
আত্তং 
আতিয়াগ্রা 


LN PEEL RL RG 


চাচ্চি বা মা.চং বা মাহারি বা উপগোত্রসমূহের নাম 
অ ০ অদিপেক 
আ এ আকস্থি; আগল; আজি; আজিম; আতিওয়ারা; আ.দকগ্রি; আ.নিল; আফু; 


ব্যবহারিক গারো অভিধান ৪০৭ ব্যবহারিক গারো অভিধান ৪০৮ 


AAS SEHGR 


রী 


= 2d 


FEE 


LIILIILIILILLLN 


LLL 


LLL L 


LL 


আ.মফাং/হা.মফাং; আরেং; আসাক্রা 

এবাং 

ওয়াইচিন্দাল; ওয়া গি; ওয়া .চেক্সি; ওয়া থক; ওয়া .থি; ওয়া.ফাং; ওয়ারি; ওয়া সরা 
ককনাল; কংকাল; কনচিখল; কামা/খামা; কুবি 

খকনল; খকসি; খকসেপ; খাগরা; খাজি 

গরা; গরি; গ.লদি; গান্দাই; গান্দিম; গাবিল; গারা; গারে; গিচ্চাক; গিনেই; গিপি 
চতজলজা; চান্দা; চাম্বুগং; চাম্বল; চিখাল; চিগিচ্চাক; চিগিতসিল; চিগিসিল; চিচাম; 
চিমা; চিরান; চিসিক; চিসিম; চেকগেচিত; চেপ্রা 

জ.ঙসুগ্রি; জলাই; জাকগিচ্চেত; জামগে; জামদাম; জাম্বাত; জাম্বাল; জাম্বিল; 
জালওয়াগ্রি; জিচান; জেংচাম; জেত্রা; জেনজিং 

তজু; ত্ৰিসা; তেবিল; তেলসি; তোতিং 

থাকনি; থিগিদি; থে.ব্ংখ্রি; থে.বি-হা.সুমগ্রি 

দ.ইংনাং; দকথ্রি; দ.খংসি; দ.খুমি; দ গিং; দ.চিক; দ.বু; দ.ফো; দ.বিত; দ.মিনি; 
দ.মিসেল; দ.রেক; দলজেল; দ.সিক; দ্রং; দাওয়া; দাগাল; দাংগ; দাংসু; দাজেল 
দাদক; দা.নাল; দান্দালি; দাম্বো; দালবত; দালবত-মাপ্কু; দারিং; দারু; দারুগ্রি 
দ্রাংগি; দিও; দিওয়া; দিকগিল; দিকথম; দিনাজিক; দিব্রা; দিবু; দিমাক; দিম্বিল; 
দিলমা; দিলসি; দেংওয়াজং 

নকচ্াম; নকরেক; নংউরা; নংদেঙান; নংবাক; নংব্রিই; নংমোসর; নংমিন; নংমিল; 
নংমিলং; নংলাদু; নংসোবাল; নাওয়া; নাংসাল; নাফাক; নাবাল; নারিংগ্রি-খিতং; 
নেকলা; নেংওয়া; নেংখা; নেংখুগ্রি; নেংমিনজা; নেংসত 

পাকরে; পাথাং; পানখো; পাস্তা; পাবিত; পেত্তংগ্রি 

ফান্তু ফাবিত; ফিরা 

বনোয়ারি (বলওয়ারি); বল; বলং; বলতোতু; বলদাক; বলদাকগ্রি; বলসাল; 
বলসিল; বলসিলগং; বাংবল; বাংসি; বাংসিল; বাজি; বানজল; বানজলগ্রি; বাবারি; 
বাবুরি; বাম-বমচেং; বারিং; বারিংগ্রি; বাসুগ্রি; বেংবংখি; বেলা 

সং; মাংখি; মাংসাং; মাজি; মাতচকগ্রি/মাচ্চকণ্রি; মা.নখিন/মানখিন; মা.নদিক/মানদিক; 
মান্দা; মালসাম; মি.চেং/মিচেং; মৃ/মি; মে.গংখ্ি; মে.জলথ্ি; মন্দা 

র.খো/রখো; রংখুয়াক; রংগারা; রংচল; রংদি; রংবিনগ্রি; রংমথু; রংরকণ্রি; রংরেং; 
র.ঙখেং/রংখেং; র.ঙমা/রংমা; রাকসাম; রাংসা; রিছিল; বুগা; বুমসু; বুরাম 
(রুয়াম); রে.খিং; রেংচেং; রেমা 

সংসুগ্রি; সামফাল; স্নাল; সিনথাং; সিমসাং; স্থু/স্ক 

হা.:উই/হাউই; হা.গিদক/হাগিদক; হাচ্ছা; হা.জং/হাজং; হাতুই; হা.দিমা/হাদিমা; 


হাপাং 
বার, মাস ও খতু ও দিকসমূহের নাম 


E) 
E) 


বারসমূহের নাম: 
মেচো- শুক্রবার 
নারিংসো-শনিবার 
চিগিচোরবিবার 


ব্যবহারিক গারো অভিধান ৪০৯ 


সানিচো-?সোমবার 
গ্রিসো-মঙ্গলবার 
আবিসো-বুধবার 
আইরো-বৃহস্পতিবার 


মাসসমূহের নাম 


uu 


G00 0:4 


১২. 


গ ফেব্রুয়ারি ও মার্চ মাসের মাঝামাঝি সময় (১৬ ফেব্রুয়ারি-১৫ মার্চ=২৮দিন; 
২৯ দিন) 

মেবাকজামার্চ ও এপ্রিল মাসের মাঝামাঝি সময় (১৬ মার্চ-১৫ এপ্রিল=৩১দিন) 
জা.গ্রোজা->এপ্রিল ও মে মাসের মাঝামাঝি সময় (১৬ এপ্রিল-১৫ মে=৩০দিন) 
স.গালজা-মে ও জুন মাসের মাঝামাঝি সময় (১৬ মে-১৫ জুন=৩১দিন) 
জা.গাপজা-+জুন ও জুলাই মাসের মাঝামাঝি সময় (১৬ জুন-১৫ জুলাই=৩০দিন) 
জা.মেবকজা-জুলাই ও আগস্ট মাসের মাঝামাঝি সময় (১৬ জুলাই-১৫ 
আগস্ট=৩১দিন) 

মেজাফাংজা-?আগস্ট ও সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় (১৬ আগস্ট-১৫ 
সেপ্টেম্বর=৩১দিন) 


. আনিজা-সেন্টেম্ব ও অক্টোবর মাসের মাঝামাঝি সময় (১৬ সেপ্টেম্বর-১৫ 


অক্টোবর=৩০দিন) 
বেরকজা-?অক্টোবর ও নভেম্বর মাসের মাঝামাঝি সময় (১৬ অক্টোবর-১৫ 
নভেম্বর=৩১দিন) 


. খিলোকজা-৯নভেম্বর ও ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় (১৬ নভেম্বর-১৫ 


ডিসেম্বর=৩০দিন) 


. আউইতজা-+ডিসেম্বর ও জানুয়ারি মাসের মাঝামাঝি সময় (১৬ ডিসেম্বর-১৫ 


জানুয়ারি=৩১দিন) 
ওয়াচেংজা-+জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় (১৬ জানুয়ারি-১৫ 
ফেব্ুুয়ারি=৩১দিন) 


কথক: সোনারাম আর. সাংমা; সংখাহক: দেওয়ানসিং এস. রংমুথু 


বারসমূহের নাম 
মেচোঞশুক্রবার 
নারিংরোশনিবার 
চিগিচ্চো-রবিবার 
সামিচ্চোঞসোমবার 
গ্রিসোমঙ্গলবার 
আবিসোঞবুধবার 
আইসে > বৃহস্প তবার 


ব্যবহারিক গারো অভিধান ৪১০ 


মাসসমূহের নাম 
১. সিলগিনচিজা-৯নভেম্বর ও ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় (১৬ নভেম্বর-১৫ 
ডিসেম্বর-৩০দিন) 
২. রোরোজা-+ডিসেম্বর ও জানুয়ারি মাসের মাঝামাঝি সময় (১৬ ডিসেম্বর-১৫ 
জানুয়ারি=৩১দিন) 
৩. দংরোজা-৯জানুয়ারি ও ফেব্ুুয়ারি মাসের মাঝামাঝি সময় (১৬ জানুয়ারি-১৫ 
ফেব্রুয়ারি=৩১দিন) 
8. গালমাকজা-+ফেব্ুয়ারি ও মার্চ মাসের মাঝামাঝি সময় (১৬ ফেবুয়ারি-১৫ 
মার্চচ২৮দিন; ২৯দিন) 
৫. মিগিজা-মার্চ ও এপ্রিল মাসের মাঝামাঝি সময় (১৬ মার্চ-১৫ এপ্রিল=৩১দিন) 
৬. খিলগিজা-+এপ্রিল ও মে মাসের মাঝামাঝি সময় (১৬ এপ্রিল-১৫ মে=৩০দিন) 
৭. বান্দনিজা-+মে ও জুন মাসের মাঝামাঝি সময় (১৬ মে-১৫ জুন=৩১দিন) 
৮. ওয়াসোসিজা-+জুন ও জুলাই মাসের মাঝামাঝি সময় (১৬ জুন-১৫ 
জুলাই=৩০দিন) 
৯. সামফাংজা-?জুলাই ও আগস্ট মাসের মাঝামাঝি সময় (১৬ জুলাই-১৫ 
আগস্ট=৩১দিন) 
১০.মিচাজা-?আগস্ট ও সেম্টেম্বর মাসের মাঝামাঝি সময় (১৬ আগস্ট-১৫ 
সেপ্টেম্বর=৩১দিন) 
১১.ওয়ানমাজা-৯সেপন্টেম্বর ও অক্টোবর মাসের মাঝামাঝি সময় (১৬ সেপ্টেম্বর-১৫ 
অক্টোবর=৩০দিন) 
১২. জাবিলসিজা-৯ অক্টোবর ও নভেম্বর মাসের মাঝামাঝি সময় (১৬ অক্টোবর-১৫ 
নভেম্বর=৩১দিন) 


সূত্রঃ H. W. Marak; KU.BIDIK; Garo to English and Assamese 
Dictionary 


খতুসমূহের নাম 
দি.ঙখারি-খ্রীন্মকাল 


সালগুব্বেং/সালগিব্বেং-+দক্ষিণ; দক্ষিণ দিক; দক্ষিণাঞ্চল 


ব্যবহারিক গারো অভিধান ৪১২ 


পদাশ্রিত নিৰ্দেশক 


যেসব অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে যুক্ত হয়ে নির্দিষ্টতা 
জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে। বচনভেদে 
পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়। গারো ভাষায় বঙ্জুলসংখ্যক পদাশ্রিত 
নির্দেশক ব্যবহৃত হয়ে থাকে । এ ভাষায় বিশেষ্য-এর সাথে সংখ্যাবাচক শব্দযোগেও 
নির্দেশক গঠিত হতে পারে। নিচে উদাহরণসহ কিছু পদাশ্রিত নির্দেশকের ব্যবহার 
দেখানো হলো। 


ke বস্তু ও প্রাণিবিষয়ক নির্দেশক 
আক/সাক-সাধারণত ব্যক্তি নির্দেশে ‘আক’/‘সাক’ ব্যবহৃত হয়। যেমন: আকসা 
মে:সা (একজন পুরুষ), আকগিনি/আকগিনিং মিচিকসা (দুইজন মহিলা), 
আকগিথাম দি.সা (তিনটা/তিনজন শিশু) ইত্যাদি । তবে কদাচিৎ ঈশ্বর, স্বগীয়দূত 
বা প্রেতাত্মা নির্দেশেও এটি ব্যবহৃত হতে পারে। আবার সাক-এর বেলায় সাকসা 
(একজন), সাকগিনি/সাকগিনিং (দুইজন), সাকগিথাম (তিনজন) ইত্যাদি । 
ভারতীয় গারোদের স্ট্যান্ডার্ড ভাষা ‘আ.চিক’-এ ‘সাক’ এর ব্যবহার থাকলেও 
‘আক’-এর ব্যবহার নেই । 

২. মুং/মিং-কথা, গল্প, গান বা কাজের সংখ্যা নির্দেশে ‘মুং/মিং’ ব্যবহত হয়। 
যেমন: মুংসা/মিংসা (একটা/একটি), মুংগিনি/মিংগিনি/মুংগিনিং/মিংগিনিং 
(দুইটা/দুইটি), মুংগিথাম/মিংগিথাম (তিনটা/তিনটি) ইত্যাদি । 

৩. খু.>মুখে কতবার খাবার তোলা হচ্ছে তা বোঝাতে ‘খু’ ব্যবহৃত হয়। যেমন: 
খু'সা (মুখে একবার), খু.গিনি/খু.গিনিং (মুখে দুইবার), খু.গিথাম (মুখে তিনবার) 
হত্য দ | 


8৪. গ্রকঞ০‘ঢোক' বোঝাতে ব্যবহৃত হয়। যেমন: গ্রকসা (একটঢোক), 
গ্রকগিনি/গ্রকগিনিং (দুইঢোক), খবকগিথাম (তিনঢোক) ইত্যাদি । 

৫. খান-+ঘর-গেরস্থালীসংক্রান্ত বা মানুষের দ্বারা সৃষ্ট বস্তু যেমন ঘর, জুতা, গ্রাস, টুপি, 
দরজা, জানালা, লাইট, বই, ঝুরি ইত্যাদি এবং মানুষের অঙ্গ-প্রতঙ্গ নির্দেশে ‘খান’ 
ব্যবহৃত হয়। যেমন: খানসা নক (একটা/একটি/একখানা বাড়ি), 
খানগিনি/খানগিনিং নাচিল (দুইটা/দুইটি/দুইখান কান), খানগিথাম 
(তিনটা/তিনটি/তিনখান) ইত্যাদি । 

৬. গি.-+ঘর-গেরস্থালীসংক্রান্ত বা মানুষের দ্বারা সৃষ্ট বস্তু বা বৃক্ষ নির্দেশে ‘গি.’ ব্যবহত 
হয়। যেমন: কলম গি.সা (একটা/একটি কলম), নক গি.গিনি/নক গিগিনিং 
(দুইটা/দুইটি ঘর), ফাং গি.গিথাম (তিনটা/তিনটি গাছ) ইত্যাদি৷ বৃক্ষবাদে, 
ঘর-গেরস্থালীসংক্রান্ত বা মানুষের দ্বারা সৃষ্ট বস্তুর ক্ষেত্রে ‘গি.' এর বিকল্প হিসেবে 
‘খান’ ব্যবহৃত হতে পারে। 

৭. ফাতঞ-কাপড়ের সংখ্যা নির্দেশে ‘ফাত’ ব্যবহৃত হয়। যেমন: ফাতসা 
(একটা/একটি), ফাতগিনি/ফাতগিনিং (দুইটা/দুইটি), ফাতগিথাম (তিনটা/ 
তিনটি) ইত্যাদি । 


ব্যবহারিক গারো অভিধান ৪১৩ 


৮. মুদ্দাপ/মিদ্দাপ-ভাজ নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: মুদ্দাপসা/মিদ্দাপসা 
(একভাজ), মুদ্দাপগিনি/ মিদ্দাপগিনি/মুদ্দাপগিনিং/মিদ্দাপগিনিং (দুইভাজ), 
মুদ্দাপগিথাম (তিনভীজ) ইত্যাদি । 

৯. থি.-পাত্র বা হড়ি-পাতিলের জন্য ব্যবহৃত নির্দেশক। যেমন: থিসা 
(একটা/একটি পাত্র), থিগিনি/থি.গিনিং (দুইটা/দুইটি পাত্র), থি.গিথাম 
(তিনটা/তিনটি পাত্র) ইত্যাদি । সংখ্যাবাচক শব্দের সাথে সরাসরি বিশেষ্য যোগেও 
নির্দেশক গঠিত হতে পারে। যেমন: মি.দিকসা (একটা/একটি হাঁড়ি), 
মি.দিকগিনি/মি.দিকগিনিং (দুইটা/দুইটি হাড়ি), সা.মদিকসা (একটা/একটি 
পাতিল), সা.মদিকগিনি/সা.মদিকগিনিং (দুইটা/দুইটি পাতিল) ইত্যাদি । 

১০. মাং-+অণুজীবসহ সব ধরণের প্রাণীর সংখ্যা নির্দেশে ‘মাং’ ব্যবহৃত হয়। যেমন: 
মাংসা মা.সু (একটা/একটি গরু), মাংগিনি/মাংগিনিং থাশ্ফি (দুইটা/দুইটি মাছি), 
মাংগিথাম মেংগং (তিনটা/তিনটি বিড়াল) ইত্যাদি । 


বার ও সময় নির্দেশক 

১. রা.ঙ/চাং->বার নির্দেশে 'রা.৩’/চাং’ ব্যবহৃত হয়। যেমন: রা.ঙসা (একবার), 
রা.ঙগিনি/রা.ঙগিনিং (দুইবার), রা.ওগিথাম (তিনবার) ইত্যাদি । চাং-এর বেলায়- 
চাংসা (একবার), চাংগিনি/চাংগিনিং (দুইবার), চাংগিথাম (তিনবার) ইত্যাদি । 

২. মিনিতঞমিনিট নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: মিনিতসা (একমিনিট) , 
মিনিতগিনি/মিনিতগিনিং (দুইমিনিট), মিনিতগিথাম (তিনমিনিট) ইত্যাদি 
{ব্যুৎপত্তি: ইংরেজি ‘॥i॥U€’> বাংলা ‘মিনিট’ থেকে} 

৩. গন্তা-ঘন্টা নির্দেশে ‘গন্তা’ ব্যবহত হয়। যেমন: গন্তাসা (একঘন্টা), 
গন্তাগিনি/গন্তাগিনিং (দুইঘন্টা), গম্ভাগিখাম (তিনঘন্টা) ইত্যাদি ৷ (ব্যুৎপত্তি: বাংলা 
‘ঘন্টা’ থেকো 

8৪. সাল->দিন নির্দেশে ‘সাল’ ব্যবহৃত হয়। যেমন: সালসা (একদিন), 
সালগিনি/সালগিনিং (দুইদিন), সালগিথাম (তিনদিন) ইত্যাদি ৷ 

৫. ওয়াল-+রাত নির্দেশে ‘ওয়াল’ ব্যবহৃত হয়। যেমন: ওয়ালসা (একরাত), 
ওয়ালগিনি/ওয়ালগিনিং (দুইরাত), ওয়ালগিথাম (তিনরাত) ইত্যাদি ৷ 

৬. সপ্তা০সপ্তাহ নির্দেশে ‘সপ্তা' ব্যবহৃত হয়। যেমন: সপ্তাসা (একসপ্তাহ), 
সপ্তাগিনি/সপ্তাগিনিং (দুইসপ্তাহ), সপ্তাগিথাম (তিনসপ্তাহ) ইত্যাদি । (ব্যুৎপত্তি: 
বাংলা ‘সপ্তা’ থেকে} 

৭. জাঞমাস নির্দেশে ‘জা’ ব্যবহৃত হয়। যেমন: জাসা (একমাস), জাগিনি/জাগিনিং 
(দুইমাস), জাগিথাম (তিনমাস) ইত্যাদি । 

৮. বিলসি-৯বছর নির্দেশে ‘বিলসি’ ব্যবহৃত হয়। যেমন: বিলসিসা (একবছর), 
বিলসিগিনি/বিলসিগিনিং (দুইবছর), বিলসিগিথাম (তিনবছর) ইত্যাদি । 

৯. চাসং->যুগ নির্দেশে চাসং’ ব্যবহৃত হয়। যেমন: চাসংসা (একযুগ), 
চাসংগিনি/চাসংগিনিং (দুইযুগ), চাসংগিথাম (তিনযুগ) ইত্যাদি ৷ 


ব্যবহারিক গারো অভিধান ৪১৪ 


শা টুকরা, ফালি ও ভাঁজ নির্দেশক 
খ.ঙ-+গোলাকার লম্বাটে বা নলাকার কোনো বস্তুর অর্ধেক ভাগ বা অংশ বা খ 
নির্দেশে ‘থ.ঙ’ ব্যবহৃত হয়। যেমন: থ.ঙসা (অর্ধেক ভাগ/অংশ/খ)। তবে 
অন্যান্য সংখ্যাবাচক শব্দ যোগ করা হলে ততো সংখ্যক ভাগ বা অংশ বা খল 
নির্দেশ করবে। যেমন: থ.ঙগিনি/থ.ঙগিনিং (দুইভাগ/দুইঅংশ/দুইখ), 
থ.ঙগিথাম (তিনভাগ/তিনঅংশ/তিনখ””) ইত্যাদি । 

২. ফাকঞসময়, ফল বা বড় গোলাকার সবজির অর্ধেক ভাগ বা অংশ বা খল 
নির্দেশে ‘ফাক’ ব্যবহৃত হয়। যেমন: সাল ফাকসা (দিনের অর্ধেক অংশ) । তবে 
অন্যান্য সংখ্যাবাচক শব্দ যোগ করা হলে ততো সংখ্যক ভাগ বা অংশ বা খ 
নির্দেশ করবে। যেমন: ফাকগিনি/ফাকগিনিং (দুইভাগ/দুইঅংশ/দুইখ), 
ফাকগিথাম (তিনভাগ/তিনঅংশ/তিনখ”) ইত্যাদি ৷ 

৩. খনঞশুকনা মাংস বা মাছের ক্ষুদ্র অংশ নির্দেশে ‘খন’ ব্যবহৃত হয়। যেমন: খনসা 
কুইচ্চা গ্রান (একটুকরা কুচিয়া মাছের শুঁটকি), ওয়াক মুদ্দুম খনসা (একটুকরা 
শুকনা শুকরের মাংস) ইত্যাদি । 

8. খথি.৩-+মাংসের টুকরা নির্দেশে ‘খি.৬’ ব্যবহৃত হয়। যেমন: থি.ঙসা (একটুকরা), 
থি.ওগিনি/থি.ঙগিনিং (দুইটুকরা), থি.ওগিথাম (তিনটুকরা) ইত্যাদি । 

৫. সি/ফি.ল্লেপ-সবজি বা ফলমূলের কাটা ফালা বা ফালি নির্দেশে 'সি’/*ফি.ল্লেপ' 
ব্যবহৃত হয়। যেমন: সিসা (একফালা/একফালি), সগিনি/সিগিনিং 
(দুইফাল /দুইফ ল )) Rl গথাম ((তনফালা/তিনফ ল) ইত্যাদি । অন্যদিকে 
ফি.ল্লেপ-এর বেলায় ফি ল্লেপসা (একফালা/একফালি), ফি.ল্লে্পগিনি/ 
ফি.ল্লেপগিনিং (দুইফালা/দুইফালি), ফি.ল্লেপগিথাম (তিনফালা/তিনফালি) 


ত | 


আকার-আকৃতি নির্দেশক 
১. রং-?গোলাকার কোনো বস্তুর জন্য ব্যবহৃত নির্দেশক । যেমন: রংসা বিচ্চি 
(একটা/একটি ডিম), রংগিনি/রংগিনিং থেব্রং (দুইটা/দুইটি কাঠাল), রংগিথাম 
থে.গাচু (তিনটা/তিনটি আম) ইত্যাদি । 
২.দিং-+৯সুতা বা সুতাজাতীয় জিনিস, রাস্তা বা লম্বাটে বস্তুর জন্য ব্যবহৃত নির্দেশক । 
যেমন: দিংসা (একগাছি), দিংগিনি/দিংগিনিং (দুইগাছি), দিংগিথাম (তিনগাছি) 
ইত্যাদি । 
বৃক্ষ নির্দেশক 
১. ফাং->গাছের সংখ্যা নির্দেশে ব্যবহত হয়। যেমন: ফাংসা (একটা/একটি গাছ), 
ফাংগিনি/ফাংগিনিং (দুইটা/দুইটি গাছ), ফাংগিথিাম (তিনটা/তিনটি গাছ) 
ইত্যাদি । 
২. বলঞবৃক্ষ বা বড় গাছের জন্য ব্যবহৃত নির্দেশক । যেমন: বলসা (একটা/একটি 
গাছ), বলগিনি/বলগিনিং (দুইটা/দুইটি গাছ), বলগিথাম (তিনটা/তিনটি গাছ) 


ত | 


ব্যবহারিক গারো অভিধান ৪১৫ 


৩. দত-গাছ বা লাকড়ির জন্য ব্যবহত নির্দেশক। যেমন: হা.বল দতসা 
(একটা/একটি লাকড়ি), ফাং দতগিনি/দতগিনিং দে.নবো (দুইটা/দুইটি গাছ 
কাটবে), দতগিথাম (তিনটা/তিনটি গাছ) ইত্যাদি । 


আঘাত-প্রতিঘাত নির্দেশক 

১. বুল/বিলঞমুষ্টিবদ্ধ হাতে প্রহারের সংখ্যা নির্দেশে ‘বুল/বিল’ ব্যবহৃত হয়। যেমন: 
বুলসা/বিলসা দক্কা (একবার মারা), বুলগিনি/বিলগিনি/বুলগিনিং/বিলগিনিং 
(দুইবার), বুলগিথাম/বিলগিথাম (তিনবার) ইত্যাদি । 

২. ফু.ল/ফি.ল-প্রতিঘাত অর্থে ‘ফু.ল/ফি.ল’ ব্যবহত হয়। যেমন: ফু.লসা/ফি.লসা 
(একবার প্রতিঘাত), ফু.লগিনি/ফি.লগিনি/ফু.লগিনিং/ফি.লগিনিং (দুইবার 
প্ৰতিঘাত), ফু.লগিথাম/ফি.লগিথাম (তিনবার প্রতিঘাত) ইত্যাদি । 


কঠিন বা তরল পদার্থ নির্দেশক 

১. চিরত-অনল্প পরিমাণ কঠিন বা তরল বস্তু নির্দেশে ‘চিরত’ ব্যবহৃত হয়। যেমন: 
চিরতসা (খুবই অল্প পরিমাণ), চিরতগিনি/চিরতগিনিং (দুইফৌটা/দুই ক্ষুদ্র 
অংশ), চিরতগিথাম (তিনফোটা/তিন ক্ষুদ্র অংশ) ইত্যাদি ৷ 

২. থত/থাপ-+তরল বস্তুর পরিমাণ বা ফোটা নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: মুকচি 
থতসা (একফোটা অনু), থতগিনি/থতগিনিং (দুইফোটা), থতগিথাম 
(তিনফোটা) হইত্যাদি। থাপ-এর বেলায়- থাপসা (একফোটা), 
থাপগিনি/থাপগিনিং (দুইফৌটা), থাপগিথাম (তিনফৌটা) ইত্যাদি ৷ 


১. চ.মবাক-গোছা বা গুচ্ছ বা গাদা নির্দেশে ‘চ.মবাক’ ব্যবহৃত হয়। যেমন: 
চ.মবাকসা (একগুচ্ছ/একগোছা/একগাদা),  চ.মবাকগিনি/চ.মবাকগিনিং 
(দুইগুচ্ছ/দুইগোছা/দুইগাদা), চ.মবাকগিথাম (তিনগুচ্ছ/তিনগোছা/তিনগাদা) 

ত | 

২. সরাফল বা শম্যের গুচ্ছ নির্দেশে ‘সরা’ ব্যবহৃত হয়। যেমন: সরাসা (একগুচ্ছ), 
সরাগিনি/সরাগিনিং (দুইগুচ্ছ), সরাগিথাম (তিনগুচ্ছ) ইত্যাদি ৷ 

৩. কান্দা->কলার গুচ্ছ বা আটটা কলার জন্য ব্যবহৃত নির্দেশক । যেমন: কান্দাসা 
(একগুচ্ছ), কান্দাগিনি/কান্দাগিনিং (দুইগুচছ), কান্দাগিথাম (তিনগুচ্ছ) ইত্যাদি ৷ 

8. মুরি-৯ধানের আটির জন্য ব্যবহত নির্দেশক । যেমন: মুরিসা (একআঁটি), 
মুরিগিনি/মুরিগিনিং (দুইআটি), মুরিগিথাম (তিনআটি) ইত্যাদি । 

৫. সত-লাকড়ির আঁটি নির্দেশে ‘সত’ ব্যবহৃত হয়। যেমন: সতসা (একআঁটি), 
সতগিনি/সতগিনিং (দুইআটি), সতগিথাম (তিনআটি) ইত্যাদি । 

৬. ভ্রাক-ঝাক নির্দেশে ‘ভ্রাক’ ব্যবহৃত হয়। যেমন: জ্রাকসা (একঝাক), 
ভ্রাক ঢ ন/জ্র ক নং (দুইঝ৷ ক), ভ্রাক গথ ম্‌ ( তনঝী ক) হ্‌ত্য দ | 

৭. জা.বাক-+লাকড়ির সারি নির্দেশে ‘জা.বাক’ ব্যবহত হয়। যেমন: জা.বাকসা 
(একসারি লাকড়ি), জা.বাকগিনি/জা.বাকগিনিং (দুইসারি লাকড়ি), জা.বাকগিথাম 


ব্যবহারিক গারো অভিধান ৪১৬ 


(তিনসারি লাকড়ি) ইত্যাদি । 

৮. গুব্বাক/গিব্বাক-?কতবার কোলে নেওয়া হচ্ছে তা নির্দেশে “গুব্বাক/গিব্বাক’ 
ব্যবহত হয়। যেমন: গুব্বাকসা/গিব্বাকসা (কোলে একবার), গুব্বাকগিনি/ 
গিব্বাকগিনি/গুব্বাকগিনিং/গিব্বাকগিনিং (কোলে দুইবার), গুব্বাকগিথাম/ 
গিব্বাকগিথাম (কোলে তিনবার) ইত্যাদি । 

৯. খাথম/জাব্বু/বুজা-+ভার, বোঝা বা বান্ডিল নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: খাথমসা 
(একবোঝা), খাথমগিনি/খাথমগিনিং (দুইবোঝা), খাথমগিথাম (তিনবোঝা) 
ইত্যাদি । ‘জাব্নু’ হলে জাবক্বুসা (একবোঝা), জাব্বুগিনি/জাব্ুুগিনিং (দুইবোঝা), 
জাব্বুগিথাম (তিনবোঝা) ইত্যাদি । অন্যদিকে ‘বুজা’র বেলায় বুজাসা (একবোঝা), 
বুজাগিনি/বুজাগিনিং (দুইবোঝা), বুজাগিথাম (তিনবোঝা) ইত্যাদি । (ব্যুৎপত্তি: 
বাংলা ‘বোঝা’ থেকে} 

১০. খিং-+পাতা, কাপড় ইত্যাদি নির্দেশে ‘খিং’ ব্যবহত হয়। যেমন: খিংসা 
(একপাতা), খিংগিনি/খিংগিনিং (দুইপাতা), খিংগিথাম (তিনপাতা) ইত্যাদি । 


দল, জোড়া ও হালি নির্দেশক 

১. দলঞমানুষের দল নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: দলসা (একদল), 
দলগিনি/দলগিনিং (দুইদল), দলগিথাম (তিনদল) ইত্যাদি । (ব্যুৎপত্তি: বাংলা 
‘দল’ থেকে} 

২. জুরা-+জোড়া নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: জুরাসা (একজোড়া), 
জুরাগিনি/জুরাগিনিং (দুইজোড়া), জুরাগিথাম (তিনজোড়া) ইত্যাদি । (ব্যুৎপত্তি: 
বাংলা ‘জোড়া’ থেকে} 

৩. হালি-+চারটা সংখ্যার বস্তু বোঝাতে হালি ব্যবহৃত হয়। যেমন: হালিসা 
(একহালি), হালিগিনি/হালিগিনিং (দুইহালি), হালিগিথাম (তিনহালি) ইত্যাদি । 
(ব্যুৎপত্তি: বাংলা ‘হালি’ থেকে} 


পরিমাপ নির্দেশক 

১. চ.ম/জাক্কামঞমুঠো নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: চ.মসা (একমুঠো), 
চ.মগিনি/চ.মগিনিং (দুইমুঠো), চ.মগিথাম (তিনমুঠো) ইত্যাদি। জাক্কাম-এর 
বেলায়- জাক্কামসা (একমুঠো), জাক্কামগিনি/জাক্কামগিনিং (দুইমুঠো), 


২. থ.ম-হাতের মুঠোতে গোলাকার বস্তু নির্দেশে ‘খম’ ব্যবহৃত হয়। যেমন: থ.মসা 
(একমুঠো), থ.মগিনি/থ.মগিনিং (দুইমুঠো), থ.মগিথাম (তিনমুঠো) ইত্যাদি ৷ 

৩. জাকফা-+হাতের আঙুলের সংখ্যার সমান কিছু নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: 
জাকফাসা (একহাতের পাঁচটা আতঙ্ুলের সমান), জাকফাগিনি/জাকফাগিনিং 
(দুইহাতের দশটা আঙুলের সমান), জাকফাগিথাম (তিনহাতের পনেরোটা 
আঙুলের সমান) ইত্যাদি ৷ 

8. দরা-পাচ কেজি ওজন নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: দরাসা (একদরা), 


ব্যবহারিক গারো অভিধান ৪১৭ 


দরাগিনি/দরাগিনিং (দুইদরা), দরাগিথাম (তিনদরা) ইত্যাদি। (ব্যুৎপত্তি: 
আঞ্চলিক বাংলা ‘দরা’ থেকো 


এমনভাবে বিভিন্ন পরিমাপের এককের পরে সংখ্যাবাচক শব্দ বসালে তা নি্দিষ্টতা জ্ঞাপন 
করে। যেমন: কেজি, মন, সের, ফিট, ইঞ্চি ইত্যাদি ৷ 


টাকা বা অলংকার নির্দেশক 

১. গন/গ.ঙ->টাকা বা অলংকার নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: গনসা/গ.ঙসা থাংখা 
(একটা/একটি টাকা), গনগিনি/গ.ঙগিনি/গনগিনিং/গ.ঙগিনিং থাংখা 
(দুইটা/দুইটি টাকা), গনগিথাম/গ.ঙগিথাম রিকমাচু (তিনটা/তিনটি রিকমাচু 
(অলংকারবিশেষ) ইত্যাদি । 


অন্যান্য নির্দেশক 

১. সান/হানঞ'টুক’, 'টুকু’, টুকুন’ ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়। যেমন: 
ইয়াসান/ইয়াহান? (এটুক/এটুকু/এটুকুন?), দিচ্চিকিনহান/দিচ্চিকিনসান? 
(এটুক/এটুকু/এটুকুন?), ইচ্চিকিনসান/ইচ্চিকিনহান (এটুক/এটুকু/এটুকুন), 
অকখিসাহান (এটুক/এটুকু/এটুকুন) ইত্যাদি । 

২. খোঞ”টা’, ‘টি’ বোঝাতে ব্যবহৃত হয়। যেমন: গুন্মুকখো (সবটা), হি.খো 
(এটা/এটি), হুখো (ওটা) ইত্যাদি । 

৩. কিনঞটা’, টি’, টু নির্দেশে ব্যবহৃত হয়। যেমন: বাসকিন 
(কয়টা/কয়টি/কতটুকু), হি.চ্চিকিন/ইচ্চিকিন (এতোটা/এতেটুকু) ইত্যাদি । 


এছাড়া বহুসংখ্যক বিশেষ্য রয়েছে যাদের সাথে সংখ্যাবাচক শব্দযোগে নির্দেশক গঠিত 
হতে পারে। যেমন: জক, গ্রাস, রানথাল, বোতল, কাপ, জাক, জা.গাম, নক ইত্যাদি । 


নির্দেশক হিসেবে সব কিছুর বহুবচন বোঝাবে। যেমন: মান্দিরাং 


(মানুষরা/মানুষগুলো), দ.রাং (পাখিগুলি/পক্ষিকুল), জ.ঙরাং (কীটগুলি), রামারাং 
(রাস্তাগুলি) ইত্যাদি । পদাখ্রিত নির্দেশকটি অবশ্যই পূর্বপদের সাথে যুক্ত হবে। 


ব্যবহারিক গারো অভিধান ৪১৮ 


গণনাসুচক ও পূরণবাচক শব্দাবলি 


সা [সা] ১ বি এক; ১ সংখ্যা । ২ বিণ ১ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সাগুবা, সাগুয়া , সাগিবা [সাগুবা , সাগুয়া, সাগিবা] বিণ প্রথম । {গা} 

গিনি, গিনিং, গিনি, গিনি [গিনি, গিনিং, গৃনি, গৃনিং] ১ বি দুই; ২ সংখ্যা । ২ বিণ ২ 
সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
গৃনিংগিবা] বিণ দ্বিতীয় । {গা.} 

গিথাম [গিথাম্‌] ১ বি তিন; ৩ সংখ্যা । ২ বিণ ৩ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা} 
গিথামগুবা, গিথামগুয়া, গিথামগিবা [গিথাম্‌গুবা, গিথাম্‌গুয়া, গিথাম্‌গিবা] বিণ 
তৃতীয় । {গা} 

বি [ব্ৰি!১ বি চার; ৪ সংখ্যা । ২ বিণ ৪ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট। {গা} 
ব্ৰিগুবা, বিগুয়া , ব্িগিবা [ব্ৰিণুবা, বিগুয়া, বিগিবা] বিণ চতুৰ্থ ৷ {গা} 

বঙা [বঙা] ১ বি পাচ; ৫ সংখ্যা । ২ বিণ ৫ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
বঙাগুবা, বঙাগুয়া, বঙাগিবা [বঙাগুবা , বঙাগুয়া, বঙাগিবা] বিণ পঞ্চম । {গা.} 

দক [দক] ১ বি ছয়; ৬ সংখ্যা । ২ বিণ ৬ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
দকগুবা, দকগুয়া, দকগিবা [দক্গুবা, দক্গুয়া, দক্্‌গিবা] বিণ ষষ্ঠ । {গা.} 

স্ন [সূনি] ১ বি সাত; ৭ সংখ্যা । ২ বিণ ৭ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট ৷ {গা.} 
মন্গুবা , মনিগুয়া, মন্গিবা [সৃনিখুবা, সৃনিগুয়া, স্নিগিবা] বিণ সপ্তম । {গা} 

চেত [চেত্‌] ১ বি আট; ৮ সংখ্যা । ২ বিণ ৮ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা .} 
চেতগুবা, চেতগুয়া, চেতগিবা [চেত্গুবা, চেত্গুয়া, চেত্গিবা] বিণ অষ্টম । {গা} 

স্থু (সৃখু] ১ বি নয়; ৯ সংখ্যা । ২ বিণ ৯ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা} 
স্থুগুবা , স্থুগুয়া, স্থুগিবা [স্খুগুবা, স্খুগুয়া , স্খুগিবা] বিণ নবম । {গা} 

চি খিং [চি.-খিং] ১ বি দশ; ১০ সংখ্যা । ২ বিণ ১০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
চিখিংগুবা, চিখিংগুয়া, চি.খিংগিবা [চি.-খিংগুবা, চি.-খিংগুয়া, চি.-খিংগিবা] বিণ 
দশম । {গা} 

চি_সা [চি.-সা] ১ বি এগারো; ১১ সংখ্যা । ২ বিণ ১১ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
চিসাগুবা, চিসাগুয়া, চি.সাগিবা [চি.-সাখগুবা, চি.-সাগুয়া, চি.-সাগিবা] বিণ 
একাদশ; একাদশতম । {গা.} 

চি.গিনি, চি.গিনিং, চি গনি, চি গ্নিং [চি.-গিনি, চি.-গিনিং, চি. ul চি.-গৃনিং] ১ বি 
বারো; ১২ সংখ্যা । ২ বিণ ১২ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট ৷ {গা. 
চিগিনিগুবা, চি.গিনিংগুবা, চিগ্নিগুবা, চিগ্নিংগুবা, চি বির, চি.গিনিংগুয়া , 
চি্নিগুয়া, চিগ্নিংগুয়া, চি.গিনিগিবা, চি.গিনিংগিবা, চি.গ্নিগিবা, চির্নিংগিবা [চি.- 


ব্যবহারিক গারো অভিধান ৪১৯ 


গিনিগুবা , চি.-গিনিংগুবা , চি.-গৃনিগুবা , চি.-গৃনিংগুবা , চি.-গিনিগুয়া , চি.-গিনিংগুয়া , 
চি.-গৃনিগুয়া, চি.-গৃনিংগুয়া, চি.-গিনিগিবা, চি.-গিনিংগিবা, চি.-গৃনিগিবা, চি.- 
গৃনিংগিবা] বিণ দ্বাদশ; দ্বাদশতম । {গা} 

চি .গিথাম [চি.-গিথাম] ১ বি তেরো; ১৩ সংখ্যা । ২ বিণ ১৩ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 


{গা} 
চি.গিথামগুবা, চি.গিথামগুয়া, চি.গিথামগিবা [চি.গিথামগুবা, চি.গিথামগুয়া, 
চি গিথামগিবা] বিণ ত্ৰয়োদশ; ত্রয়োদশতম । {গা} 

চি ব্রি [চি.-ব্ৰি! ১ বি চৌদ্দ; চৌদ্দ সংখ্যা । ২ বিণ চৌদ্দ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
চি ব্রিগুবা, চি ব্ৰিগুয়া, চি.ব্ৰিগিবা [চি.-বিগুবা, চি.-বিগুয়া, চি.-ব্ৰিগিবা] বিণ চতুৰ্দশ; 
চতুর্দশতম ৷ {গা.} 

চি.বঙা [চি.-বঙা] ১ বি পনেরো; পনেরো সংখ্যা। ২ বিণ পনেরো সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
চি.বঙাগুবা, চি.বঙাগুয়া, চি.বঙাগিবা [চি.-বঙাগুবা , চি.-বঙাগুয়া, চি.-বঙাগিবা] বিণ 
পঞ্চদশ; পঞ্চদশতম । {গা} 

চি.দক [চি.-দক্‌] ১ বি ষোলো; ষোলো সংখ্যা । ২ বিণ ষোলো সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 

। {গা} 

চি.দকগুবা , চি.দকণগুয়া, চি.দকগিবা [চি.-দক্গুবা, চি.-দক্গুয়া, চি.-দক্‌গিবা] বিণ 
ষোড়শ; ষোড়শতম । [গা.} 

চি স্ন [চি.-সূনি] ১ বি সতেরো; ১৭ সংখ্যা । ২ বিণ ১৭ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
চি.স্নিগুবা, চি.স্নিগুয়া, চি.স্ন্গিবা [চি.-সৃনিগুবা, চি.-সৃনিগুয়া, চি.-সৃনিগিবা] বিণ 
সপ্তদশ; সপ্তদশতম । {গা.} 

চি.চেত [চি.-চেত্‌] ১ বিণ আঠারো; ১৮ সংখ্যা । ২ বিণ ১৮ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট ৷ 
{গা} 
চি.চেতগুবা, চি.চেতগুয়া, চি.চেতগিবা [চি.-চেত্গুবা, চি.-চেত্গুয়া, চি.-চেত্গিবা] 
বিণ অষ্টাদশ; অষ্টাদশতম । {গা.} 

চি স্থু [চি.-সৃখু] ১ বি উনিশ; উনিশ; ১৯ সংখ্যা । ২ বিণ ১৯ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 
{গা} 
চি'স্থুগুবা, চি.স্থুগুয়া, চি.স্থুগিবা [চি.-স্খুগুবা, চি.-স্খুগুয়া, চি.-স্খুগিবা] বিণ 
উনবিংশ; উনবিংশতিতম । {[গা.} 

খলগ্রিক [খল্গ্রিক] ১ বি বিশ; ২০ সংখ্যা । ২ বিণ ২০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
খলগ্রিকগুবা, খলগ্রিকগুয়া, খলগ্রিকগিবা [খল্‌গ্রিক্গুবা, খল্গ্রিক্গুয়া, খল্গ্রিক্গিবা] 
বিণ বিংশ; বিংশতিতম । {গা.} 

খলগ্রিকসা [খল্্‌গ্রিক্সা] ১ বি একুশ; ২১ সংখ্যা । ২ বিণ ২১ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট ৷ 


{গা} 
খলগ্রৰিকসাগুবা, খলগ্রিকসাগুয়া, খলগ্রিকসাগিবা [খল্গ্রিক্সাগুবা, খল্গ্রিক্সাগুয়া , 
খল্গ্রিক্সাগিবা] বিণ একবিংশ; একবিংশতিতম । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৪২০ 


খলগ্রিকগিনি, খলগ্রিকগিনিং, খলগ্রিকগ্নি, খলগ্রিকগ্নিং [খল্‌গরিক্‌গিনি, 
খল্গ্রিকৃগিনিং, খল্গ্রিক্গগৃনি, খল্গ্রিক্গৃনিং] ১ বি বাইশ; ২২ সংখ্যা । ২ বিণ ২২ 
সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । [গা.} 


খলগ্রিকগিনিগিবা, খলগ্রিকগিনিংগিবা খলগ্রিকগ্নিংগিবা 


্‌ ংগিবা, খলগ্রিকগ্নিগিবা, | 
খল্গ্রিক্গিনিগুয়া , ংগুয়া ংগুয়া 


দ্বাবিংশ; দ্বাবিংশতিতম । {গা.} 
খলগ্রিকগিথাম [খল্গ্রিকগিথাম] ১ বি তেইশ; ২৩ সংখ্যা । ২ বিণ ২৩ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 


খলগ্রিকগিথামগুয়া, খলগ্রিকগিথামগিবা [খল্গ্রিক্গিথাম্‌গুবা, 
খল্গ্রিক্গিথামৃগুয়া, খল্গ্রিক্‌গিথাম্গিবা] বিণ ত্ৰয়োবিংশ; ত্ৰয়োবিংশতিতম । {গা} 
খলগ্রিকব্ি [খল্খরিক্ব্রি! ১ বি চব্বিশ; ২৪ সংখ্যা । ২ বিণ ২৪ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট ৷ 


{গা} 
খলগ্রিকব্িগুবা, খলগ্রিকবিগুয়া, খলগ্রিকব্নিগিবা [খল্্‌গ্রিক্বিগুবা, খল্গ্রিক্রিগুয়া , 
খল্গ্রিক্বিগিবা] বিণ চতুর্বিংশ; চতুর্বিংশতিতম । {গা} 
খলগ্রিকবঙা [খল্গিক্বঙা! ১ বি পঁচিশ; ২৫ সংখ্যা। ২ বিণ ২৫ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
খলগ্রিকবঙাগুবা, খলগ্রিকবঙাগুয়া, খলখ্রিকবঙাগিবা [খল্গ্রিক্বঙাগুবা , 
খল্গ্রিক্বঙাগুয়া, খল্গ্রিক্বঙাগিবা] বিণ পঞ্চবিংশ; পঞ্চবিংশতিতম । {গা} 
খলগ্রিকদক [খল্‌গ্রিক্দক] ১ বি ছাব্বিশ; ২৬ সংখ্যা । ২ বিণ ২৬ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
খলগ্রিকদকণগুয়া, খলগ্রিকদকগিবা চক্‌ 
খল্‌গ্রিক্দক্‌গুয়া, খল্ণরিক্দক্গিবা] বিণ ষড়বিংশ; ষড়বিংশতিতম । {গা ) 
খলগ্রিকস্নি [খল্‌গ্রিক্সূনি] ১ বি সাতাশ; ২৭ সংখ্যা। ২ বিণ ২৭ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
খলগ্রিকসনিগুবা, খলগ্রিকসনিগুয়া, খলগ্রিকম্ন্গিবা [খল্গ্রিক্স্নিগুবা, খল্গ্রিক্স্নিগুয়া , 
খল্গ্রিক্স্নিগিবা] বিণ সপ্তবিংশ; সপ্তবিংশতিতম । {গা.} 
খলগ্রিকচেত [খল্গ্রিক্‌চেত্] ১ বি আটাশ; ২৮ সংখ্যা । ২ বিণ ২৮ সংখ্যক বা 


HEE REY } 
খলগ্রিকচেতগিবা [খল্গ্রিক্‌চেত্গুবা 
এলত খতিব বা বিৰ জটা নং অয ৰিং ভিত 3 } 
খলগ্রিকস্থু [খল্‌খিক্স্খু ১ বি উনত্ৰিশ; ২৯ সংখ্যা । ২ বিণ ২৯ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৪২১ 


খল্গ্রিক্স্খুগিবা] বিণ উনত্রিংশ; উনত্রিংশত্তম ৷ {গা.} 
খলাচি [খলাচি] ১ বি ত্ৰিশ; ৩০ সংখ্যা । ২ বিণ ৩০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা} 


খলাচিগুবা , খলাচিগুয়া, খলাচিগিবা [খলাচিগুবা , খলাচিগুয়া, খলাচিগিবা] বিণ ত্ৰিংশ; 
ত্রিংশত্তম ৷ {গা} 


খলাচিসা [খলাচিসা] ১ বি একত্ৰিশ; ৩১ সংখ্যা । ২ বিণ ৩১ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 


{গা} 
খলাচিসাগুবা, খলাচিসাগুয়া, খলাচিসাগিবা [খলাচিসাগুবা, খলাচিসাগুয়া, 
খলাচিসাগিবা] বিণ একত্ৰিংশ; একত্ৰিংশত্তম । {গা} 

খলাচিগিনি, খলাচিগিনিং, খলাচিগ্নি, খলাচিগ্নিং [খলাচিগিনি, খলাচিগিনিং, 
খলাচিগ্‌নি, খলাচিগৃনিং] ১ বি বত্রিশ; ৩২ সংখ্যা । ২ বিণ ৩২ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 


খলাচিগিনিগিবা, খলাচিগিনিংগিবা, খলাচিগৃনিগিবা,, খলাচিগনিংগিবা] বিণ দ্বাত্রিংশ, 
দ্বাত্রিংশত্তম ৷ [গা.} 


খলাচিগিথাম [খলাচিগিথাম! ১ বি তেত্রিশ; ৩৩ সংখ্যা । ২ বিণ ৩৩ সংখ্যক বা 


সংখ্যাবিশিষ্ট । {গা.} 
খলাচিগিথামগিবা [খলাচিগিথাম্‌গুবা , 
খলাচিগিথাম্‌গুয়া, খলাচিগিথাম্‌গিবা! বিণ ত্ৰয়স্রিংশ; ত্ৰয়স্তিংশত্তম ৷ {গা} 


খলাচিব্রি [খলাচিব্রি! ১ বি চৌত্ৰিশ; ৩৪ সংখ্যা । ২ বিণ ৩৪ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট ৷ 


{গা} 
খলাচিব্রিগুবা, খলাচিব্রিগুয়া, খলাচিব্রিগিবা [খলাচিব্রিগুবা, খলাচিব্িগুয়া, 
খলাচিব্নিগিবা] বিণ চতুত্তিংশ; চতুত্রিংশত্তম । {গা} 

EC UG ৩৫ সংখ্যা। ২ বিণ ৩৫ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
খলাচিবঙাগুবা, খলাচিবঙাগুয়া, খলাচিবঙাগিবা [খলাচিবঙাগুবা, খলাচিবঙাগুয়া, 
খলাচিবঙাগিবা] বিণ পঞ্চত্রিংশ; পঞ্চত্ৰিংশত্তম । {গা} 

খলাচিদক [খলাচিদক্‌] ১ বি ছত্ৰিশ; ৩৬ সংখ্যা । ২ বিণ ৩৬ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট ৷ 


{গা} 
খলাচিদকণগুয়া, খলাচিদকগিবা [খলাচিদক্‌গুবা, খলাচিদক্‌গুয়া, 
খলাচিদক্‌গিবা! বিণ ষট্ত্রিংশ; ষযট্ত্রিংশত্তম । {গা} 
খলাচিন্নি [খলাচিস্নি] ১ বি সাইত্ৰিশ; ৩৭ সংখ্যা । ২ বিণ ৩৭ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট ৷ 
{গা} 


ব্যবহারিক গারো অভিধান ৪২২ 


খলাচিস্নিগিবা] বিণ সপ্তত্রিংশ; সপ্তত্ৰিংশত্তম । {গা} 

খলাচিচেত [খলাচিচেত্] ১ বি আটত্ৰিশ; ৩৮ সংখ্যা । ২ বিণ ৩৮ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা} 
খলাচিচেত্গিবা] বিণ অষ্টাত্রিংশ; অষ্টাত্রিংশত্তম । [গা .} 

খলাচিস্থু [খলাচিস্খু ১ বি উনচল্লিশ; ৩৯ সংখ্যা। ২ বিণ ৩৯ সংখ্যক বা 


সংখ্যাবিশিষ্ট । {গা.} 
খলাচিস্থুগুবা, খলাচিস্বুগুয়া, খলাচিস্থুগিবা [খলাচিস্খুগুবা, খলাচিস্খুগুয়া, 
খলাচিস্খুগিবা] বিণ উনচত্বারিংশ; উনচত্বারিংশত্তম । {গা .} 

সতব্বি [সত্বি! ১ বি চল্লিশ; ৪০ সংখ্যা । ২ বিণ ৪০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট। {গা} 
সতব্বিগুবা, সতবিগুয়া, সতব্বিগিবা [সত্বিগুবা, সত্বিগুয়া, সত্ব্রিগিবা] বিণ 
চত্বারিংশ; চত্বারিংশত্তম । {গা.} 

সতব্বিসা [সত্ব্রিসা!] ১ বি একচল্লিশ; ৪১ সংখ্যা । ২ বিণ ৪১ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট ৷ 
{গা} 
সত্ব্ৰিসাগিবা] বিণ একচত্বারিংশ; একচত্বারিংশত্তম । {গা.} 

সতব্বিগিনি, সতব্বিগিনিং, সতব্বিগ্নি, সতব্রিগ্নিং [সত্ব্িগিনি, সত্ব্বিগিনিং, 
A ET! ২ বিণ ৪২ সংখ্যক বা 


সতব্বিগিনিংগুয়া, সতব্বিগ্নিগুয়া, সতবিগ্নিংগুয়া, সতব্বিগিনিগিবা, সতব্বিগিনিংগিবা, 
ত ১» সতব্বিগ্নিংগিবা [সত্ব্রিগিনিগুবা, সত্ব্িগিনিংগুবা, সত্ব্রিগৃনিগুবা, 
সত্ব্ৰিগিনিগিবা, সত্ব্িগিনিংগিবা, সত্ব্রিগ্‌ , সত্ব্ৰিগ্‌নিংগিবা] বিণ 
দ্বিচত্বারিংশ; দ্বিচত্বারিংশত্তম । {গা.} 

সতব্বিগিথাম [সৃতব্রিগিথাম] ১ বি তেতাল্লিশ; ৪৩ সংখ্যা । ২ বিণ ৪৩ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 


সতব্বিগিথামগুবা, সতব্বিগিথামগুয়া, সতব্বিগিথামগিবা [সত্ব্বিগিথাম্গুবা, 
সত্ব্ৰিগিথামৃগুয়া , সত্ব্ৰিগিথাম্গিবা] বিণ ত্ৰিশ্চতবরিংশ; ত্রিশ্চত্বরিংশত্তম । {গা.} 
TE EN 88 সংখ্যা । ২ বিণ ৪৪ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট। 
গা} 
i সতব্বিবিগুয়া, সতব্িব্িগিবা [সত্ব্রিবিগুবা, সত্ব্রিবিগুয়া, সত্ব্রিব্রিগিবা] 
বিণ চতুশ্চত্বারিংশ; চতুশ্চত্বারিংশত্তম । {গা.} 
সতব্বিবঙা [সত্বিবঙা] ১ বি পঁয়তাল্লিশ; ৪৫ সংখ্যা। ২ বিণ ৪৫ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৪২৩ 


সত্ব্রিবঙাগিবা] বিণ পঞ্চচত্বারিংশ; পঞ্চচত্বারিংশত্তম । {গা .} 

সতব্বিদক [সত্ব্বিদক] ১ বি ছেচল্লিশ; ৪৬ সংখ্যা। ২ বিণ ৪৬ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সত্ব্ৰিদক্গিবা] বিণ ষট্চত্বারিংশ; ষট্চত্বারিংশত্তম । [গা .} 

সতব্বিস্নি [সত্বিস্নি] ১ বি সাতচল্লিশ; ৪৭ সংখ্যা । ২ বিণ ৪৭ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 
{গা} 
সত্ব্ৰিসনিগিবা] বিণ সপ্তচত্বারিংশ; সপ্তচত্বারিংশত্তম । [গা .} 

সতব্বিচেত [সত্ব্রিচেত] ১ বি আটচল্লিশ; ৪৮ সংখ্যা । ২ বিণ ৪৮ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সত্ব্রিচেত্গিবা] বিণ অষ্টচত্বারিংশ; অষ্টচত্বারিংশত্তম । {গা.} 

সতব্িস্থু [সত্বিস্খু| ১ বি উনপঞ্চাশ; ৪৯ সংখ্যা । ২ বিণ ৪৯ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট ৷ 
{গা} 
সত্ব্িস্খুগিবা] বিণ উণপঞ্চাশত্তম । {গা} 

সতবঙা [সত্বঙা] ১ বি পঞ্চাশ; ৫০ সংখ্যা । ২ বিণ ৫০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 
{গা} 
সতবঙাগুবা, সতবঙাগুয়া, সতবঙাগিবা [সত্বংঙাগুবা, সত্বংঙাগুয়া, সত্বংঙাগিবা] 
বিণ পঞ্চাশত্তম । {[গা.} 

সতবঙাসা [সত্বঙাসা] ১ বি একান্ন; ৫১ সংখ্যা । ২ বিণ ৫১ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 
{গা} 
সত্বঙাসাগিবা] বিণ একপঞ্চাশত্তম । {গা} 

সতবঙাগিনি, সতবঙাগিনিং, সতবঙাগ্নি, সতবঙাগ্নিং [সত্বঙাগিনি, 
সত্বঙাগিনিং, সত্বঙাগ্নি, সত্বঙাগৃনিং] ১ বি বাহান্ন; বায়ান্ন; ৫২ সংখ্যা । ২ বিণ 
৫২ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
দ্বিপঞ্চাশতম । {গা} 

সতবঙাগিথাম [সত্বঙাগিথাম্‌] ১ বি তিগ্নান্ন; তেগ্গান্ন; ৫৩ সংখ্যা । ২ বিণ ৫৩ সংখ্যক 


ব্যবহারিক গারো অভিধান ৪২৪ 


বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সতবঙাগিথামগুবা, সতবঙাগিথামগুয়া, সতবঙাগিথামগিবা [সত্বঙাগিথামূ্‌গুবা, 
সত্বঙাগিথাম্‌গুয়া, সত্বঙাগিথামৃগিবা] বিণ ত্ৰিপঞ্চাশত্তম । {গা} 

সতবঙাব্রি [সত্বঙাব্রি] ১ বি চুয়ার; ৫৪ সংখ্যা । ২ বিণ ৫৪ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট ৷ 
{গা} 

সত্বঙাব্িগিবা] বিণ চতুঃপঞ্চাশত্তম । {গা} 

সতবঙাবঙা [সত্বঙাবঙা] ১ বি পঞ্চানন; ৫৫ সংখ্যা । ২ বিণ ৫৫ সংখ্যক বা 

সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সতবঙাবঙাগুবা, সতবঙাবঙাগুয়া, সতবঙাবঙাগিবা [সত্বঙাবঙাগুবা, 

সত্বঙাবঙাগুয়া, সত্বঙাবঙাগিবা] বিণ পঞ্চপঞ্চাশত্তম । {গা.} 

সতবঙাদক [সত্বঙাদক্‌] ১ বি ছাগপ্নান্ন; ৫৬ সংখ্যা। ২ বিণ ৫৬ সংখ্যক বা 

সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সতবঙাদকগুবা, সতবঙাদকগুয়া, সতবঙাদকগিবা [সত্বঙাদক্গুবা, 

সত্বঙাদক্গুয়া, সত্বঙাদক্গিবা] বিণ ষট্পঞ্চাশত্তম । {গা.} 

সতবঙাস্নি [সত্বঙাস্নি] ১ বি সাতান্ন; ৫৭ সংখ্যা। ২ বিণ ৫৭ সংখ্যক বা 

সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সত্বংঙাস্নিগিবা] বিণ সপ্তপঞ্চাশত্তম । {গা.} 

সতবঙাচেত [সত্বঙাচেত্] ১ বি আটান্ন; ৫৮ সংখ্যা। ২ বিণ ৫৮ সংখ্যক বা 

সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সতবঙাচেতগুবা, সতবঙাচেতগুয়া, সতবঙাচেতগিবা [সত্বঙাচেত্গুবা , 

সত্বঙাচেত্গুয়া, সত্বঙাচেত্গিবা] বিণ অষ্টপঞ্চাশত্তম । {গা} 

সতবঙাস্থু [সত্বঙাস্খু! ১ বি উনষাট; ৫৯ সংখ্যা। ২ বিণ ৫৯ সংখ্যক বা 

সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সত্বঙাস্খুগিবা] বিণ উনষষ্টিতম । {গা.} 

সতদক [সত্দক্‌] ১ বি ষাট; ৬০ সংখ্যা । ২ বিণ ৬০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সতদকগুবা, সতদকগুয়া, সতদকগিবা [সত্দক্গুবা, সত্দক্গুয়া, সত্দক্গিবা] বিণ 
ষষ্টিতম । {গা.} 

সতদকসা [সত্দক্সা] ১ বি একষট্রি; ৬১ সংখ্যা । ২ বিণ ৬১ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 
{গা} 
সতদকসাগুবা, সতদকসাগুয়া, সতদকসাগিবা [সত্দক্সাগুবা, সত্দক্সাগুয়া, 
সত্দক্সাগিবা] বিণ একষষ্টিতম । {গা.} 

সতদকগিনি, সতদকগিনিং, সতদকগ্নি, সতদকগ্নিং [সত্দক্গিনি, 
সত্দক্গিনিং, সত্দক্গনি, সত্দক্গ্নিং] ১ বি বাষট্ি; ৬২ সংখ্যা । ২ বিণ ৬২ 


ব্যবহারিক গারো অভিধান ৪২৫ 


সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সতদকগিনিগুবা, ত ংগুবা, সতদকগ্নিগুবা, সতদকগ্নিংগুবা, 
সতদকগিনিগুয়া, ত ংগুয়া, সতদকগ়্নিগুয়া, সতদকগ্নিংগুয়া, 
সতদকগিনিগিবা , ত ংগিবা, সতদকয্নিগিবা, সতদকগ্নিংগিবা 
দ্বিষষ্টিতম । {গা} 

সতদকগিথাম [সত্দক্গিথাম্‌] ১ বি তেষট্রি; ৬৩ সংখ্যা । ২ বিণ ৬৩ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সতদকগিথামগুবা, সতদকগিথামগুয়া, সতদকগিথামগিবা [সত্দক্গিথাম্‌গুবা, 
সত্দক্গিথাম্‌গুয়া, সত্দক্গিথাম্গিবা] বিণ ত্ৰিষষ্টিতম ৷ {গা.} 


kL ৬৪ সংখ্যা । ২ বিণ ৬৪ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 


সত্দক্ব্বিগিবা] বিণ চতুঃষষ্টিতম । {গা} 
সতদকবঙা [সত্দক্বঙা] ১ বি পঁয়ষট্রি; ৬৫ সংখ্যা । ২ বিণ ৬৫ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সতদকবঙাগুবা, সতদকবঙাগুয়া, সতদকবঙাগিবা [সত্দক্বঙাগুবা, 
সত্দক্বঙাগুয়া, সত্দক্বঙাগিবা] বিণ পঞ্চষষ্টিতম । {[গা.} 
সতদকদক [সত্দক্দক] ১ বি ছেষট্রি; ৬৬ সংখ্যা। ২ বিণ ৬৬ সংখ্যক বা 
LAL {গা} 
, সতদকদকগুয়া, সতদকদকগিবা [সত্দক্দক্গুবা , সত্দক্দক্গুয়া , 
সতঘব্দক্যব| ক্যা সট্রষিতর | [4 } 
সতদকহ্নি [সত্দক্স্নি! ১ বি সাতষট্ি; ৬৭ সংখ্যা। ২ বিণ ৬৭ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সত্দক্স্নিগিবা] বিণ সপ্তষষ্টিতম । {গা} 
সতদকচেত [সত্দক্চেত্] ১ বি আটষট্টি; ৬৮ সংখ্যা । ২ বিণ ৬৮ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সতদকচেতগুবা , সতদকচেতণুয়া , সতদকচেতগিবা [সত্দক্চেত্গুবা , 
সত্দক্চেত্গুয়া, সত্দক্চেত্গিবা] বিণ অষ্টষষ্টিতম । {গা.} 
সতদকস্থু [সত্দক্স্খু! ১ বি উনসত্তর; ৬৯ সংখ্যা । ২ বিণ ৬৯ সংখ্যক বা 
aE: {গা} 

সতদকস্বুগুয়া, সতদকস্থুগিবা [সত্দক্স্খুগুবা, সত্দক্স্খুগুয়া, 
EAD OL } 
সতস্দি [সত্স্নি] ১ বি সত্তর; ৭০ সংখ্যা । ২ বিণ ৭০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৪২৬ 


সতফ্নিগুবা, সতযমনিগুয়া, সতম্নিগিবা [সত্স্নিখুবা, সত্স্নিগুয়া, সত্স্নিগিবা] বিণ 
সপ্ততিতম । {গা.} 


সতঙ্ন্িসা [সত্স্নিসা] ১ বি একাত্তর; ৭১ সংখ্যা । ২ বিণ ৭১ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 


{গা} 
সত্স্নিসাগিবা] বিণ একসপ্ততিতম । {গা.} 


তাম | ) তান | \, [তন্নিণ্নি, [তম্নিম্নিং | ২% হণ 2 
সত্সৃনিগৃ্নি , সত্স্নিগৃনিং] ১ বি বাহাত্তর; বায়াত্তর; ৭২ সংখ্যা । ২ বিণ ৭২ সংখ্যক 


বা সংখ্যাবিশিষ্ট । {গা.} 
তন ংগুয়া , তন Ns সতঙ্নিথ্নিংগুয়া , তান E) তান ংগিবা, 
সতঙ্নিগ্নিগিবা , সত্নিগ্নিংগিবা [সত্স্নিগিনিগুবা, সত্স্নিগিনিংগুবা , সত্স্নিগ্নিগুবা , 
ংগুবা , ত য়া, ত ংগুয়া , ত S 


G| ,G 


২ [নংগুয়া , তপু না, তপ ংগিবা, তপু খং ন 
সত্স্নিগ্নিংগিবা] বিণ দ্বিসপ্ততিতম ৷ {গা.} 
সতহ্নিগিথাম [সত্স্নিগিথাম্‌] ১ বি তিয়াত্তর; ৭৩ সংখ্যা । ২ বিণ ৭৩ সংখ্যক বা 


সংখ্যাবিশিষ্ট । {গা.} 

তি ,  সতঙ্নি য়া, সতঙ্ন্গিখামগিবা [সত্স্নিগিথামগুবা, 
সত্স্নিগিথামগুয়া , সত্স্নিগিথামগিবা] বিণ ত্ৰিসপ্ততিতম ৷ {[গা.} 

সতঙ্নিবি [সত্স্নিব্] ১ বি চুয়াত্তর; ৭৪ সংখ্যা । ২ বিণ ৭৪ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 


{গা} 

সত্স্নিব্ৰিগিবা] বিণ চতুঃসপ্ততিতম । {গা.} 

সতঙ্লিবঙা [সত্স্নিবঙা] ১ বি পঁচাত্তর; ৭৫ সংখ্যা। ২ বিণ ৭৫ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সত্স্নিবঙাগিবা] বিণ পঞ্চসপ্ততিতম । {গা.} 

সতস্ন্দিক [সত্স্নিদক] ১ বি ছিয়াত্তর; ৭৬ সংখ্যা। ২ বিণ ৭৬ সংখ্যক বা 


সত্স্নিদক্গিবা] বিণ ষট্‌সপ্ততিতম । {গা.} 

সতহ্নিস্নি [সত্স্নিস্নি] ১ বি সাতাত্তর; ৭৭ সংখ্যা । ২ বিণ ৭৭ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট ৷ 
{গা} 
সত্স্নিস্নিগিবা] বিণ সপ্তসপ্ততিতম । {গা.} 

সতঙ্নিচেত [সত্স্নিচেত] ১ বি আটাত্তর; ৭৮ সংখ্যা । ২ বিণ ৭৮ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৪২৭ 


সত্স্নিচেত্গিবা] বিণ অষ্টসপ্ততিতম ৷ {[গা.} 

সতঙ্নিস্থু [সত্স্নিস্খু| ১ বি উনআশি; ৭৯ সংখ্যা । ২ বিণ ৭৯ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 
{গা} 
তামুস্থুগুবা , সতঙ়নিস্থুগুয়া , তামস || [সত্স্‌ [খুগুবা , তপ [খুগুয়া , 
সত্স্নিস্খুগিবা] বিণ উনাশীতিতম । {গা.} 

সতচেত [সত্চেত্‌] ১ বি আশি; ৮০ সংখ্যা । ২ বিণ ৮০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 
{গা} 
সতচেতগুবা , সতচেতগুয়া , সতচেতগিবা [সত্চেত্গুবা , সত্চেত্গুয়া , সত্চেত্গিবা] 
বিণ অশীতিতম । {গা.} 

সতচেতসা [সত্চেত্সা] ১ বি একাশি; ৮১ সংখ্যা । ২ বিণ ৮১ সংখ্যক বা 


সত্চেত্সাগিবা] বিণ একাশীতিতম । {গা.} 
সতচেতগিনি, সতচেতগিনিং, সতচেতগ্নি, সতচেতগ্নিং [সত্চেত্গিনি, 
সত্চেত্গিনিং, সত্চেত্গৃনি, সত্চেত্গৃনিং] ১ বি বিরাশি; ৮২ সংখ্যা । ২ বিণ ৮২ 


সতচেতগিনিশুবা, সতচেতগিনিংগুবা, তচেতগ্নিগুবা, সতচেতগ্নিংগুবা, 
তচেত য়া, তচেতাগানংগুয়া , তচেত ১; _ সতচেতগ্নিংগুয়া, 
[সত্চেত্গিনিগুবা, সত্চেত্গিনিংগুবা, সত্চেত্গৃনিগুবা, সত্চেত্গৃনিংগুবা, 
দ্যশীতিতম ৷ {গা.} 


সতচেতগিথাম [সত্চেত্গিথাম্‌] ১ বি তিরাশি; ৮৩ সংখ্যা । ২ বিণ ৮৩ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সত্চেত্গিথাম্গুয়া, সত্চেত্গিথাম্‌গিবা] বিণ ত্র্যশীতিতম । {গা.} 

সতচেতব্রি [সত্চেত্ব্ৰি! ১ বি চুরাশি; ৮৪ সংখ্যা । ২ বিণ ৮৪ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 
{গা} 

তচেতব্রিগুবা, সতচেতব্বিগুয়া, সতচেতব্রিগিবা [সত্চেত্বিগুবা, সত্চেত্বিগুয়া, 

সত্চেত্ব্িগিবা] বিণ চতুরশীতিতম । {গা} 

সতচেতবঙা [সত্চেত্বঙা] ১ বি পঁচাশি; ৮৫ সংখ্যা । ২ বিণ ৮৫ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সতচেতবঙাগুবা, সতচেতবঙাগুয়া, সতচেতবঙাগিবা [সত্চেত্বঙাগুবা , 
সত্চেত্বঙাগুয়া, সত্চেত্বঙাগিবা] বিণ পঞ্চশীতিতম । {গা} 


ব্যবহারিক গারো অভিধান ৪২৮ 


সতচেতদক [সত্চেত্দক] ১ বি ছিয়াশি; ৮৬ সংখ্যা । ২ বিণ ৮৬ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সত্চেত্দক্‌্গুয়া, সত্চেত্দক্গিবা] বিণ ষড়শীতিতম । {গা} 
TRL ৮৭ সংখ্যা। ২ বিণ ৮৭ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা 
RUT UE SEE EET SE 22 
সত্চেত্স্নিগিবা] বিণ সপ্তাশীতিতম ৷ {গা.} 
সতচেতচেত [সত্চেত্চেত্‌] ১ বি অটাশি; ৮৮ সংখ্যা । ২ বিণ ৮৮ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সত্চেত্চেতুগুয়া , সত্চেত্চেত্গিবা] বিণ অষ্টাশীতিতম । {গা.} 
সতচেতস্থু [সত্চেত্স্খু| ১ বি উননব্বই; ৮৯ সংখ্যা । ২ বিণ ৮৯ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সত্চেত্স্খুগিবা] বিণ উননবতিতম । {গা} 
সতস্থু [সতস্খু] ১ বি নব্বই; ৯০ সংখ্যা । ২ বিণ ৯০ সংখ্যা সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট ৷ 
{গা} 
সতথ্বুগুবা, সতগ্তুগুয়া, সতস্থুগিবা [সত্স্খুগুবা, সত্স্খুগুয়া, সত্স্খুগিবা] বিণ 
নবতিতম । {গা} 
সতস্থুসা [সত্স্খুসা] ১ বি একানব্বই; ৯১ সংখ্যা । ২ বিণ ৯১ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 
{গা} 
সত্স্খুসাগিবা] বিণ একনবতিতম । {গা} 
সতস্থুগিনি, সতস্থুগিনিং, সতস্থুগ্নি, সতস্থুগ্নিং [সত্স্খুগিনি, সত্স্খুগিনিং, 
সত্স্খুগৃনি, সত্স্খুগৃনিং] ১ বি বিরানব্বই; ৯২ সংখ্যা । ২ বিণ ৯২ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 


সত্স্খুগৃনিংগুয়া, সত্স্খুগিনিগিবা, সত্স্খুগিনিংগিবা, সত্স্খুগ্নিগিবা 
সত্স্খুগৃনিংগিবা] বিণ দ্বিনবতিতম । {গা} 

সতস্থুগিথাম [সত্স্খুগিথাম্‌] ১ বি তিরানব্বই; ৯৩ সংখ্যা । ২ বিণ ৯৩ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 


ব্যবহারিক গারো অভিধান ৪২৯ 


সত্স্খুগিথাম্গুয়া , সত্স্খুগিথাম্গিবা] বিণ ত্ৰিনবৰ্তিতম । {গা} 

সত্থুবি [সত্স্খুবি! ১ বি চুরানব্বই; ৯৪ সংখ্যা । ২ বিণ ৯৪ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট ৷ 
{গা} 

সত্স্খুব্িগিবা] বিণ চতুর্নবতিতম । {গা} 

সতস্থুবঙা [সত্স্খুবঙা] ১ বি পঁচানব্বই; ৯৫ সংখ্যা । ২ বিণ ৯৫ সংখ্যক বা 

সংখ্যাবিশিষ্ট । {গা.} 

সত্স্খুবঙাগিবা] বিণ পঞ্চনবতিতম । {গা} 

সতস্খুদক [সত্স্খুদক] ১ বি ছিয়ানব্বই; ৯৬ সংখ্যা । ২ বিণ ৯৬ সংখ্যক বা 


CE } 

Pl সতস্তথুদকগিবা [সত্স্খুদক্গুবা, সত্স্খুদক্গুয়া , 
EL । {গা} 
EN ৯৭ সংখ্যা । ২ বিণ ৯৭ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সত্স্খুস্নিগিবা] বিণ সপ্তনবতিতম । {গা.} 
সতস্থুচেত [সত্স্খুচেত] ১ বি আটানব্বই; ৯৮ সংখ্যা । ২ বিণ ৯৮ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সতস্থুচেতগুবা, সতস্থুচেতগুয়া, সতস্থুচেতগিবা [সত্স্খুচেত্গুবা, সত্স্খুচেতুগুয়া , 
সত্স্খুচেত্গিবা] বিণ অষ্টানবতিতম । {গা.} 
সতস্থুস্থু [সত্স্খুস্খু! ১ বি নিরানব্বই; ৯৯ সংখ্যা । ২ বিণ ৯৯ সংখ্যক বা 
সংখ্যাবিশিষ্ট । {গা.} 
সত্স্খুস্খুগিবা] বিণ নবনবতিতম । {গা} 
LE doll ১০০ সংখ্যা । ২ বিণ ১০০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 


EEE OE CE CN TNE EEE OT 


বিণ শততম । {গা} 
GEIL S REE ২০০ সংখ্যা । ২ বিণ ২০০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 


{গা} 


" রিচ্চাগৃনিংগিবা] বিণ দ্বিশততম ৷ 
ESTHER 


{a} 
রিচ্চাগিথাম [রিচ্চাগিথাম্‌] ১ বি তিনশত; ৩০০ সংখ্যা । ২ বিণ ৩০০ সংখ্যক বা 


সংখ্যাবিশিষ্ট । {গা.} 
রিচ্চাগিথামগিবা  [রিচ্চাগিথাম্‌গুবা, 

রিচ্‌চাগিথামখুয়া, রিচ্চাগিথাম্‌গিবা| বিণ ত্রিশততম । {গা } 

রিচ্চাব্রি [রিচ্চাব্র! ১ বি চারশত; ৪০০ সংখ্যা । ২ বিণ ৪০০ সংখ্যক বা সংখ্যাবিশিষ্ট । 
{গা} 
রিচ্চাব্িগুবা, রিচ্চাব্িগুয়া, রিচ্চাব্নিগিবা [রিচ্চাবিগুবা, রিচ্চাব্িগুয়া, রিচ্চাব্রিগিবা] 
বিণ চতুৰ্শততম । {গা.} 

হাজার , হাজাল [হাজার্‌ , হাজাল্‌] ১ বি হাজার; ১০০০ সংখ্যা । ২ বিণ ১০০০ সংখ্যক 
বা সংখ্যাবিশিষ্ট । {ফা. হাজার>} 
সহস্বতম । {ফা. হাজার-+-গা. প্রত্যয়>} 
হাজারসা, হাজালসা [হাজার্সা, হাজাল্‌্সা] বি একহাজার; ১০০০ সংখ্যা । {ফা. 
হাজার+গা. সা>} 


ব্যবহারিক গারো অভিধান ৪৩১ 


কাল ও কাল পরিবর্তনের নিয়ম 


গারো ভাষার কালসমূহকে নিস্নলিখিতভাবে ভাগ করা যায় । যথা: 
১. বৰ্তমান কাল; ২. অতীত কাল; ৩. ভবিষ্যৎ কাল 


১. বৰ্তমান কাল 

১.১ সাধারণ বর্তমান কাল বা নিত্যবৃত্ত বর্তমান কাল 

নিয়ম ১: মূল ক্রিয়ার মাধ্যমে বাক্য সম্পাদিত হয় 

ক্রিয়ার রূপ: চা.আ; দাক্কা; সাআ ইত্যাদি । 

বাক্যে প্রয়োগ: আংঙা মি চা.আ (আমি ভাত খাই); আংঙা হি:খো দাক্কা (আমি এটা 
করি); বিয়া মি সাআ (সে ভাত বাড়ে/তিনি ভাত বাড়েন) ইত্যাদি । 


ক. নিত্যবৃত্ত বৰ্তমান কাল 

স্বাভাবিক বা অভ্যন্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নিত্যবৃত্ত বর্তমান কাল 
বলে। যেমন: হা.হ্থামো সাল নাগ্না (সন্ধ্যায় সূর্য অন্ত যায়)-স্বাভাবিকতা । আংঙা 
ফাংনান ওয়ালনি রমনা রে.ঙঙা (আমি রোজ সকালে বেড়াতে যাই)->অভ্যন্ততা । 


বৰ্তমান কালের বিশিষ্টি প্রয়োগ 

যী সত্য প্রকাশে: রংগ্নিং আরো রংগ্নিঙো রংব্রি হ.ঙঙা (দুই আর দুইয়ে চার হয়) । 
খ. এঁতিহাসিক বর্তমান: বাবর সিয়ানি জা.মান দিল্লিনি সিংহাসনো হুমায়ুন আসোঙা 
(বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহন করেন) 
গ. অনিশ্চয়তা প্রকাশে: সা হায়া ইয়া হা.সঙো দা.বা নাম্মা সাল রি.বামা রি.বাজা (কে 
জানে এদেশে সুদিন আসবে কি আসবে না) 
ঘ. যদি’, ‘যখন’, ‘যেন’ প্রভৃতি শব্দের প্রয়োগে অতীত ও ভবিষ্যৎ কাল জ্ঞাপনের জন্য 
সাধারণ বর্তমান কালের ব্যবহার হয়। যেমন: মুকখা ওয়াওদে আংঙা নকচা রে.ঙনো 
(যদি বৃষ্টি আসে, আমি বাড়ি যাবো) । 
ঙ. কাব্যের ভণিতায় 


ক. বর্ণিত বিষয়ের প্রত্যক্ষীভূত করতে (অতীতের স্থলে): মিজাও বিয়া হিখো আংনা 
আগানা (গতকাল সে আমাকে এটা বলেছে) । মিজাও আংঙা বিনি চা:খো নিক্কা 
(গতকাল আমি তার খাওয়াটা দেখেছি) ইত্যাদি ৷ 

খ. প্রাচীন লেখকের উদ্ধৃতি দিলে (অতীত কালের অর্থে): আমুকা আগানা, ” (অমুক 
বলেছেন, ”)। 

গ. ‘নেই’, ‘নাই’, বা ‘নি’ শব্দযোগে অতীত কালের ক্রিয়ায়: বিয়া মিজাও হা থিচা রে.ঙা 
(সে গতকাল বাজারে গিয়েছে) । 


১.২. ঘটমান বর্তমান কাল 


ব্যবহারিক গারো অভিধান ৪৩২ 


নিয়ম ১: ক্রিয়ামূল+ঙা 

ক্রিয়ার রূপ: Jচা.+ঙা=চা.ঙা; Vদাক্+-ঙা=দাকঙা; Jসা+ঙা=সাঙা ইত্যাদি । 

বাক্যে প্রয়োগ: আংঙা মি চা.ঙা (আমি ভাত খাচ্ছি); আংঙা হি.খো দাকঙা (আমি এটা 
করছি); বিয়া মি সাঙা (সে ভাত বাড়ছে/তিনি ভাত বাড়ছেন) ইত্যাদি । 


নিয়ম ২: ক্রিয়ামুূলের সাথে বা ক্রিয়া শেষের বর্ণ বা যুক্তবর্ণের আ-কার লোপ পেয়ে এর 
সাথে ‘ইঙা/ওওঙা' যুক্ত হয় 

ক্রিয়ার রূপ: খআগান্+ইঙা/ওঙা=আগানিঙা/আগানোঙা; দাক্ক+ইঙা/ওঙা=দাক্কিঙা/ 
দাক্কোঙা; Jরিং4+ইঙা/ওঙা=রিংঙিঙা/রিংঙোঙা ইত্যাদি । 

বাক্যে প্রয়োগ: বিয়া হি.খো আগানিঙা/আগানোঙা (সে এটা বলছে/তিনি এটা বলছেন); 
আংঙা হি.চা দাক্কিঙা/দাক্কোঙা (আমি এটা দিয়ে কাজ করছি); আংঙা চি 
রিংঙিঙা/রিংঙোঙা (আমি পানি পান করছি) ইত্যাদি ৷ 


১.৩ পুরাঘটিত বর্তমান কাল 

নিয়ম: ক্রিয়ামূল+জক 

ক্রিয়ার রূপ: /চা.+জক=চা.জক; খআগান্+-জক=আগানজক; V/দাক্‌+জক=দাকজক; 
খরিং+জক=রিংজক ইত্যাদি । 

বাক্যে প্রয়োগ: আংঙা মি চা.জক (আমি ভাত খেয়েছি); বিয়া আংনা আগানজক (সে 

El বলেছে); না.আ ম দাকজক? (তুমি কী করেছ?/আপনি কী করেছেন?) 
৩ | 


১.৪ পুরাঘটিত ঘটমান বর্তমান কাল 

নিয়ম ১: ক্রিয়ামূল+ঙজক/ংজক 

ক্রিয়ার রূপ: খচা.+ঙজক=চা.ওজক; খখা.+ঙজক=খা.ওজক; খসা+ংজক=সাংজক 
ইত্যাদি । 

বাক্যে প্রয়োগ: আংঙা দা.নোনি মি চা.ওজক (আমি সেই তখন থেকে ভাত খাচ্ছি); 
মিজাওনি আংঙা কাম খা.ঙওজক (গতকাল থেকে আমি কাজ করছি); বিয়া হু:খো 
মিন্নিওনি খা.ওজক (সে ওটা পরশুদিন থেকে করছে/তিনি ওটা পরশুদিন থেকে করছেন) 
ইত্যাদি । 

নিয়ম ২: ক্রিয়ামূলের সাথে বা ক্রিয়া শেষের বর্ণ বা যুক্তবর্ণের আ-কার লোপ পেয়ে এর 
সাথে ‘ইংজক/ওংজক’ যুক্ত হয় 

ক্রিয়ার রূপ: এআগান্+-ইংজক/ওংজক=আগানিংজক/আগানোংজক; দাক্ক+ইংজক/ 
ওংজক=দাক্কিংজক/দাক্কোংজক; খVরিং+ইংজক/ওংজক=রিংঙিংজক/রিংঙোংজক 
ইত্যাদি । 

বাক্যে প্রয়োগ: আংঙা বিখো দা.নোনি আগানিংজক/আগানোংজক (আমি তাকে তখন 
থেকে বলছি); বিয়া দা:নোনি চা.না দাক্কিংজক/দাক্কোংজক (সে তখন থেকে খেতে 
চাচ্ছে/তিনি তখন থেকে খেতে চাচ্ছেন); আংঙা মিজাওনি চি রিংঙিংজক/রিংঙোংজক 
(আমি গতকাল থেকে পানি পান করছি) ইত্যাদি ৷ 


ব্যবহারিক গারো অভিধান ৪৩৩ 


১.৫ বৰ্তমান অনুজ্ঞা 

১.৫.১ সাধারণ বর্তমান অনুজ্ঞা 

নিয়ম ১: ক্রিয়ামূল, ক্রিয়া হিসেবে প্রযোজ্য হচ্ছে । 

ক্রিয়ার রূপ: চা.; আগান; দাক (আদেশসূচক) 

বাক্যে প্রয়োগ: হি:খো চা. (এটা খাও/এটা খান/এটা খা); হু:খো আগান (সেটা 
বলো/সেটা বলুন/সেটা বল); হি.খো দাক (এটা করো/এটা করুন/এটা কর) ইত্যাদি । 


নিয়ম ২: ক্রিয়ামূল+বো 

ক্রিয়ার রূপ: চা.বো; আগানবো; দাকবো (অনুরোধবাচক) 

বাক্যে প্রয়োগ: হি:খো চা.বো (এটা খাও/এটা খান); হু-খো আগানবো (সেটা 
বলো/সেটা বলেন); হি.খো দাকবো (এটা করো/এটা করেন) ইত্যাদি । 


নিয়ম ৩: ক্রিয়ামূল+না 

ক্রিয়ার রূপ: /দাক্+-না=দাকনা; খরু.ম্‌+না=রু.মনা ; Jরিং+না=রিংনা ইত্যাদি । 

বাক্যে প্রয়োগ: হাই হি.খো দাকনা (চলো এটা করি); হাই গামু রু.মনা (চলো কাজ 
করি/চলুন কাজ করি); হাই চি রিংনা (চলো পানি পান করি/চলুন পানি পান করি) । 


১.৫.২ ঘটমান বর্তমান অনুজ্ঞা 

নিয়ম ১: ক্রিয়ামূল+এ/য়/য়ে+দংবো 

ক্রিয়ার রূপ: 'চা.+য়/য়ে+দংবো=্চা'য়/চায়ে দংবো; /রিং+এ+দংবো=রিংঙে দংবো 
বাক্যে প্রয়োগ: না.আ চা.য়/চা.য়ে দংবো (তুমি খেতে থাকো/আপনি খেতে থাকুন); 
না.আ রিংঙে দংবো (তুমি পান করতে থাকো/আপনি পান করতে থাকুন) ইত্যাদি । 


নিয়ম ২: ক্রিয়া+এ/য়/য়ে+দংবো 

ক্রিয়ার রূপ: খিন্না+-য়/য়ে+দংবো=খির্নায়/খিন্নায়ে দংবো 

বাক্যে প্রয়োগ: না.আ খিন্নায়/খিন্নায়ে দংবো (তুমি শুনতে থাকো/আপনি শুনতে থাকুন) 
হত্য দ | 

নিয়ম ৩: ক্রিয়ামুলের সাথে বা ক্রিয়া শেষের বর্ণ বা যুক্তবর্ণের আ-কার লোপ পেয়ে এর 
সাথে ‘এ+দংবো!' যুক্ত হয় 

ক্রিয়ার রূপ: Jনি+4এ+দংবো=নিয়ে দংবো; দাক্h+এ+দংবো=দাক্কে দংবো ইত্যাদি । 
বাক্যে প্রয়োগ: না.আ নিয়ে দংবো (তুমি দেখতে থাকো/আপনি দেখতে থাকুন); না.আ 
দাক্কে দংবো (তুমি করতে থাকো/আপনি করে থাকুন) 


২. অতীত কাল 

২.১ সাধারণ অতীত কাল 

নিয়ম: ক্রিয়া+মুং/মিং (সাধারণ বর্তমান কাল+মুং/মিং) 

ক্রিয়ার রূপ: চা.আ+সমুং/মিং=চা.আমুং/চা.আমিং; আগানা+মুং/মিং=আগানামুং/ 


ব্যবহারিক গারো অভিধান ৪৩৪ 


আগানামিং; দাক্কা+মুং/মিং=দাক্কামুং/দাক্কামিং ইত্যাদি । 
বাক্যে প্রয়োগ: আংঙা মি চা.আমুং/চা.আমিং (আমি ভাত খেলাম); আংঙা না.ঙওখো 
আগানামুং/আগানামিং (আমি তোমাকে বললাম/আমি আপনাকে বললাম); আংঙা চি 


২.২ ঘটমান অতীত কাল 

নিয়ম ১: ক্রিয়ামূল+ঙামুং/ঙামিং (ঘটমান বর্তমান কাল+মুং/মিং) 

ক্রিয়ার রূপ: খচা4ঙাষুং/ঙামিংকচা.ঙামুং/চা.ঙামিং; খদাক্+ঙাষুং/ঙামিং= 
দাকঙামুং/দাকঙামিং; (রিং4-ঙামুং/ঙামিং=রিংঙামুং/রিংঙামিং ইত্যাদি । 

বাক্যে প্রয়োগ: আংঙা মি চা.ঙামুং/চা.ঙামিং (আমি ভাত খাচ্ছিলাম); আংঙা কাম 
দাকঙামুং/দাকঙামিং (আমি কাজ করছিলাম) ইত্যাদি । 


নিয়ম ২: ক্রিয়ামুলের সাথে বা ক্রিয়া শেষের বর্ণ বা যুক্তবর্ণের আ-কার লোপ পেয়ে এর 

সাথে ‘ইঙামুং/ইঙামিং/ওঙামুং/ওঙামিং'’ যুক্ত হয় 

ক্রিয়ার রূপ: Jআগান্+ইঙামুং/ইঙামিং/ওঙামুং/ওঙামিং=আগানিঙামুং/ আগানিঙামিং/ 

আগানোঙামুং/আগানোঙামিং; 

oh kL =দাক্কিঙামুং/দাক্কিঙামিং/দাক্কোঙামুং/দাক্কোঙামিং 
| 

বাক্যে প্রয়োগ: আংঙা আগানিঙামুং/আগানিঙামিং/আগানোঙামুং/আগানোঙামিং (আমি 

বলছিলাম); আংঙা হি.খো দাক্কিঙামুং/দাক্কিঙামিং/দাঙ্কোঙামুং/দাক্কোঙামিং (আমি এটা 

করছিলাম) ইত্যাদি । 


২.৩ পুরাঘটিত অতীত কাল 

নিয়ম ১: ক্রিয়ামূল+জকমুং/জকমিং (পুরাঘটিত বর্তমান কাল+মুং/মিং) 

ক্রিয়ার রূপ: Jচা.+জকমুং/জকমিং=চা.জকমুং/চা.জকমিং; /আগান্+-জকমুং/ 

Rs sole ills EEE BOT ED 
ত | 

বাক্যে প্রয়োগ: আংঙা মি চা.জকমুং/চা.জকমিং (আমি ভাত খেয়েছিলাম); আংঙা বিখো 

আগানজকমুং/আগানজকমিং (আমি তাকে বলেছিলাম) ইত্যাদি । 


২.৪ পুরাঘটিত ঘটমান অতীত কাল 

নিয়ম ১: ক্রিয়ামূল+ঙজকমুং/ঙজকমিং/ংজকমুং/ংজকমিং (পুরাঘটিত ঘটমান বর্তমান 
কাল+মুং/মিং) 
ক্রিয়ার রূপ: খচা.+ঙজকমুং/ঙজকমিং=চা.ওজকষুং/চা.ওজকমিং; 
খ্সা+ংজকমুং/ংজকমিং= সাংজকমুং/সাংজকমিং ইত্যাদি ৷ 

বাক্যে প্রয়োগ: আংঙা হু.নো মি চা.ওজকমুং/চা.ওজকমিং (আমি তখন ভাত খাচ্ছিলাম); 
আংঙা হু.নো মি সাংজকমুং/সাংজকমিং (আমি তখন ভাত বাড়ছিলাম) ইত্যাদি ৷ 


ব্যবহারিক গারো অভিধান ৪৩৫ 


নিয়ম ২: ক্রিয়ামূলের সাথে বা ক্রিয়া শেষের বর্ণ বা যুক্তবর্ণের আ-কার লোপ পেয়ে এর 

সাথে ‘ইংজকমুং/ইংজকমিং/ওংজকমুং/ওংজকমিং’ যুক্ত হয় 

ক্রিয়ার রূপ: Jআগান+ইংজকমুং/ইংজকমিং/ওংজকমুং/ ওংজকমিং= আগানিংজকমুং/ 

আগানিংজকমিং (/আগানোংজকমুং/আগানোংজকমিং; দাক্ক+ইংজকমুং/ইংজকমিং/ 

ওংজকমুং/ওংজকমিং=দাক্কিংজকমুং/দাক্কিংজকমিং/দাক্কোংজকমুং/দাক্কোংজকমিং 

হত্য 5 | 

বাক্যে প্রয়োগ: আংঙা বিখো হু:নোন আগানিংজকমুং/আগানিংজকমিং/ 

আগানোংজকমুং/আগানোংজকমিং (আমি তাকে তখনই বলছিলাম); আংঙা হু'নো 

হি.খো দাক্কিংজকমুং/দাক্কিংজকমিং/দাক্কোংজকমুং/দাঙক্কোংজকমিং (আমি তখন এটা 

করছিলাম) ইত্যাদি । 

২.৫ নিত্যবৃত্ত অতীত কাল 

নিয়ম: KU ai Sly (সাধারণ ভবিষ্যৎ কাল+মুং/মিং) 
খচা.+নোষুং/নোমিং=চা.নোমুং/চা.নোমিং; 

Ln REE EER 

খ্দাক্+নোমুং/নোমিং=দাকনোমুং/দাকনোমিং ইত্যাদি ৷ 

বাক্যে প্রয়োগ: আংঙা বে.ন চা.নোমুং/চা.নোমিং (আমি মাংস খেতাম); আংঙা বিখো 

আগান্নোমুং/আগান্নোমিং (আমি তাকে বলতাম) ইত্যাদি । 

৩. ভবিষ্যৎ কাল 

৩.১ সাধারণ ভবিষ্যৎ কাল 

নিয়ম: ক্রিয়ামূল+নো 

ক্রিয়ার বূপ: খচা.+নো=্চা:নো; এআগান্+নো=আগান্নোঃ খদাক্+নো=দাকনো; 

খরিং+নো=রিংনো ইত্যাদি । 

বাক্যে প্রয়োগ: আংঙা বে.ন চা.নো (আমি মাংস খাব); সা হি.খো আগান্নো? (কে এটা 

বলবে?) ইত্যাদি । 


৩.২ ঘটমান ভবিষ্যৎ কাল 

নিয়ম: ক্রিয়া+রি+দংনো 

ক্রিয়ার রূপ: চা.আ+রি+দংনো=চা.আরি দংনো; আগানা+রি+দংনো=আগানারি দংনো; 
দাক্কা+রি+দংনো=দাক্কারি দংনো ইত্যাদি । 

বাক্যে প্রয়োগ: আংঙা বে.ন চা.আরি দংনো (আমি মাংস খেতে থাকব); আংঙা বিখো 
আগানারি দংনো (আমি তাকে বলতে থাকব) ইত্যাদি । 


৩.৩ পুরাঘটিত ভবিষ্যৎ কাল 

নিয়ম ১: ক্রিয়ামূল+এ/য়/য়ে+ক্রিয়ামূল+নো 

ক্রিয়ার রূপ: খচা.+য়/য়ে+খদং+নো=্চা য়/চা.য়ে দংনো; খরিং+এ+Nদং+নো=রিংঙে 
দংনো ইত্যাদি ৷ 

বাক্যে প্রয়োগ: আংঙা বে.ন চা.য় দংনো (আমি মাংস খেয়ে থাকব); আংঙা বিখো 


ব্যবহারিক গারো অভিধান ৪৩৬ 


আগানে দংনো (আমি তাকে বলে থাকব) ইত্যাদি । 


নিয়ম ২: ক্রিয়া+এ/য়/য়ে+ক্রিয়ামূল+নো 
ক্রিয়ার রুপ: খিন্না+য়/য়ে+দং+নো=খিম্নায়/খিন্নায়ে দংনো । 
বাক্যে প্রয়োগ: আংঙা খিম্নায়/খিন্নায়ে দংনো (আমি শুনে থাকব) । 


নিয়ম ৩: ক্রিয়ামুলের সাথে বা ক্রিয়া শেষের বর্ণ বা যুক্তবর্ণের আ-কার লোপ পেয়ে এর 
সাথে ‘এ+ক্রিয়ামুল+নো' যুক্ত হয় 

ক্রিয়ার রূপ: খআগান্‌+এ+Nদং+নো=আগানে দংনো; দাক্ক+এ+)দং+নো=্দাক্কে 
দংনো ইত্যাদি ৷ 

বাক্যে প্রয়োগ: বিয়া আগানে দংনো (সে বলে থাকবে); আংঙা দাক্কে দংনো (আমি করে 
থাকব) ইত্যাদি । 


৩.৪ ভবিষ্যৎ অনুজ্ঞা 
৩.৪.১ সাধারণ ভবিষ্যৎ অনুজ্ঞা 
নিয়ম ১: ক্রিয়ামূল+বো 


ক্রিয়ার রূপ: চা.বো; আগানবো; দাকবো (সাধারণ বর্তমান অনুজ্ঞার অনুরূপ হলেও এটা 


) 
বাক্যে প্রয়োগ: হি.খো চা.বো (এটা খাবে/এটা খাবেন); হু:খো আগানবো (সেটা 
বলবে/সেটা বলবেন); হি:খো দাকবো (এটা করবে/এটা করবেন) ইত্যাদি । 


৩.৪.২ ঘটমান ভবিষ্যৎ অনুজ্ঞা 

নিয়ম ১: নিয়ম: ক্রিয়া+রি+দংবো 

ক্রিয়ার রূপ: আগানা+রি+দংবো=আগানারি দংবো; নিয়া+রি+দংবো=নিয়ারি দংবো 
ইত্যাদি । 

বাক্যে প্রয়োগ: না.আ আগানারি দংবো (তুমি বলতে থাকবে/আপনি বলতে থাকবেন); 
না.আ নিয়ারি দংবো (তুমি দেখতে থাকবে/আপনি দেখতে থাকবেন) ইত্যাদি । 


ভবিষ্যৎ কালের বিশিষ্ট প্রয়োগ 

ক. কোনো ঘটনা ঘটবে বা হয়ে যাবে বা সিদ্ধান্তমূলক কিছু করার কথা বোঝাতে 
[ক্রিয়ামূল+নাজক]: ইয়া হা.গিলসাক সালসাওদে ব.ন্নাজক (এ পৃথিবীটা একদিন ধ্বংস 
হয়ে যাবে) ৷ ইয়া মান্দিদে সিনাজক (এ মানুষটা মরে যাবে) ৷ দা.ওদে আংঙা মি 
চা.নাজক (এখন আমি ভাত খাব) । 


ব্যবহারিক গারো অভিধান ৪৩৭ 


পদ-পরিবর্তন 


ক. বিশেষ্য-বিশেষ্য 


SERS GHY 


বিশেষ্য+খল=বিশেষ্য (যেমন: হা.খল) 

বিশেষ্য+গিচ্চাম=বিশেষ্য (যেমন: সংগিচ্চাম) 

বিশেষ্য+গিদ্দাল=বিশেষ্য (যেমন: সংগিদ্দাল) 

বিশেষ্য+গিল=বিশেষ্য (যেমন: মিগিল) 

বিশেষ্য+গ্রি=বিশেষ্য (যেমন: রিছিলগ্রি) 

বিশেষ্য+গুবক্বুন/গিব্বিন=বিশেষ্য (যেমন: সংগুকুন/সংগিব্বিন) 
বিশেষ্য+গুমুন/গুম্মুন/গিমিন/গিম্মিন=বিশেষ্য (যেমন: অকগুমুন/অকগিমিন) 


. বিশেষ্য+চি=বিশেষ্য (যেমন: হা.নচি) 


বিশেষ্য+জাংগি=বিশেষ্য (যেমন: চুজাংগি) 
.* বিশেষ্য+থাং=বিশেষ্য (যেমন: আদাথাং) 


. বিশেষ্য+দাম=বিশেষ্য (যেমন: হা.দাম) 


‘ বিশেষ্য+দিক=বিশেষ্য (যেমন: মি.দিক) 
. বিশেষ্য+দিল=বিশেষ্য (যেমন: হা.নদিল) 


১৪. বিশেষ্য+নক=বিশেষ্য (যেমন: মা.নক) 
১৫. বিশেষ্য+নল=বিশেষ্য । (যেমন: দ.নল) 
১৬. বিশেষ্য+নাম=বিশেষ্য (যেমন: ওয়ালনাম) 
১৭. বিশেষ্য+নিং=বিশেষ্য (যেমন: অকনিং) 
১৮. বিশেষ্য+বিফা=বিশেষ্য (যেমন: দ.বিফা) 
১৯. বিশেষ্য+বিমা=বিশেষ্য (যেমন: চিবিমা) 
২০. বিশেষ্য+মং=বিশেষ্য (যেমন: ফামং) 

২১. বিশেষ্য+সারি=বিশেষ্য (যেমন: নোসারি) 
২২. বিশেষ্য+স্থা=বিশেষ্য (যেমন: মান্দিস্থা) 


খ. বিশেষ্য-বিশেষণ 


aero Y 


» 


বিশেষ্য+গ্নাং=বিশেষণ (যেমন: অকগ্নাং) 

বিশেষ্য+গিচ্চাম=বিশেষণ (যেমন: সংগিচ্চাম) 

বিশেষ্য+গিদ্দাল=বিশেষণ (যেমন: সংগিদ্দাল) 

বিশেষ্য+গ্রি=বিশেষণ (যেমন: মুকগুলগ্রি) 

বিশেষ্য+গ্রিক=বিশেষণ (যেমন: বুলগ্রিক) 
বিশেষ্য+গুমুক/গুন্মুক/গিমিক/গিম্মিক=বিশেষণ (যেমন: সংগুম্মুক/সংগিম্মিক) 
বিশেষ্য+ ফা=বিশেষণ (যেমন: রাইসংফা) 

বিশেষ্য+মা=বিশেষণ (যেমন: রাইসংমা) 

বিশেষ্য+রারা=বিশেষণ (যেমন: খু.সুকরারা) 


গ. বিশেষ্য-+ক্রিয়াবিশেষণ 


বিশেষ্য+গিলগিল=ক্রিয়াবিশেষণ (যেমন: সাক্কাগিলগিল) 


ব্যবহারিক গারো অভিধান ৪৩৮ 


২. বিশেষ্য+জলজলক্রিয়াবিশেষণ (যেমন: রামাজলজল) 

৩. বিশেষ্য+রিকখিত=ক্রিয়াবিশেষণ (যেমন: ওয়ালরিকখিত) 
ঘ. বিশেষণ-+বিশেষ্য 

১. বিশেষণ (শব্দমূল)+গুবা/গুয়া/গিবা=বিশেষ্য (যেমন: 

নিথুগুবা/নিথুগুয়া/নিথুগিবা) 


ঙ. বিশেষণ (শব্দমূল)-+বিশেষণ 
১. বিশেষণ (শব্দমূল)+খান্দি=বিশেষণ (যেমন: থ.ঙখান্দি) 
২. বিশেষণ (শব্দমূল)+জাথেকথেক=বিশেষণ (যেমন: নামজাথেকথেক) 
৩. বিশেষণ (শব্দমূল)+বিয়া=বিশেষণ (যেমন: নামবিয়া) 
8. বিশেষণ (শব্দমূল)+দিংদিং=ক্রিয়াবিশেষণ (যেমন: রো.দিংদিং) 


চ. বিশেষণ (শব্দমূল)-ক্রিয়াবিশেষণ 
১. বিশেষণ (শব্দমূল)+দিংদিং=ক্রিয়াবিশেষণ (যেমন: রো.দিংদিং) 


ছ,. ক্রিয়াবিশেষ্য 
১. ক্রিয়া+আনি=বিশেষ্য (যেমন: চা.আনি) 
২. ক্রিয়া+গিচ্চাম=বিশেষ্য (যেমন: ব্রিয়াগিচ্চাম) 
৩. ক্রিয়া+গিদ্দাল=বিশেষ্য (যেমন: ব্রিয়াগিদ্দাল) 


জ. ক্রিয়ামূল-+বিশেষ্য 
১. ক্রিয়ামূল+খল=বিশেষ্য (যেমন: চানখল) 
২. ক্রিয়ামূল+খারি=বিশেষ্য (যেমন: সি.নখারি) 
৩. ক্রিয়ামূল+গুবা/গুয়া/গিবা=বিশেষ্য (যেমন: দাকগুবা/দাকগুয়া/দাকগিবা) 
8. ক্রিয়ামূল+বেওয়াল=বিশেষ্য (যেমন: দাকবেওয়াল) 
ঝ. ক্রিয়ামূল-+বিশেষণ 
১. ক্রিয়ামূল+খক=বিশেষ্য (যেমন: খেনখক) 
২. ক্রিয়ামূল+খুমাল/খুম্মাল/খিমাল/খিম্মাল=বিশেষণ (যেমন: 
দাকখুম্মাল/দাকখিম্মাল) 
৩. ক্রিয়ামুল+গ্নাং=বিশেষণ (যেমন: সে.ঙগ্নাং) 
8. ক্রিয়ামূল+দাদাল=বিশেষণ (যেমন: দাকদাদাল) 
৫. ক্রিয়ামূল+নাগিদ্দিক=বিশেষণ (যেমন: চা.নাগিদ্দিক) 
৬. ক্রিয়ামূল+মুদিং/মিদিং=বিশেষণ (যেমন: দা.লমুদিং/দা.লমিদিং) 


ব্যবহারিক গারো অভিধান ৪৩৯ 


গারো বাংলা অর্থ 


অকখিও ম.খোদে চা.জা, খা.ও নাংভঙো ম.খোদে : ক্ষুধায় কী না খায়, রাগেকী 
| 

অকখিও হা.ম্মে (সান্দিয়ে) চা.জা, দ.অ গিসিকো 1: অলস; কুঁড়ে 

হা-বাররি.জা। 

অকনিঙো ওয়াগাম চাআ, চিনিঙো জা.গাআ সাআা। : ভশঁ; কুটিল 


অকমুথাঙা , অকমাংরাক্কা । পেটে থাকলে দানা-পানি 
বল-শক্তি হবে জানি 
অঙ্কো খিয়ারি, ফেও গিংঙারি। : অকৰ্মণ্য 
অখুপু রামা রিয়া, থে.বি বিথি চা.আ। : একটা কাজের জন্য বারবার 
আনাগোনা করা 
আ 
আকখারুখো মা.নজায় , হা.রাইখো খিক্কা। : বিকল্প উপায় খোজা 
আকখারুনা খবকনা জুমাং নিক্কা, লাউ ফাচাল আকাশকুসুম কল্পনা করা 
গংদাংনা সুম্মা চাআ। 
আকখাল দ বু থোক্কা, চ্রাম ওয়াকনা চিল্লা । : দেউলিয়া হওয়া 
আগানফান চাংফাজা, খু.চিদাগ্নান থাংফাজা । : বিনস্নতা 
আগানাখোন রা.জা, খকখারেংখোন অলজা । : অবাধ্য 
আগানান খা সারা, মুকনিয়ানান মুকচারা ৷ : ভেবেচিন্তে কাজ না করা 
আগানানি আগানজক , মুকখাং দন্নে আগানজক। 1: কঢুক্তি করা 
আগানেতো খু.চকরেং, ররামনান জা.রেংরেং। বাপীীতা ও কর্ম নৈপুন্যতা 
আগানো বা.ঙঙাঙা, দকথাপো জাল্লাঙা কথায় কথা বাড়ে 
আগানো মুদ্দাকা, আসোঙো দংথুমা ৷ আড়ালে পরচর্চা করা 
আখগ্রাঙো ইনগুবা, সা.থালো গিসিকগুবা : বিচক্ষণতা 
আগ্রাঙো গাত্তা, দুনসামো দন্না । : বদন্যতা 
আইনি খি'মি সিয়া, আংনি গুং রেপ্সা । : নিজের ঢোল পেটানো 
আত্মপ্রচার করা 
আইনি গ্রং বিয়া, আংনি সুমচি সওয়া ৷ : নিষ্ফল শ্রম 


আইনি গ্রং রু.মরোকে বা.আ, আইনি সুমচি থপথপে : আদরের বস্তু 
নে.ঙঙা । 


আইনি গ্রিতগিন্দি, আংনি না.সিং মান্দি । : আত্মগরিমা 

আইনি মুকখুরি, আংনি সাল অকখুম । : আপন কর্মগুণে প্রাপ্ত সুফল 

আইনি সে খুরি, আংনি সাল অকখুম । : স্বামীর ছত্রছায়া 

আং সু:না আং দেনা, জাংগি সিলচি নাওয়া খিনি : সন্তান-সন্ডতির জন্য পরিশ্রম 

খাসোতা । করা 

আচাক ও :য়াথক খুওয়া, দ.মক ফাগা স্মুতা। : নিজের পায়ে কুড়াল মারা; 
ব্যবহারিক গারো অভিধান ৪৪০ 


আচাক খোরে চা.মানজক , ওয়া.লজা গা.থিং 
দেলমানজক । 

আচাক নকখুং গাআ, মিদ্দি থংরেং মা.সিয়া ৷ 
আচাকনি খি.মিদে ক.ঙক্রতেন দংঙারিয়া । 


আচাকবা সি.ঙখামা, দ.অবা গিসিকখামা । 

আচাক সি.ঙঙানগ্রি, দ.অ গিসিকানগ্রি। 

আচাক সি.ঙরাকগুবানা মি খা.সিনাখো হন্নে, 
বিসা গ্রাপগুবানা সক খু.থিখো দু'য়ে ৷ 

আচাকান সি.ঙফুলজা , বি.সা-দি.সান খেনফুলজা। 
আখি ওয়া চেক্সিনান গা.কা ৷ 


আখি চিও দে .ন্নাগিদা, ওলমাক জাক্কে৷ বুয়াগিদা । 
আখি ফারি নিয়া, খিলখক দে.নসুসাআ ৷ 
আতখিবা-গিচ্চিবা বিফং দংঙোসা নাম্মা, মান্দিবা 
জোরা-রিব্বেং রা.ওসা নাম্মা। 

আখথিস্থা দে.নথিকা, রাক্কাস্থা দাকগ্রিকা । 


আনিনা-চামেনান চিয়া, নিয়োনা-সারিনান বা.আ। 


আপফাদে সামচেং বাচ্চিনা রি.য়াঙা, আংখো 
খুমখা রংফুনা দন্নাংভা । 


আমরারাও দমি ফত্তা, আমজা চিঙো দ.অ জাসিয়া। : 


আমসেপ বি.দেপদেপানা জিয়া, রিকগিং নাথং 
চত্তানা গাল্লা। 

আমা গিথিং চা.গিথিং, মিমা জা.ফাং রংথাম্বিং। 
আমো মাংগিসি, থুসিয়া সারিগ্রি। 

আরুয়াক মেসেঙা, চা.মেথাংমুং হা.নসেংঙা ৷ 


আলসাল্লা চিখং দক্কা। 
আসিসিনা ব.ন্নেতা, দিংগিসিনা চ ন্নেতা ৷ 


ও 
ওয়াকগিদা জিলবুরুয়ে, দ.অগিদা গা বুতে ৷ 


ওয়াক জাগুয়ান দংজাজক, দ.অ গিসিকানগ্রিজক ৷ 
ওয়াক জা .ফুং চা.গুবা, চু থকখল রিংগুবা । 
ওয়াকনি জা.খলো আচাক গা.দাপা। 


ব্যবহারিক গারো অভিধান ৪৪১ 


ওয়াক হা'দুবেকোন  রোয়া, আচাক 
ওয়াকগালাথাংখোন চা.আ। 

ওয়া.খু ওয়ারেং, দ.ফা খি.মি। 

ওয়া.গং বি.সা খাআ, ওলবাক জাক্কো রা.আ। 


ওয়াগাম চাতগুবা, খু.ফা রাকগুবা । 

ওয়া গি চুবান্দা, বিবল জা.খরা। 

ওয়া.গি সিলচা ওয়া.রাপা, চিগ্রি সিলচা চিরুয়া। 
ওয়াচিও হারিংক্কা চাক্কা, হা.রাক্কো থিমাতি বুত্তা । 
ওয়াচিওদে চিখারিনি চি দুমদুমা, হা.রাক সঙ্কো 
রা.নখ্রেকখ্রেক রান্না । 


ওয়াচিনি সাল রাক্কা চেংচেং-বেংবেং, কাংগালনি 
মানে চা.আ খু.খেং-ওয়াখেং। 

ওয়া.জাক্রা ওয়া.আ, দেজাক্রা বা.আ। 
ওয়া.জা.ফাং-বলজাফাঙোদে থা.মা-থারিং সিল্লা, 
চা.নিং-রিংনিংগুবাওদে মিদ্দি-মান্দি সঙ্কা। 

ওয়া থি ওয়া.রামা, বিলসি রাক্কা। 

ওয়া.নমা বাংসি সিক্কা, রি.সুমা জাকথাপ দক্কা। 
ওয়া.বা ব্রেতগিজা চি নাপজা, খ্রিয়োদে খাখাবা 
হ.ভখাতজা । 

ওয়ারিং মোও জংস্থা সিয়া, খুলথে আক্কো 
মা.নকরাং গাম্মা। 

ওয়াল খাম্মা ইন্নোদে স্রকা, চা.ওয়াঙা ইন্নোদে 


ওয়া'লদু রায়ে ওয়ালচাক্কা, খুংখাং সনল্রে 
চা.বান্ধা। 

ওয়া.লান-চিয়ান সিকজা । 

ওয়া.লনা হাংগাল, হাংগালনা ওয়া.ল ৷ 

ওয়া.লনি দি.ঙঙাবা সালগিদাদে হঙঙজা, 
মা.দিথাংনি খা.সাদে মা.গিদাদে সকজা । 
ওয়া.লবিমাখো থতসুয়া, হা.বা-রামা হ সুয়া । 
ওয়া.লবিমাখো দনসুবো ইন্নো, ওয়া.লথতখোসা 
থতসুয়া । 


ব্যবহারিক গারো অভিধান ৪৪২ 


৭৯ 


৮০ 
৮১ 


৮২ 
৮৩ 
৮৪ 


৮৫ 


৮৬ 


৮৭ 


১০০ 


১০১ 


ওয়া.লবিমাখো দন্নেবা ওয়া.লখত থতফুতি, 
হা-গাম্মাখো ব.ন্নেবা রামা বাকফুতি। 

ওয়া.ল মান্না ওয়া.লথতা, সি ন্নানাসা খ.মথতা ৷ 
ওয়া.লমিসিয়ান হা.গুমুক খাম্মা, বুলসা দক্কোন 
নকগুমুক সাআ। 

ওয়াসসি ওয়া, বান্দনি সঙ্ধা। 

ওয়া.সি দি.ঙখারিও খা.সিনা, সি.নখারিও সুরি চিক্কা। 
ওয়া.সিং খলফুগিজাখো খলফুয়া, সারু 
মা.জোকগিজাখো মা.জোকাতা । 

ওয়ে.ওখান্দিখো সতগালে গাল্লা, ওয়ে.$রোয়াখো 
সথঙে রা.আ। 


খ 
খিযয়ামা চা.গুবা মাসু খিয়ামা চা.গিজা দংনা 
মানজা ৷ 

চ 
চনমুদিঙো গা.খুথেক, দা.লমানো চ.ঙখাম্বেক ৷ 


চনমুদিঙো দ.চকনা দ ল্লা, খিরো সিক্কো বলগ্রনা 
সনল্লা। 

চা.আও-রিংঙো ব.নগিজা গামচ.ওমত , দক্কো-ইন্নো 
খাতগিজা জিকচ.ওমত ৷ 

চা.আনি সাল্লো ফেচু রিগ্পেত, সিয়ানি সাল্লো জা.সি 
রিকখেত ৷ 

চা.আনি সাল্লো ফেখুরাক চা.নো, সিয়ানি সাল্লো 
গাংগুরাক সিনো । 

চা.উ মিখুত থক্কা , হা.নচা নাগান্দিয়া । 

চাক সাতচকে চাক্কা, খিং গা.খুঙে রাক্কা। 


চাকচম দুকরুম্মুতা, চিন্না দ রুন্মুতা । 


চাগ্নিয়া গিসো, আগানগ্নি খিরো। 
চা.চি আম্মো চাফুলজক , নারাং জা.দিল সু.ফুলজক । 
চা.চিনিন চাআ, বি.বুনিন দা ল্লা। 


চানচিওন চানচিসকজা , আগানোন আগানসকজা । 
চাননা স্থাং থাপ্পে নিবো, রিংনা স্থাং চেক্কে নিবো। 


ৰু গংদাং ( 6 রঙা, ( বাগ্নাং হা.নসেঙা । 


চামে আপফা, বল্লা গুবিব । 


ব্যবহারিক গারো অভিধান ৪৪৩ 


চালাক-চতুর হলেও অপরের 
মঙ্গলের জন্য কাজ করা 
অসৰ্তকতা বিপদ বয়ে আনে 


বৰ্ষাকাল আসা 
সময়োপযোগী ব্যবহার্য 
শ্রীলতাহানী করা 


উপযুক্ত জিনিস বেছে নেওয়া 


স্বভাব সহজে বদলায় না 


চাসংস্থু নাংগাপা, নিধংরুস্থু মে.য়াফা। 
চ্রা মংথেং, ওয়া.গি জাথেং ৷ 
ছ্রা-সাদু বিজাসিক, মা.আ-নো-আ চিবিসিক ৷ 


চিও সু.গালো থালজাজক, সাল্লো রম্মো 
রা.নজাজক । 

চিকগুবানা স.মুখা মুকমাক, হা.দুয়াকচা মাংগুয়াক 
জিকজাক । 

চিগিদা দা.লবামুদিং, ওয়া.লগিদা চি.ঙচামুদিং ৷ 
চি.ঙওচেতোন হ.ঙজানো সুনানি। 


চিদলাখো জা.গ্রানে, বাবেলাখো দ-গা চুপসে । 

চিদারি সাল্লা, নকফাহ্ি রিক্কা। 

চিন্নো গুপ্া, আন্নো সঙ্কা । 

চিব্রিমখো মাচ্ছা চিক্কাগিদা, মংমাখো দ,রেং 

বাল্লাগিদা । 

চিহা.সাম দ.খুমিগিদা, হা.নিং র.ওসরিগিদা । 

চিয়া ইন্নে রিংঙামুং মেসেঙা, থোয়া ইন্নে চা.আমুং 

খা.আসা। 

চিয়া জকণুমুন, সালা নাংগুমুন ৷ 

চ্রি গফুংখ্রিকা, খা.চিচি থোগ্রিকা । 

চু-দাপ ওয়া.লথুম রমথমা । 

চুদাপ স্থ মিফাহ্ি নাংঙা, চিসু:মরামো চিজাংগি 

থাংডা । 

চুন থক্কে ফাল্লা, হু.লমিনিখো বত্তা। 

চেক্কিয়াবা চতজা , বান্ধুয়াবা বি.জা ৷ 

চেংয্নাখো রেদিঙো সিক্কা, বিস্থুখো থংবলো গাত্তা। 
জ 

জাকসিনা মান্দি সিয়া, খু.ফানা ঘ্যো নাংঙা । 


থ 
থাংখা গ.ঙসা আনাব্বি গওয়াম-গদোয়া, মা.সু বি.সা 
থিমবরি মোয়াম-মোদোয়া । 
থাংখাদে সুক, কাংগালদে দুখ ৷ 


থাংখানাসা কাম, নামগিজানি গাম । 
থাংগুবানা দুখ, সিগুবানা সুক ৷ 
থাংঙো চাল্লাং, সিও মি.মাং। 
থাংনাসা চা.আ, অকখানাসা গাম্মা । 


ব্যবহারিক গারো অভিধান ৪৪৪ 


সামান্য ওজনের বস্তু 
শত্রুকে বধ করে উল্লাস করা 


সামান্য কারণে বিরাট ক্ষতি 
হওয়া 


মরণপণ; বাচলে বাপের নাম 
নিজের জন্য চিন্তা করা; চাচা 


১২৯ 
১৩০ 


১৩১ 
১৩২ 


১৩৩ 
১৩৪ 


১৩৫ 
১৩৬ 
১৩৭ 
১৩৮ 
১৩৯ 
১৪০ 
১৪১ 
১৪২ 
১৪৩ 
১৪৪ 
১৪৫ 
১৪৬ 
১৪৭ 
১৪৮ 


১৪৯ 
১৫০ 
১৫১ 
১৫২ 
১৫৩ 
১৫৪ 
১৫৫ 
১৫৬ 
১৫৭ 


১৫৮ 


১৫৯ 
১৬০ 


থা.মা মুকরোকাগিদা , থি.রিক মিনজতাগিদা । 
থা.স্ষিগিদা বা.দাপে, দ.ফিতগিদা নাপসিকে ৷ 


দ 
দকনাংগিজা দক্কা, সাতনাংগিজা সাত্তা। 
দকবান্দান মুগাদুং, মি হা.হ্থাম ওয়াক জা.ফুং। 


দক্কে চা.আ, চেক্কে রিংভা । 
খিন্নাচাকগিজা ওয়াক নাচিল। 

দখা মাংগিসুমগিদা, হা.বা বলিচ্চংগিদা ৷ 
দ.খানা চ্ৰি মেসোকা । 

দখুমুল পা.আগিদা, দ গ্রাংচা সেপ্পাগিদা । 

দ.খু মুকগুয়া খুমগ্নুম, খুমফ্রাসা বকদুমদুম । 
দখখো দ.রেং বান্না। 

দগিদা গা বুতে, ওয়াকগিদা জিলবুরুয়ে । 
দগিদা বালবুত্তেসা, ওয়াকগিদা চিকখাপেসা ৷ 
দগিদা বিল্বাংজক , ওয়াকগিদা চা.মানজক ৷ 
দংঙাথাংনা সুমূবাআ, কাওয়াথাংনা মা.রিঙা। 
দ'দামবিয়ান দ.রাজা, খাসত থ.ম্মান সিলুংগাগা । 
দ’দিগিদা বিদালিং, রাউগিদা ফেনারিং। 
দ.নক ওয়াগামগ্রি, মি.চিক গিসিকণ্িি। 

দ.ফো দে বা.আগিদা, হামাক গিসুম চেরাগিদা । 
দ.বক রিচ্চিনা জা.রিকা। 


দ.মা মেরাআ, রেংসি সিক্কা। 

দমাস্বি দ.গিদা, মান্দি-মান্দিস্থাগিদা । 

দ.রেক গুরু সুজা, সিলচি গুববক মাতজা । 
দ.রেকনি মুকরু.মথুপাগিদা । 

দ.রেং আগমফা মেরাদাগরনা, গুয়াং নেংগ্রা চায়ে চিক্কা। 
দররেং গাগাখাসিয়া, মাচ্ছা রানবিয়া। 

দ.রেংগিদা বিল্বাঙে , আরুগিদা গিচ্চোয়ে । 
দ.সি-দ.ফিতনা হা.বা থোয়াগিদা । 

দ:সিকখো গওও দ.মাখো নাংঙা, হা.থতখো 
স.ওও হা মাখো খাম্মা। 

দ.সিক মেদং রাতফাকো নাসিয়া, চাল্লাং নমুল 
বু.মফাকো খাজিয়া। 

দা.ও গি.চেংনা, জা.মানো রানা । 

দাংখক জা.ঙখি গা-গুম্মাঙা, চেংখিরা নাপখকাঙা । 


ব্যবহারিক গারো অভিধান ৪৪৫ 


১৬১ 


১৬২ 
১৬৩ 
১৬৪ 


১৬৫ 
১৬৬ 


১৯৬৭ 
১৬৮ 


১৬৯ 
১৭০ 
১৭১ 


১৯৭২ 
১৭৩ 
2৭8 


১৭৫ 


১৭৬ 
১৭৭ 
১৭৮ 


১৭৯ 


১৮০ 
১৮১ 
১৮২ 
১৮৩ 
১৮৪ 
১৮৫ 
১৮৬ 


১৮৭ 
১৮৮ 


দামা গাম্বাল গুব্বকখো সনল্লা, বাংসি ওয়া.চাল 
রিকগিখো ফুয়া ৷ 

দারি বিবা চাক্কা, খোরে রামা রিয়া । 

দারি রিকগিং মালগুবা, সংদু গা.থুমথুমগুবা । 
দাল্লা-রাক্কানি খি.সিয়া সেংজা। 


দি.ও সালনা সঙ্কা, ফুন্নো হা.না গুপ্া । 
দিকগি চাসংস্থুজক, বান্দি মুংরুস্থুজক ৷ 


দিংরুস্থু দিংঙানি, চাসংস্থু খিয়ানি ৷ 

দি.ঙঙা দি.ঙঙা ইন্নোবা সালখোদে সকজা, আমা 
আমা ইন্নোবা মা.গিদাদে সকজা। 

দিয়ে মেসোকাগিদা, সাল্লে ফিন্নিকাগিদা ৷ 

দ্রিং গা.চাংবাত্তা, চাংরা সালফাকা । 

জ.ঙমত ফুয়া ৷ 

দেন্না ইন্নো আথিথাং, দংনা ইন্নো মা.দিথাং ৷ 
দে.ন্নে আসোংমা.নজক, গানে গিচ্চামফু.লজক । 
দে ন্নে গাংগুলা, গয়ে থা.ঙফুলা । 


দে ন্নো গাংগুলা, গওও থাংফুলা। 


দেফাহ্বি গ্রো মান্না, নকফাঙ্থি বালুয়া গাওয়া । 
দে বানা স্থাং, দে বারা রা সুয়া । 
দে বা.রানা রাকখিয়া হা.দামখো, স.সুমুক্কা- 
চা.রিকা দ.বিমাখো। 
দেসা দ.খুমুল, খা.ফং দ.খুমুল। 
ন 
নকখুং সাউল ওয়েথুপে, ভ্রা-সাদু গালচুপে । 
নকগুম্মায় জামগুম্মায় , নকগুম্মায় নকজ্রঙা । 
নকগুল গাআ, সি.ঙখাম থেঙ্কা। 
নকনি বে.নচিদিকগিদা ৷ 
নকসান দংঙা, হা.সান চা.আ। 
নকসাম মল্লা, দাম্বেং দক্কা। 
নঙ্কান জাম্মান জাসেঙা, সারা-নকখান সে.ঙদাঙা। 


নক্কো ওয়া.সি দু.পা, সারাও হা.খুহ্থি বেরনেকা ৷ 
নক্কো মান্দাল খু-বান্দিক সংজা, হা.বা-রামা 
ওয়া থিসা গি.জা । 


ব্যবহারিক গারো অভিধান ৪৪৬ 


অন্তযষ্টিক্রিয়া জন্য প্রস্তুতি 
নেওয়া 

অসত্য 

প্রতিরোধী 

দোষ দিতে নেই 
নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা 
যুগে যুগে নাম ধরে রাখা; 
বংশের মুখ রক্ষা করা 
সাহসী; বলবান 

মূল বস্তু নাগাল না পাওয়া; 


ব্যবহৃত পুরনো দ্রব্য বা বস্তু 
নিজের ভূলে কষ্ট পাওয়া; 
কর্মের প্রতিফল পাওয়া 
বীজ বুনলে ভবিষ্যতে তার 
ফল পাওয়া যায় 

বিপদে পতিত হওয়া 
পূৰ্বপ্রস্তুতি 

স্বামীর মরণোত্তরকালে 
দ্বিতীয় স্বামী গহণ করা 
ভীৱু 


নিগৃহীত অবস্থা 
নির্বংশ হওয়া 
অভিসারে যাওয়া 


১৮৯ 
১৯০ 


১৯১ 
১৯২ 


১৯৩ 


১৯৪ 


১৯৫ 


১৯৬ 
১৯৭ 
১৯৮ 
১৯৯ 
২০০ 
২০১ 
২০২ 
২০৩ 
২০৪ 
২০৫ 
২০৬ 
২০৭ 
২০৮ 
২০১৯ 


২১০ 


২১১ 
২১২ 
২১৩ 
২১৪ 
২১৫ 
২১৬ 


ন.চিগিদা চিকখাপে, দ.রেংগিদা বিলবুত্তে। 
না.অলদোয়ে মি মুন্নোকা, চি খো.য়ে জিক 
আলদুয়া । 

না.খাম বাসিং ফাকফুলাগিদা, মিরং-স্ফিন স্রিয়াগিদা। 
না.ঙখো বালুয়া হাগিচ্চাক সিক্কোদে, 
ওয়া.ফাংগপচা নাপখেতে চাকবো। 

না.ওখো বিদু ওয়েনরুপরুপ্পোদে, চাক্ধুচা রাথেতে 
জকবো। 

না.ঙখো বিদু দু:গ্রাক ওয়েনজকমা, না.ঙখো বালুয়া 
হা.গিচ্চাক সিকজকমা । 

না.ঙনা সংবতা, না.ঙনা সংচুয়া । 


নাচি মুদ্দুমা । 
না.চিগিদা খলসানি, আ.ঙখিগিদা মা.সানি। 
নাচিল নাগক, বিমাং জাদা ৷ 
না.জেকওয়া থকথকগুবা , বেংঙারু জকসালগুবা । 
নাবাক নাগান্দে, খুম্মে জ.লবারে। 
নাম্মাখো রেংসি সিক্কা, মিমাখো বাসিঙো খিয়া। 
নাম্মানি সাল্লো দিকগি, নামজাওদে ওয়া.লখি। 
নারাং জা.দিল সু.ফুলে, চা.চি মংসিক খা.ফুলে। 
নারাং থি.ফাং দা.লমানজক, বারি বাগান গাআংজক । 
নিও নিথুয়া, দন্নো খাআ ৷ 
নিও মুকচি খুম্মা, দি.ও বুজুম্মা 
নিওন আগ্রাংগুবা , সারি দ.চিদিকগুবা । 
নিগুদোয়ে রেকরেকে আক্কোসা বিথি চা.না মান্না । 
নিনা মুকসিক মুকসিক, আগানা খা চা.সিক 
চা.সিক। 
নোও দ.সাম সাল্লেবা, মা.ও দ.মি রিক্কেবা। 

ফ 
ফং সুয়ালা, মিরা র ন্না। 
ফংখো রুম্মুলে খান্না, জাকখং গাপসুয়াকে দুয়া । 
ফাকখং গিলদ্রতে , বিলবাং গাপসুয়াকে । 
ফাকমা নাচিল চাআ। 
ফাক্কে গগালা, খারি চিগালা । 
ফাখাল দারিয়া, সিল্লাং সালস্থিকা । 


ব্যবহারিক গারো অভিধান ৪৪৭ 


মরণপণ চেষ্টা করে 
স্ত্রী-সন্তান ভরণ-পোষন করা 


একই ফল হওয়া 
প্রাণ রক্ষার্থে বুদ্ধি খাটানো 


মুশকিলে পড়লে কৌশলে 
বাচ 

কোনো বাধা-বিপত্তি আছে 
কি-না 

যার উদ্দেশ্যে চু প্রস্তুত করা 
হয় 

ক্ষণিকের জন্য ব্যস্ততা 
একজাতীয়; সমগোত্রীয় 
অজ্ঞ 

ক্ষুদ্ব হলেও মূল্যবান 
কুশ্ৰী ও পিচ্ছিল 

একত্রে সহাবস্থান করা 
সুসময়ের বন্ধু 

পরিশ্রমী; কর্মঠ 


A 


কমফল 

উপযুক্ত 

ব্যক্তিত্বসম্পন্ন মানুষ 
বোধ-বুদ্ধিসম্পন্ন 

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি 
ব্বিতবোধ করা; দ্বিধা- 
সংকোচ করা 

মা-বোনের সাথে খাওয়া 


বিলি-বণ্টন করে খাওয়া 
ভোগ-বিলাস করা 
সমৃদ্ধ হওয়া 

ফাস হয়ে যাওয়া 
অগ্ৰাহ্য করা 

অসম্ভব কিছু 


২১৭ 
২১৮ 
২১৯ 
২২০ 


২২১ 
২২২ 


২২৩ 
২২৪ 
২২৫ 


২২৬ 
২২৭ 
২২৮ 
২২৯ 


২৩০ 
২৩১ 


২৩২ 


২৩৩ 
২৩৪ 
২৩৫ 


২৩৬ 


২৩৭ 


২৩৮ 
২৩৯ 


২৪০ 
২৪১ 
২৪২ 


ফ্রাপ জা.দিল সু.চাঙা, গিখিং জারেত হ.নচাঙা 
ফিংগুরা দ.অ গিসিকগুবা, গয়েরা আচাক সি.ঙগুবা। 
ফ্রিংঙো মিতমাত, হা .স্থামো চিচ্চাত ৷ 
ফুল্বে চাক্কা, বাম্মে দংঙা । 

ব 
বঙ্ধা গান্নানা নামনিকা, থোয়া-চা.আনা দংখুমা। 
বংবিনেং চেলথিং জা.সিকা, চিঞ্রিং অকজাংজোতো 
জা.দন্না। 
ববিল দিংঙা, গুনাল রিক্কা। 
ববিলনা রামা চিলনা, মাচ্ছানা দ.গা চিলনা। 
বল খিলোকথাং নকদিংথাং, হা.নসেংজাওবা 
গুখুমথাং । 
বলগং মাতগিচ্চাকগিদা , গিসিক দ.মিসেলগিদা ৷ 
বলগিদা চাপ্পে, ওয়া .গিদা দা.লচাপ্পে । 
বলগিদা চাসংগ্রিকগুবা , ওয়া .গিদা চারিকগুবা । 
বলচং আগাল বে.ন ফু.ল্লোবা, মুকখল দারি 
চ.লচলোবা। 
বলচিদেংখো বালুয়া ফি.য়া, রাকগুবাখো গয়েরা গওয়া 
বলথি.না সংগিচ্চামচা রিয়া, খাখানা বু:দেফাখো 
হাম্মা। 
বলবিগিলো ওয়া.বিগিল মা.গাপজা, ওয়া.বিগিলো 
বলবিগিল নাংখাপজা । 
বলসাল সিসকাগিদা , গোয়াং খায়ে সিয়াগিদা ৷ 
বলং রাকগুবাগিদা, বলসাল দানুফাগিদা । 
বলুম দতদা.লগুবাখো নিগুদুয়াঙিংজক , ও.য়ানক 
দংদা.লগুবাখো রি.দিলাংফাঙিংজক । 
বাকজোরেনা জাল্লাং খাআ, রজোরেনা রামা বাক্কা। 


বা.ঙঙে বা.ঙঙে চা.আও থেংরিন ব.ন্না, অকখি 
অকখি চা.আও হারুমে চা.না মান্না । 

বান্দনিনি সক্কো, ওয়াসসিনি ওয়াও । 

বানাত হা.নিং গুম্মারু চিনে, ববিল দিংভো 
নাবাংগেং নাসিয়ে ৷ 

বাবেলাখো দকমানা, চিদলাখো খলমানা । 
বালগিচ্চাক আফাংজক ৷ 

বালররোও থিমাতি বুত্তা, ওয়াচি সককো হারেংগা 
নাগ্পা। 


ব্যবহারিক গারো অভিধান ৪৪৮ 


পথপ্রদর্শক 
স্বদেশপ্রেম 


দূরদর্শী; বিচক্ষণ 

সুখী দম্পত্তি 

বংশধর 

বিলাপ করা; অরণ্যে রোদন 


অহংকারই পতনের মুল 


দারস্থ হওয়া 
অমিল; সামঞ্জস্যহীন 


দুর্দিনে পতিত হওয়া 


বীরপুরুষ 
বয়োধ্প্রাপ্ত হওয়া 


যথোপযুক্ত ব্যবহার; চলনসই 
কর্মপন্থা 
সঞ্চয়ী হওয়া 


ঘূর্ণিঝড় আসা 
যুদ্ধ-বিধ্বন্ত অবস্থা 


প্ৰাণত্যাগ করা 
ভয়ে গা ঢাকা দেয়া 


২৪৩ 


২৪৪ 


২৪৫ 


২৪৬ 
২৪৭ 
২৪৮ 
২৪৯ 
২৫০ 


২৫১ 
২৫২ 
২৫৩ 
২৫৪ 


২৫৫ 
২৫৬ 


২৫৭ 


২৫৮ 


২৫৯ 


২৬০ 
২৬১ 
২৬২ 


২৬৩ 
২৬৪ 
২৬৫ 
২৬৬ 
২৬৭ 
২৬৮ 
২৬৯ 


২৭০ 
২৭১ 


বালুয়া জাক্র৷ বাল্লা, ছ্বিল র.ঙওমিসি অন্না । 


বালুয়া বলদাক ফি-গুয়া বালদাপা, স্থিল মি 


মুন্নোকগুয়া অনদাপা । 
বালুয়া হি.লহিল মোওসা, স্থিল নাগেং অন্নোসা ৷ 


ব্রা গথুলদাপ্না, ওয়া.ফং গুথুলদাগ্না । 
ব্রাক গিথতান সাল্লো, কাচ্চি নাংথিঙান জাও ৷ 
ব্রাক মে.গল, জলা মাতজল । 

ব্রাক মে.গল রিকগামা। 

বিখাথাঙো গিন্দি ফুয়া, মুকচিথাংচা চু চেন্কা। 


বিখা হা-.দ্রাম বিয়া, মুকচি চি ওয়ারিংঙা । 
বিচ্চিথাংখো র.ঙরুয়ে , বি.সাথাংখো রংসাতে । 
বিচ্চি ব.লারিনো, বিমা দকদেকারিনো। 


বিদিং সাল্লা, খিং খাআ ৷ 
বিমা চা.আঙা, বিচ্চি রিংঙাঙা । 


বিমা না.থকখো দকদুপোতা , হা.চাং মাতচকখো 


চাংদুলা । 
বিমা ব.লনা সিজক, বিচ্চি নাসিবানাজক ৷ 


বিমা রংসা নিক্কা, বিচ্চি থি.সা দংভা । 


বিমাং গা.ঙগি মে.গলসা, খি.সাং দেংরেং স্বলসা। 
বিমাং গুইল-গুয়ালা, খাম্বি সমুল-সুম্মুলা । 
বিমাং দ.ফিংচেপোবা, স্থু খুমখা থেক্কোবা । 


বিমাং মে.য়াফা চ.ঙমত , মুকখাং সালগ্রা চ.ওমত । 
বিমাং মেয়াফা, মুকখাং সালগ্রা । 

বিমাং রা.মসিরকা , খাম্বি রা .স্বলবকা ৷ 

বিলবাং স.লগাল দিয়া, খং দতসা থেক্কা। 

বিলসি রাক্কা, ওয়া.থি ওয়া রামা ৷ 

বিল্লা জাক্কা উাদারে, খু.বারাং বালিংরে। 

দংজা। 

বিসা মান্দি, ওয়ারিং দাম্বি। 

বিয়াকাখো সকচুয়া, ওয়াগাতাও জোরাআ । 


ব্যবহারিক গারো অভিধান ৪৪৯ 


২৭২ 
২৭৩ 
২৭৪ 


২৭৫ 
২৭৬ 
২৭৭ 


২৭৮ 
২৭৯ 


২৮০ 
২৮১ 
২৮২ 


২৮৩ 


২৮৪ 
২৮৫ 
২৮৬ 
২৮৭ 


২৮৮ 
২৮৯ 
২৯০ 


২৯১ 


২৯২ 


২৯৩ 
২৯৪ 
২৯৫ 
২৯৬ 


২৯৭ 
২৯৮ 


ব্রিং অকখিসাওন গুম্মা, ওয়ারি জা .স্থুওন রুপ্লা । 
বুকমা অকখিয়া, গিদ্দক রিংনা হা.সিকা। 
বুগানা ওয়ারি রুপ্লা, মাচ্ছানা হা.চাং ফিঠয়া । 


বুল-জাক্কান দংফাজা , খু-বারাংবা থাংফাজা । 


বুসুখো বসুস্থাচা অত্তা, দ.অখো দ.অস্থাচা খুম্মালা । 
বে.ন ওয়া.লখুসি নাংঙা, খিন্নি নাংগ্রেং সাক্কা। 


বে.নথাংখো নিরোকে, মু.কখাংথাংখো জানিয়ে 
বে.নথাংনা খকসেপ ওয়াত্তে, হা.নচিথাংনা ওয়া.সিং 
সিন্নে। 
বে.ন না.বাতখো সাল্লা, খিনি রাসিন জাকসালা 
বে:ন হা:নথিকথাকা , বিমাং হা.নমেসাকা ৷ 
বে.ন হা.মাং নাংজা, জাংগিল সালখি বা.জা। 
ম্‌ 
মংমাখো গা.চাংবাত্তা, চিব্রিমখো জা.গুদত্তা। 


মংমা মাখিগিদা, মা.সু চাল্লাংগিদা । 

মা.না-নোনা অক, জিকনা-দেনা খক। 
মা.সু-মাচ্ছা চিকমানো, মা.সু নলাখো দ:গা চুপ্না। 
মিফাল দিন্না, চিথে গাত্তা। 


মি ফালসান চা.আ, চি থি.সান রিংঙা ৷ 

মিমা রংফুনাপগ্রিকা, স্কিন থা.ঙফুনাপগ্রিকা । 

মি ল্লাম আখি দাক্কারিয়া, আখিয়ান মিনল্লাম 
হ.ঙঙারিয়া । 

মিল্লাম জাক্কো থি.রাকরাক রায়ে, খখুপ সেফাত 
বাকজাকজাক খায়ে । 

মিস্থাখো ওয়াহ্ি ফুয়া, সিলস্থাখো সিলচি সিল্কা । 


মিসি অক্কো নাংঙা, সালজং দংফুনাপা । 

মনি জিংজেঙা, থিলতা পকপেকা । 

মুকক্ৰন দুমুরিবাজক, মুকক্রন গিন্দি ফুবাজক। 
দেদাজক । 

মুকখল সিয়া, ওয়াখি দিক্কা । 

মুকখা থুম গা.ম্মো, দ.দি গে.ওক ইন্নো ৷ 


ব্যবহারিক গারো অভিধান ৪৫০ 


২৯৯ 
৩০০ 


৩০১ 
৩০২ 
৩০৩ 
৩০৪ 


৩০৫ 
৩০৬ 
৩০৭ 
৩০৮ 
৩০৯ 
৩১০ 
৩১১ 


৩১২ 
৩১৩ 


৩১৪ 
৩১৫ 


৩১৬ 
৩১৭ 


৩১৮ 
৩১৯ 
৩২০ 


৩২১ 
৩২২ 
৩২৩ 
৩২৪ 
৩২৫ 
৩২৬ 


মুকখামাক নিয়াংজক, জা.খুয়াক বাংঙাংজক ৷ 
মুকখা সুমগ্রি খুমফ্রেতা, গাদলাগ্রি গয়েরা গওয়া । 


মুকখাং আজাক আজাক, বিমাং দ.নদ.ন। 
মুকখাংচা ওয়া.খু, জাংগুলচা বুসু ৷ 
মুকখাং দন্নে, খুরি সন্নে। 

মুকখাং বেরিগ্রিকা, উস্রা-নকখা আন্দালা । 


মুকখাং সালগ্রা চ.ঙমত, বিমাং মে.য়াফা চ.ঙমত । 
মুকখাংসোনা চিজুমজুম, খিন্নি খাসেত দুমরুমরুম ৷ 
মুকখেমানা গ.ঙবঙা, জাকজুপানা চি.বঙা । 
মুকথুয়েতগিজা, গিং থুয়েতগিজা । 

মুকনা উনুপে, গিংনা সুয়াকে । 

মুকনাগেংচা নিয়া, ফেনাগেংচা দক্কা । 


মুকনিয়া, জা.খু গা.আ। 
মুকনিয়ানান মুকচা.আ, আগানানান খা.সারা। 


মুকরাকগুবা জাসেংগুবা , ব্রিণুবা র.ওখকগুবা । 
মুকরু:মথুপে জা.মেজলে । 


মুকসুম্মুলান ব্রাফং, জা .খুম্মুলান ওয়া.গিচং । 
মুক্কো হা.খুনথি নাগ্নাগিদা, জাঙক্কো আল বুয়াগিদা ৷ 


বৰ 
রংকুত গিন্দি জ.ওয়া ৷ 
রংসা চি.ওন দ বিমা, সাকসা বা.ওন মি.চিকমা। 
র.ঙখল্লে গওয়া, জাকথমে অন্না। 


র.ঙগ্রুম বুল্মা, আচাম গাল্লা। 

র.ঙ্‌চুকে ফিন্নিকা, রোয়ে-সাল্লে আগানা। 
রাগং বলবিজাকগিদা , দ.দি দ বুম্মুতগিদা । 
রাংগল চুকথুমাঙা , চানচিগিজা খু.য়াঙা ৷ 
রামা চিলচেংগুবা, দ.গা চুপনাকগুবা । 
রামা জা.খল থালফুলা, জা.খু চিথাংফুলা ৷ 


ব্যবহারিক গারো অভিধান ৪৫১ 


দেখানো 
গ্রৌরত্ব প্রাপ্ত হওয়া 


বশ করতে পারা 


প্রথম চেষ্টাতেই রাগ প্রশমিত 


৩২৭ 


৩২৮ 
৩২৯ 
৩৩০ 


৩৩১ 


৩৩২ 
৩৩৩ 


৩৩৪ 
৩৩৫ 


৩৩৬ 
৩৩৭ 
৩৩৮ 


৩৩৯ 
৩৪০ 
৩৪১ 


৩৪২ 
৩৪৩ 


৩৪৪ 
৩৪৫ 
৩৪৬ 
৩৪৭ 


৩৪৮ 
৩৪৯ 
৩৫০ 
৩৫১ 
৩৫২ 
৩৫৩ 
৩৫৪ 
৩৫৫ 
৩৫৬ 


রাসং মা.নগুবা খকসি, দুখ চাকগুবা চেক্সি। 


রি.ও জা.খু থা.ঙজা, গাম্মো হা.বা নিকজা । 
রিক্কে স্রাপা, খিমি গা.চাপা । 
রিংগুবা দারি জক্কা, হ.নগুবা দ.বাক বুল্না। 


রিংঙে নিও মেসেঙা, চায়ে নিও হা.নেমা। 


রিংনা ইন্নো মেসেঙা, চা.না ইন্নো হা.নেমা ৷ 
রি:নো ইন্নো রামা থ.ঙসা, চা.নো ইন্নো ফালসা 
ফেসা। 

রিয়া রামাথাঙো, দাংঙা হা.বাখুয়া । 
বু.ম্বাকানি চি.বঙা, জাকজুপানি গ.ঙবঙা । 


বুরাগুবা সুস্মি, মাল্লামগুবা দ.খুমি ৷ 
বুরাম রোয়ে সা.লজা, সিরে.ঙওগিসিক ওয়াতজা । 
বুয়াত নাদি গানে, মুকখা বিচ্চি রিংঙে। 


রেংসি সিল্কা, গ.ল্লো জত্তা। 
রেমাগিদা জাকঝুংনা, ওয়া.ফাংগিদা থ.মখানা । 
রোয়ে ওয়াতগুবা, গিসিক চাগুবা ৷ 

স 
সকখো দিনজা, দে গুব্বাকজা ৷ 
সকবাওদে চাল্লাং, নিকসুজাওদে মি.মাং। 


সকমে খুমখা রংমুদিং, জা.ফুং গাম্বারে বকমুদিং। 
সকমে গিজুপ জুপ্না, গানা হা.গিলহুতা । 

সকমে নাখারেকগিদা, সকমে হা.জাক বতগুবা ৷ 
সকমে বাকবিচ্চিজক, চেলান গংগুপজক । 


সকমে হা.ফাল ওয়াত্তা, জা.ফুং মেরাম রাম্মা। 
সংঙা সং ফি:য়ে, নকগাআ নক ফিযয়ে ৷ 
সংঙো ফ্রাপ ফাংসা, নিগামো মংমা মাংসা ৷ 
সংভঙো হা.আ ফি'য়ে, দ.অ-ওয়াক চুপ্পে । 
সংনা-নকনা চাল্মাং, গুবুননাদে হা.মাং। 

সাআ নামচাবাগিদা, স্থা থাংচাবাগিদা ৷ 
সাক্কাচা গুরি অন্না, হা.নিংচা বাংগুরিয়া। 
সাক্কাচাবা সকজা, হা.চাবা হ.ঙজা । 


সা.থালো গিসিকগুবা, আগ্রাঙো ইনগিলগুবা । 


ব্যবহারিক গারো অভিধান ৪৫২ 


হুক্কায় তামাক খাওয়া 
অকেজো 
বিচক্ষণ; পরিণামদর্শী 


৩৫৭ 
৩৫৮ 


৩৫৯ 


৩৬০ 


৩৬১ 


৩৬২ 


৩৬৩ 


৩৬৪ 
৩৬৫ 


৩৬৬ 
৩৬৭ 
৩৬৮ 
৩৬৯ 
৩৭০ 
৩৭১ 
৩৭২ 
৩৭৩ 


৩৭৪ 
৩৭৫ 
৩৭৬ 


৩৭৭ 
৩৭৮ 
৩৭৯ 


৩৮০ 
৩৮১ 
৩৮২ 


৩৮৩ 
৩৮৪ 
৩৮৫ 


সারং দক্কা চাংস্নি, গানচি রিখাক ফু.লয্নি। 
সারানি ওয়া.লখিয়ান সিখুজা, নকসামনি রে.চামান 


সালগ্রাখো সু:থেকে ওয়াত্তা, গয়েরাখো খাদেপে 
ফাল্লা। 

সালগিদা দি.ঙদি.ঙফ্রেতা, জাগিদা থথোগ্রাক 
নাবা। 

সালজং খক সাল্লা, রুরাম ওয়া.ফি সিক্কা। 


সালনা জাকসি হন্নে, হা.না খা.ঙখারি গংঙে। 
সালনা সাত্তা গুংগাংগাং ইন্নে, হা.না খরম 
জাচাংচাং গায়ে । 

সালবা রাক্কা, বালবা-বাল্লা । 

সালমা খা.ঙখারি গংজা , জা.সিকিলবা খ.মজা । 
সালমুত-বালমুতজা , বালমুত-সালমুতজা ৷ 
সাল রাক্কো চাদেংগুবা, চিত্রিকাও হাবুগুবা ৷ 
সাল রাক্কো মুকখা ওয়াসিসিয়াগিদা । 
সালারামনি মিদ্দি সে ল্লা, মিদ্দিস্থানি মিদ্দি রাক্কা। 
সাল্লা নাংগুমুন, চিয়া জকণুমুন ৷ 

স্থাং চিলনা বা.আ, জা.মান চাকনা দিন্না । 


সিও মি.মাং, থাংঙো চাল্লাং। 

সি.নখারিও ওয়ালথুম, দি.ওখারিও বলদুম । 
সিনাগিদ্দিকো না.চিবা খি.মি থাপথাপা, হা.খল 
নে.ঙঙাও হা.ঙখিবা গং সাচাকা । 

সিনা হা.খল নাউয়া, বন্না হা.সং গা.দাপা। 

সিনান চা সুয়া, গুম্মানান মাংজিল্লা । 

চাখুজা। 

সিলচি আকখারু , দারি মে-গুমু। 

সিলমাং গাপগুবা , খু.ফা মাতগুবা । 

সিয়ানি সাল্লো গাংগুরাক সিয়া, চা.আনি সাল্লো 
ফেখুরাক চা.আ। 

স্থিলনা ম্নিয়ে দংঙা, বালুয়ানা গংদলে চাক্কা । 

ছিল র.ওমিসি অন্না, বালুয়া জাক্রা বাল্লা। 

সু.ও সু'রাকজা, স.ওঙো স.ঙরাকজা ৷ 


ব্যবহারিক গারো অভিধান ৪৫৩ 


ভোর হওয়ার আগে মোরগ 
ডাকা 

কাজে-কর্মে সম্পৃক্ততা 
মাতব্বরি 


কথায় চিড়ে ভেজে না 
অলস; কুঁড়ে 

সম্পর্কহীন 

নির্ভরযোগ্য ছ্রা-পুরুষ 
সামান্য কিছু উপকারে আসা 
সমকক্ষ 

বিধবা বা বিপত্নীক হওয়া 


৩৮৬ 
৩৮৭ 
৩৮৮ 


৩৮৯ 


৩৯০ 


৩৯১ 
৩৯২ 


৩৯৩ 
৩০৯৪ 


৩৯৫ 
৩৯৬ 


৩০৯৭ 
৩৯৮ 
৩৯৯ 
800 


সুয়ালগুবা-হ.নগুবা , ফাখিগুবা-রা.রনগুবা । 
স্থুচানচুরা বকজক, জাংগিল সালনাংরা গামজক । 


স্থুখারু রাকখুজা , জা.ফা বিসিল খাখুজা । 


সে.ঙওনা  আন্দালসিকমুদিং, আচাক-মাচ্ছা 
ং্‌। 
সে.ঙঙা সে.ঙঙা ইন্নোবা সি.ওনা নাংফুতি, মাত্তা 
মাত্তা ইন্নোবা হি.লনা নাংফুতি ৷ 
হ্‌ 


হনগুবাখো দ.মক চা.আ, চুখগুবাখো বালুয়া ফিয়া । 


হ.নদুমো দ.মক চিকসতা, চুয়াকাও বাল্ুয়া 
ফি.সতা । 

হা.ও গ্রাং, চিও গ্রাং। 

হা.খাওয়েও দ্রামস্নি বিয়া, ইনগিলো দ্রাময়নি 
জাংঙা। 

হা.খেওন হা .ম্মাতজা, ইনগিলোন খু.থাংজা । 

হা.জং খাখা জিয়াদে খ.ঙওখেং-দারেং, হলমাক বসু 
বুয়াদে খ.ঙখেং-স্থেং । 

হা.নলাইচিং বিসিয়া, ওয়াগাম খুতমা বিচ্ছিয়া ৷ 
হু.চা রিয়ো বিজাসিক, হু.চা রিয়ো র:ঙোদিক। 
হু'লাথাঙো গা.বুকবাকা, চ.ওয়াথাংভো গা .থুয়াঙা । 
হুয়ে নিয়ো সঙ্কা, দাক্কে নিয়া দংজা। 


ব্যবহারিক গারো অভিধান ৪৫৪ 


২৩ 


২৪. 


গ্রহথপুজি 


H. W. Marak; Ku.bidik: Garo to English and Assamese 
Dictionary; I" Edition; 1975 

D. S. Nengminza; The School Dictionary; Garo to English 
Dictionary; 13" Edition; 1996 

D. S. Nengminza; Merian Dictionary; English to Garo 
Dictionary; New Revised Edition; 2003 

Dr. Julius L. R. Marak; Garo Customary Laws and Practices; 
Revised and Enlarged Edition; 2000 

Milton S. Sanmga; A’chikkuni Ma’ambi (History of Garo 
Language); 1995 

Prof. Milton S. Sangma and Dr. Julius L. R. Marak; Agan 
Me’apa; 3 Edition; 1997 

Dewansingh S. Rongmuthu; The Folk-Tales of the Garos; 1 
Edition; 1960 

Robbins Burling; The Language Of The Modhupur Mandi 
(Garo); Vol. I: Grammar; 2003 

Robbins Burling; The Language Of The Modhupur Mandi 
(Garo); Vol. II: The Lexicon; 2003 


. Robbins Burling; The Language Of The Modhupur Mandi 


(Garo); Vol. III: Glossary; 2003 


. R. G. Momin; English to Garo Dioctionary; 2" Edition; 1968 

. Major A. Playfair; The Garos; 1 Edition; 1909 

. Rev. Fr. Peter Rema; Mandi Ku.nam; 1” Edition; 1980 

. Julius L. R. Marak and Milton S. Sangma; Ku.jikse; 1 Edition; 


199] 


. Samsad English-Bengali Dictionary; Revised and Enlarged 5" 


Edition; 1980 


. বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা অভিধান; প্রথম প্রকাশ; ২০১৩ 
. বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান; পরিমার্জিত সংস্করণ; ২০০০; পঞ্চম পুনর্মূদ্রণ; 


২০১২ 


‘ বাংলা একাডেমি বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান; তৃতীয় পুনরমু্দ্রণ ২০০৯ 
* বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; পরিবর্ধিত ও পরিমার্জিত সংস্করণ; ২০১৬ 
* বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ; প্রথম ও দ্বিতীয় খং; দ্বিতীয় সংস্করণ; 


২০১২ 


* মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী; বাংলা ভাষার ব্যাকরণ; নবম-দশম শ্রেণী; 


প্রথম প্রকাশ; ১৯৮৩; পুনর্মদ্রণ; ২০১৫ 


* ড. হায়াৎ মামুদ; ভাষা শিক্ষা; সম্পাদনা ও পরিমার্জনা; পরিমার্জিত সংস্করণ; ২০১৪ 


* সুভাষ জেংচাম; গারোদের সমাজ ও সংস্কৃতি; প্রথম প্রকাশ; ২০১০ 
বিভা সাংমা; সহজ বাংলাদেশী গারো ভাষা শিক্ষা; প্রথম প্রকাশ; ১৯৮৫ 


ব্যবহারিক গারো অভিধান ৪৫৫ 


ব্যবহারিক গারো অভিধান ৪৫৬ 


